ছান্দোগ্যোপনিষদ্‌। 
শ্রীম-পরমহংস-পরিব্রাজকা চাধ্য-শঙ্কর- 
ভগবৎ-পাদকৃত-পদভাব্য-সমেত। | 


মূল, অন্য়মুখী ব্যাখ্যা, মুলানুবাদ, ভাষ্য, আনন্দগিরিকৃত 
টীকা, ভাষ্যানুবাদ ও টিপ্লনী সহিত । 


শা স৩-- 


সহ্ামত্ভোাপাধ্যাক় 
ছুর্গীচরণ সাংখ্য-বেদান্ততীর্থ 
কর্তৃক অনুদিত ও সম্পাদিত। 


সর ০. 


প্রকাশক 


শ্রীহুবোধচন্দ্র মজুমদার 
দেব সাহিত্য কুটার 
২১।১, ঝামাপুকুর লেন, কলিকাতা | 


৯৩৬২ সাল? 
২ 


শাাপিপ্পী শশী াশাশশী শিট ৩ ০ শপ তিশি পিসি পপ পলা ০ 


[ মূল্য ৬২ টাকা মাত্র । 


বি, পি. এম্সস্‌ কেস, 
২২।% লি, কধামাঞ্পুকুনন লেন, কলিকাতা ৷ 
হীনীরদচন্দর মজুমদার কর্তৃক মুদ্রিত 


ভূমিকা । 


উপনিষৎ-পর্্যায়ে সপ্তম খণ্ডে ছান্দোগ্যোপনিষত প্রকাশিত 
হইল। ছান্দোগ্যোপনিষ জামবেদীয় ছান্দোগ্য-ব্রাঙ্গণের অন্তর্গত ; 
. ছান্দোগ্যত্রাঙ্ধণ যে সামবেদীয় কোন্‌ শাখার অন্তর্গত, তাহা! নিঃসংশয়- 
রূপে বলা কঠিন । তবে অনেকে মনে করেন যে, ইহা সামবেদীয় 
কৌথুম শাখার অন্তর্গত ; তাহারা এই মতের সমর্থনে কিছু প্রমাণেরও 
উল্লেখ করিয়া থাকেন। কিন্তু একটু ভাবিয়া দেখিলে সহজেই 
বুঝিতে পারা যায় ধে, সেই সকল প্রমাণ খুব সন্তোষজনক মহে; 
স্ুতরাং এই বিষয়ের আলোচনায় সময় ন্ট করা নিরর্থক । 

প্রচলিত উপনিষদ্গুলির মধ্যে ছান্দোগ্যোপনিষৎ অতি উচ্চ 
আঁসন লাভ করিয়াছে । ইহার ভাষা সরল, ভাব গভীর; যেমন 
আখ্যায়িকাগুণি উত্তমরূপে সাজান, আবার উপদেশগুলিও মধুর । 
সাধারণ লৌকের করণীয় কন্ম হইতে আরম্ত. করিয়া জ্ঞানীদের 
উপযোগী ব্রঙ্গতন্ত পধ্যন্ত খ্ষিয় এই উপনিষদের মধ্যে অতি তন্দর- 
ভাবে আলোচিত হইয়াছে । জেহ্ষরী জননী যেমন ধীরে ধারে 
সদুপদেশ দিয়া সন্তানকে সগুপথে আনেন,মাতৃল্সরূপিণী শ্৩ও সেইরূপ 
মানবকে ভোগবাঁসনা ও বিষয়াসক্তি হইতে ধারে ধীরে মুক্তির পথে 
টানিয়া আনেন। কিন প্রথমেই কর্মকাণ্ডের নিন্দা করিয়া ব্রঙ্গতন্কের 
উপদেশ দিতে গেলে অল্পবৃদ্ধি মানবের উপকারের বদলে অনিন্টই 
হইবে, তাহার্দের বুদ্ধি বিভ্রান্ত হইবে। তাই কন্মাগুঙ্গানের ভিতর 
দিয়াই যাহাতে ব্রহ্গজ্ঞান লাভ কর! যায়, যাহাতে চিন্ত হইতে বিষয়া- 
সক্তিরূপ মলিনতা। দুর হইয়া তাহাতে বিমল জ্ঞানের উদয় হয়, এই 
উপনিষদে সেই রকমের উপদেশই দেওয়া হইয়ছে । ইহাই ঈশরের 
অভিপ্রেত সনাতন শিক্ষাপদ্ধতি। শ্রীভগবান বলিয়াছেন_- 

“ন বুদ্ধিভেদং জনয়েদজ্ঞানাং কম্মসঙ্গিনাম্‌। 
যোজয়েৎ সর্ববকন্মীণি বিদ্বান্‌ যুক্তঃ সমাচরন্‌ ॥” 
( ভগবদ্গীত। ) 


টি 


তাই লোক-হিতৈষিণী শ্রুতিও (অর্থাৎ এই ছান্দোগ্য উপ- 
নিষদও ) প্রথমে কর্মের অঙ্গস্বরূপ ভিদ্গীথ' অবলম্বনে উপাসনার 
আরম্ভ করিয়াছেন। 

যাহারা স্বভাবতই ভোগে আসক্ত ও কর্মে প্রবৃত্ত, তাহাদিগকে 
কেবল এই কথা বুঝাইয়া দ্বিতে হয় যে, বেদবিহিত কর্ম্মমাত্রই 
সফল, পুরুষগণ নিজের কৃত কর্মের ফলে আপন আপন অভীষ্ট লাভে 
পরিতৃপ্ত হয় সত্য, কিন্তু কর্মফল যতই বড়, যতই লোভনীয় এবং ষতই 
দীর্ঘকালস্থায়ী হউক ন। কেন, কিছুতেই চিরস্থায়ী এবং সব রকমে 
নির্দোষ হইতে পারে না। যাহার! পুণ্যকম্্ম করিয়৷ তাহার ফলে 
স্বর্গে যায় এবং নানা স্থথ-সমৃদ্ধি ভোগ করে, তাহাদ্দিগকেও পুণ্যফল 
শেষ হইলে আবার পৃথিবীতে ফিরিয়া আসিতে হয়। আীভগবান্‌ 
বলিয়াছেন, 

“তে তং ভুক্ত স্বর্গলোৌকং বিশালং 
 ক্ষীণে পুণ্যে মর্ত্যলোকং বিশন্তি। 
ক ্রয়ীধন্মমনুপ্রপন্না 
গতাগতং কামকাম। লভত্তে ॥% 

শ্রুতি বলিয়াছেন, 

“্যথেহু কর্্মজিতো লোক: ক্ষীয়তে, এবমেবামুত্র পুণ্যজিতে। লোকঃ 
ক্ষীয়তে,” 

আবার প্রত্যেকের কণ্ম এবং কন্মফল সমান হয় না, কাজেই 
কেহ বেশী সুখ-সমৃদ্ধি লাভ করে, আবার কেহ কম লাভ করে; 
তাহাতে একজনের অধিক স্থখ দেখিয়া আর একজনের মনে ছুঃখ 
হুয়। কাজেই কর্্মফলে প্রকৃত ও স্থায়ী স্থখ লাভ হয় না। শুধু 
্রহ্মতান লাভ করিয়াই মানব বিমল আনন্দ ও চিরশান্তির সন্ধীন 
পাইয়। থাকে। 

শ্রুতি বলিতেছেন__“তমেব বিদিত্বাতিমৃত্যুমেতি, নান্যঃ পন্থা 
বি্ভাতেহয়নায়” অর্থাৎ জীব ব্রহ্মতত্ব জানিতে পারিয়াই মৃত্যুর হাত 
হইতে নিষ্কৃতি লাভ করিতে পারে, নচেৎ মৃত্যুভত্শূন্য সেই মোক্ষধামে 


/০ 


যাইবার আর অন্য কোনও পথ নাই। অন্ত পথ নাই বলিয়াই 
কঠোর ব্রহ্মজ্ঞানের__উপাসনাকাণ্ডের অবতারণা । সেই উদ্দেশ্য 
সিদ্ধির জন্য কন্মের প্রতি অনুরক্ত মানবগণকে ব্রহ্মজ্ঞানের প্রতি 
আকৃষ্ট করিবার জন্য ছান্দোগ্য শ্রুতি সর্ববপ্রথমে কর্মের অঙগস্বরূপ 
ভউদ্গীথ” অবলম্বনে উপাসনার উপদেশ দিয়াছেন । 

জ্ঞান না হইলে যুক্তিলাভ হয় না; আবার শাস্ত্রোন্ত কম্ম না 
করিলে বিষয়-বাসনায় চঞ্চল মনকে স্থির করিয়া তাহাকে জ্ঞান 
লাভের উপযোগী করা যায় না। সেইজন্য কন্মও চই, জ্বানও চাই; 
কন্মের সঙ্গে সঙ্গে জ্ঞানের অনুশীলন বা উপাসন। চলিলেই জীব ক্রমশঃ 
আপনার অভীষ্ট পরম পুরুষার্থ লাভ করিতে পারে। তাই শ্রুতি 


অন্যত্র বলিয়াছেন, 
“বি্ভাং চাবিগ্ঠাং চ যস্তরবেদোভয়ং স হ। 


অবি্য়া মৃত্যং তীর্ভ বিছ্ায়ামৃ তমশ্,তে ॥৮ 

অর্থাৎ যে লোক বি্ভা ও অবিদ্ভা অর্থাৎ জ্ঞান ও কম্ম উভয়ই 
জানেন, অর্থাত উভয়েরই সেবা করেন, তিনি কর্ন দ্বারা মৃত্যুভয় 
অতিক্রম করেন, এবং জ্ঞান-মহিমায় অমৃতত্ব লাভ করেন। এই 
অমৃত” অর্থ প্রকৃত পরম পুরুষার্থ না হইলেও ইহা যে সেই মোক্ষ- 
লাভেরই দ্বারম্বরূপ, সে বিষয়ে সন্দেহ নাই। এখানে 'উদ্গীথ” কথাটির 
সামান্য পরিচয় দেওয়া আবশ্যক | 

সামবেদীয় কর্মকাণ্ডের একটি অংশের নাম উদ্্‌গীথ' | বিভিন্ন 
যজ্ছে যেমন বিশেষ বিশেষ স্তোত্র পাঠের নিয়ম আছে, সোষাদি যঙ্ছেও 
তেমনি উদ্গীথ পাঠের নিয়ম আছে। সেই উদ্গীথের প্রথম অক্ষর 
প্রণবকে (ওজ্কারকে ) অবলম্বন করিয়া এখানে প্রথমে উপাসনার 
বিধান কর! হইয়াছে; তাহার পর “হিংকার", প্রস্তাব" প্রভৃতি অন্যান্য 
অংশ অবলম্বন করিয়াও উপাসনার ব্যবস্থা করিয়াছেন । উদ্দেশ্যু_ 
এইরূপ কর্ম্মাঙ্গ উপাসনা দ্বারা মনের চাঞ্চল্য ও মলিনতা দূর হইলে 
পর, যদি ব্রহ্মবিষয়ে উপদেশ দেওয়া যায়, তাহ হইলেই সেই উপদেশ 
কার্যকারী হইতে পারে। তাই ইহার প্রথম হইতে পঞ্চম অধ্যায় 


পর্য্যন্ত ক্রমে উচ্চতর উপাসনা-প্রণালীর কথ! বলিয়া ষষ্ঠ অধ্যায় 
হুইতে প্ররূত ব্রঙ্গোপদেশ আরম্ত করা হইয়াছে । ছান্দোগ্যো- 
পনিষদের তক্দোপদেশ-প্রণালী যেমন স্থশৃ্খলাবদ্ধ ও নিগুঢ রহস্যময়, 
আখ্যায়িকাগুলিও তেমনি স্ন্দর, সরস ও অধ্যাত্ম-ভাবের উদ্দীপক । 
বেদান্তদর্শনের ব্যাখ্যা করিতে গিয়া আচার্য শঙ্কর প্রভৃতি এই 
ছান্দোগ্যোপনিষত হইতেই অধিকাংশ প্রমাণবাক্য উন্ধৃত করিয়াছেন। 
তাহাতেও ইহার শ্রেষ্ঠত্র প্রকাশ পাইতেছে। বেদান্তদর্শনের 
রামান্জভাষ্যের অন্পুবাদে আমরা ইহা বিশেষরূপে দেখাইয়াছি। 

আচান্য শঙ্করের পুনেবিও ছান্দোগ্যোপনিষদের দ্রাঝিড় ভাম্য প্রভৃতি 
কতকগুলি ব্যাখ্যাগ্রন্থ প্রচলিত ছিল; কিন্তু সেগুলি অতিশয় জটিল ও 
বিস্তীর্ণ বলিয়া আ'চান্য শঙ্গর একটি ভাষ্য রচনা করিয়া ইহাকে সরল ও 
উপাদেয় করিয়াছেন। সেই সকল আচাম্যের ব্যাখ্যার সাহাযা না 
লইলে উপনিষদ প্রকুত রহস্য উপলদ্ধি করা কঠিন হইয়া পড়ে। 

আজকাল স্বাধীনচেতা কোন কোন লোক নিজ বুদ্দিবলে 
উপনিষদের ব্যাখা! করিতে যাইয়া ইহাকে একটি কবিকল্পিত 
উপন্যাসরূপে পরিচিত করিবার চেষ্টা পাইয়াছেন। ইহ! যে দেশের 
বিশেষ দুর্ভাগ্যের পরিচায়ক, তাহাতে সন্দেহ নাই। বিশেষতঃ ধাহারা 
স্বাধীনতার দোহাই দিয়া আস্ফালন করেন, প্রকৃতপক্ষে তাহাদের 
স্বাধীনত। যে কতটুকু, তাহ তাঁহারাই জানেন। আমরা দেখিতেছি, 
হারা কেবল পাশ্চান্ত পঞ্চিতগণের উচ্ছিষ্টভৌজী নিতান্ত পরাধীন । 
কোনও পাশ্চাত্য পণ্ডিত যদি আমাদের শান্তর বা ধর্মুসম্বন্ধে কোনও 
কথণ বলিয়। গিয়া থাকেন, এই সকল স্বাধীনচেতা মহোদয়ের সেই 
কথারই পুনরাবৃত্তি করিয়া দেশে একটা নৃতন ধরণের মত জাহির 
করিতে চেষ্টা করেন। ইহার একটিমাত্র উদাহরণ দ্িতেছি__ 

এই ছান্দোগ্যোপনিষদদেরই চতুর্থ অধ্যায়ে সত্যকাম জাবালের 
একটি উপাখ্যান আছে। উপাখ্যানটির মণ এই যে, জবালা-নামে 
এক ব্রাহ্গণ-পত্তীর একমাত্র পুজ্রের নাম “সত্যকাম'। সত্যকাম 
উপযুক্ত বয়সে উপনয়নের জন্য ইচ্ছুক হইলেন। উপনয়নে গোত্র 


1/৩ 


বলিবার আবশ্যক হয়, তাই গোত্র জানিবার জন্য মাতার নিকট 
উপস্থিত হইয়] জিজ্ঞাসা করিলেন,__মা, আমার গোত্র কি? মাতা 
উত্তর করিলেন,__বাবা, আমি ত আমাদের গোত্র 'জাঁনি না; যৌবনের 
প্রারস্তেই তোমাকে লাভ করিয়াছি; তখন আমি গৃহ-কার্য্যে এবং 
অতিথি-অভ্যাগতের সেবায় এত ব্যস্ত থাকিতাম যে, পরিচারিকা 
হইতে আমার কিছুমাত্র পার্থক্য ছিল না; (এমন সময়ই তোমার 
পিতার মৃত্যু হয়); স্থৃতরাং গোত্রাদি জীনিবার আর অবসর পাই নাই। 
তবে, এইমাত্র জানি--আমার নাম জবালা, আর তোমার নাম 
জাবাল সত্যকাম। তুমি যাও, গুরুর নিকট যাইয়া এই কথাই 
বলিও। জবালার উক্তি রুতিটুকু এই--“সা হৈনমুবাঁচ নাহমেতদ্বেদ, 
তাত, যদ্গোত্রন্থমসি, বহবহং চরন্তী পরিচারিণী যৌবনে ত্বীমলভে, 
সাঁহমেতণ ন বেদ-_যদ্গোত্রঃ ত্বমসি, জবালা নাঁমাহমন্যি, সত্যকামো 
নাম ত্বমসি ; স সত্যকাম এব জীবালো ব্রবীথা ইতি ।” 

আুতির “বহু অহং চরন্তী” কথার বন" পদটি চরন্তী” ক্রিয়ার 
বিশেষণ; স্থতরাং ইহার অর্থ হইতেছে যে, আমি প্রভূত পরিমাণে 
পরিচ্যা করিয়াছিলাম। অবশ], গৃহস্থাশ্রমের ত্রাঙ্গণপত্রীর পক্ষে 
অভ্যাগত সাধুজনের সেবা করা ধণ্মসম্মত কাঁধ্যই বটে। কিন্তু 
আমাদের স্বাধীনচেতা পণ্ডিতগণ ব্যাকরণের বেশী ধার ধারেন না; 
আচাধ্যগণের কথায়ও বড় একট। কর্ণপাত করেন না; তাই তাহার! 
একেবারে সোজান্ুজিভাবে “বু” পদটিকে চরস্তী'র গায়ে মিশাইয়া 
সত্যনিষ্ঠা সতী জবালাকে “বভুচারিণী” বেশ্যারপে পরিচিত করিতে 
প্রয়াস পাইয়াছেন !! এইরূপ আরও অনেক বিকট ব্যাধ্য। আমাদের 
কানে আসিয়াছে ; এখানে সে সমস্ত অসার কথার আলোচনা ঘুক্তি- 
যুক্ত মনে করি না। 

আচাধ্য শঙ্কর প্রধানতঃ এই ছান্দোগ্য আর্গতর সাহায্যে আপনার 
মত অদৈতবাদ স্থাপন করিয়াছেন। এই ছান্দ্যোগ্যোপনিষদের 
"একমেবাদ্ধিতীয়ম্” “তজ্জলানিতি শান্ত উপাসী” “স আত্মা, ত ত্বম্‌ 
অসি” প্রভৃতি প্রমাণসমুহের উপর নির্ভর করিয়াই ভাহার বিশুদ্ধ 


19/৩ 


অদৈতবাদের দৃঢ়ভিত্তি প্রতিঠিত হুইয়াছে। শ্াহ্করভাষ্য সহযোগে 
ছান্দোগ্যেপনিষ পাঠ করিলে উপনিষদের প্রায় কোন তন্বই অজানা 
থাকে না, এবং ব্রঙ্গবিগ্ার গুট রহস্যও জানিতে আর বাকী থাকে না। 
স্গদয় পাঠকগণ ইহ পাঠ করিলেই বুঝিতে পারিবেন । 

এই উপনিষতখানিকে নিরূলি করিবার জন্য বনু পুস্তকের সাহাষ্য 
গ্রহণ করিয়াছি, এবং যাহাতে অনায়াসে বুঝা যায়, সেই উদ্দেশ্যে 
ইহাতে নিজের “সরলা” নামক টাকা, পর্দবিভাগ ও উপধুক্ত চিহ্ছাদি 
সংযোঞ্জিত করিয়াছি । অধিকন্তু কঠিন স্থানগুলি সহজে বোধগম্য 
হইবে মনে করিয়া আনন্দগিরিরৃত সম্পূর্ণ টীকাটি সংযোঞ্জিত করিয়া 
আবশ্যকমত স্থানে স্থানে সরল টিগ্ননী যোজন! করিয়া সুখবোধ্য 
করিয়াছি। ভাষ্ের অনুবাদ আমরা ভাবানুষাযী না করিয়া 
অক্ষরানুখায়ী করিতে চেষ্ট। করিয়াছি। ইহার উদ্দেশ্য দুইটি,_ প্রথম 
উদ্দেশ্বা আক্ষরিক অন্ববাদ জটিল ও কৰ্টকর হইলেও উহার মৌলিকতা 
নব্ট হয় না; উপযুক্ত পাঠক নিজের চিন্তা ও অভিনিবেশের দ্বারা 
শ্রুতির প্রাকৃত রহ্য উদ্ঘাটন করিয়। লইতে পারেন; পক্ষান্তরে 
ভাবানুবাদদ করিলে স্থনে স্থানে গ্রন্থকারের ভাব চাপা পড়িয়া 
অনুবারদকেরই মনের ভাব প্রকাঁশিত হইয়া! থাকে । সুতরাং দেরপ 
অনুবাদে অনিন্টের সম্ভাবনাই অধিক; এই কারণে আমরা 
ভাবানুবাদের পদ্ধতি গ্রহণ করি নাই। এজন্যই স্থানে স্থানে 
আবশ্টকমত সরল টিপ্লনী দ্বারা অনুবাদের অস্পষ্ট অংশগুলি সাধারণের 
বুঝিবার উপযোগী করিতে চেষ্টা করিয়াছি। 

উপসংহারে বক্তব্য এই ঘে, আমরা পুস্তকখানিকে নিভূলি ও 
সর্ববা্স্ন্দর করিতে চেষ্টা করিলেও ছুই-এক স্থলে ভ্রম-প্রমাদ 
থাকিয়। যাওয়া অস্বাভাবিক নহে । আশা করি, সহদয় গুণগ্রাহী 
পাঠকবর্গ সে ত্রুটি গ্রহণ করিবেন ন!। 


কলিকাতা-_ভবানীপুর। ] সম্পাদক-_ 
ভাবগত চতুষ্পাঠি। শ্রীদুর্গাচরণ সাংখ্-বেদীস্ততীর্থ। 


তৃতীয় সংস্করণের ভূমিকা 


ছান্দোগ্যোপনিষদের পরিমাজ্জিত তৃতীয় সংন্করণ এতদিনে 
প্রকাশিত হইল। এই জাতীয় বিপুলকায় এবং ছুরহ্‌ গ্রন্থে ভ্রম- 
প্রমাদ প্রায় অপরিহাধ্য-ুদ্রাকর প্রমাদের তো কথাই নাই। এই 
অভিনব সংস্করণটি বাহির করিবার পূর্বের গ্রন্থটি আগ্ভোপান্ত সতর্ক 
দৃষ্টিতে পরীক্ষা করিতে হইয়াছে। দ্বিতীয় সংস্করণে মুদ্রীকর-প্রমাদ 
খুব কম ছিল না; ইহার ফলে অনেক স্থলে অর্থ পরিক্ষাররূপে বুঝা 
কষ্টসাধ্য হইয়া উঠিয়াছিল। কিন্তু, শাঙ্করভাষ্য এবং আনন্দগিরির 
টাকার স্থানে স্থানে নানাজা তীয় ত্রুটি দুর্ভে্ভ সমস্ার সি করিয়াছিল; 
ছেদচিহ্থার্দির অভাবে, পদগত বর্ণাবলী পরস্পর বিচ্ছিন্নভাবে মুদ্রিত 
হইবার ফলে, এক পদের এক বা! একাধিক বর্ণ অন্য পদের এক 
বা একাধিক বর্ণের সহিত সংঘুক্ত হইবার ফলে, কোথাও বা বিশুদ্ধ 
পাঠোদ্ধারের অভাবে ভাষ্য এবং টীকার কোন কোন অংশ প্রায় 
দুর্বোধ্য হইয়া পড়িয়াছিল। আলোচ্য তৃতীয় সংস্করণে এই সমস্ত 
ক্রটি-শ্চ্যিতি যথাসাধ্য দূর করার চেষ্টা করা হুইয়াছে। ইহ! ছাড়া 
গ্রন্থের “অনুবাদ ও 'ভাফ্যানুবাদ" অংশকে স্থখপাঠা এবং সহজবোধ্য 
করিবার জন্য কিছু কিছু পরিবর্তন ও পরিবদ্ধন করিতে হইয়াছে । দুই 
একটি স্থলে ভাব্যার্থের বিকৃতিও সংশোধন করা হইয়াছে । 

পরিশেষে বক্তব্য এই যে, আমাদের সর্ব্ববিধ প্রযত্র সত্বেও স্থানে 
স্থানে ভুল-ত্রুটি থাকিয়া! যাওয়া মোটেই অসম্ভব নয়। বস্তুতঃ, 'সর্বা- 
বয়বানবন্ঞ' সংস্করণ প্রকাশ করা যেরূপ অসম্তব, তেমনি সকলের 
জিজ্ঞাসা ও রুচিকে পরিতৃপ্ত করাও ছুঃসাধ্য। স্থৃধী পাঠক কোন 
ভরম-প্রমাদ বা অসঙ্গতির কথা আমাদের জানাইলে আমরা কৃতজ্ঞতার 
সহিত তদনুষায়ী গ্রন্থ-সংস্কীরের চেষ্টা করিব। ইতি-_ 


আশ্বিন, ১৩৬২ 
প্রকাশক 


২১১, ঝামাপুকুর লেন, 
কলিকাতা । 


জম সংশোধন 
১৬ গষ্ঠা পর্যন্ত থু চিহ্ন স্থানে &% চিহ্ন ছাপ! হইয় 
গিয়াছে । 


প্রথম ভাগের 
বিষয়-সূচী। 


প্রথম অধ্যায়। 


বিষয় । পৃষ্ঠা । 

৯।  উদদগীথোপাসন।_ উদগীথাংশ 
প্রণবের প্রশংসা চটি 

২। উদ্গীথের আধ্যাত্মিকতা 
সম্পাদন-_ দেবাক্থুর-সংগ্রাম-দ্ে বগ ণ- 
কর্তৃক ঘ্াণাদি ইন্দ্রিযনগণকে উদগীথগানে 
নিরোজন পাঁপসন্বন্ধ হেতু অস্থুরগণ 
কর্তৃক পরাভব, অবশেষে নিঃস্বার্থ প্রাণ 
কৃত উদগীথগানে অসুর পরাভব, এবং 


প্রাণের শ্রেষ্ঠতা খ্যাপন ২৮-_৪৭ 

৩। উদগীগের অধিদৈবতভাব 
সম্পাদন-__-উদগীথজ্ঞনে হুর্্যা্ির 
উপাসনা ৪৮-__৫৪ 


৪। প্রাণ ও বাগাদি জ্ঞানে উদগী- 
থাংশ অক্ষরসমূহের উপাসনা ৫৫--৫৮ 
৫| কর্্মফলের উতৎকর্ষসাধক উপা- 
সনা__সোমষগাঙ্গ মন্ত্র ও ছন্দঃ প্রভৃতিতে 
দৈবতচিস্তার উপদেশ ৫৮-__৬২ 
৬। পুনশ্চ উগীথোপাসনা-কথন 
_এবং খক্‌, যজুঃ, সাম বেদোক্ত 
ক্রিয়ানুষ্ঠানে মৃত্যুভয় দর্শনে ভীত 
দেবগণ কর্তক প্রণবাশ্রয়ে মৃত্যুভয় 
অতিক্রম্ণ ৬৩--৬৩৮ 
৭। প্রকারান্তরে আধ্যাত্মিক ভাবে 
উদ্গীথোপাঁসন! এবং তাহার ফলবিশ্রেষ 
নির্দেশ ৬৯-__-৭৪ 


বিষয়। পৃষ্ঠা । 
৮। পুনশ্চ প্রকারান্তরে উদগীথো- 
পাঁসনা__পৃথিব্যাদ্দি ভূতে খণেদাদ্ি 
চিন্তার উপদেশ ৭৫-__৭৯ 
৯। আধিদৈবিক উপাঁসনা-কথন- 
প্রসঙ্গে আদিত্াযমগলের মধ্যস্থিত 
উপান্ত হিরগনয় পুরুষের স্বরূপ-কথন 
৭৯---৮৪ 
আধ্যাত্মিকভাবে বাগার্ি 
অঙ্গে ধকৃসামাদি দৃষ্টি কথন ৮৫--৮৭ 
১১। উপাস্ত অক্ষিপুরুষের স্বরূপ- 
কথন-পূর্ব্বক মহিমা-কীর্তন 
১২। উদদগীথবিদ্ভাবিশারদ শিলক, 
দ্বাল্ভা ও প্রবাহণের উপাথ্যান_-শিলক 
কর্তৃক দাল্ভ্যের নিকট সামাদির গতি 
বিষরক প্রশ্ন এবং দাল্ভ্যকর্তৃক উত্তর 
প্রধান 


১৩। 


১০ | 


৮৭--৯৩ 


৯৪-__১০২ 
প্রবাহণকর্ঠক দাল্ভ্যের 
নিকট পৃথিব্যাদি লোকের আশ্রয় বিষ- 
মক প্রশ্ন এবং তদুত্তরে আকাশ-পদবাচ্য 
ব্রন্গের সর্বলোকাশ্রয়ত্ব প্রতিপাদ্দন 


১০৬---১৯০৫ 
১৪ | পরমাত্মরূগী উদগীথের পরো- 
বরীর়স্থাদ্রি গুণ বিধান ১০৬--১১১ 


১৫। চাক্রায়ণোপাখ্যান-অশনি- 


পাতে কুরুদেশ দগ্ধ হইলে পর অনশন- 


1৮৩ 


বিষয় । 


মাধ ভক্ষণ, এব নিকটস্থ রাজার নজ্ঞ- 


ক্ষেত্রে গমন ও রাজ কর্ক তাহার ' 


ধাত্বিকূপবে বরণ ১১২-_-১২৩ 


১৩। প্রস্তোতা, উদগাতা, প্রতি" 


হুত্তার শিকট চাক্র!ঘণের প্রশ্ন ও দ্ধ 


স্তর প্রধান 

১৭। কুকুর রূপধাপী 
কর্ঠক দু (শৌব) উগীথ প্রকরণ 
সেই উদশগীগবিগ্ভা শিক্ষার শিমিত্ত বক 
ও গ্রাব খষির গমন 7; এবং অন্নলাভার্থ 
কুকুরগণের হিচ্ধার গান 


৯১৪১ তহ 


পথিগণ 


১৮। 
ক্ষরের উপাসনা_-পথিব্যার্দি লোকে 
ক্তোভাক্ষর সমূহের বিশ্াস এবং তাহার 


ফল কগন ১১০---১১৫ 


দ্বিতীয় অধ্যায় | 


১৯। অতঃপর অমস্ত সাম সঙ্বন্ধে 
উপাসনা! কগন-_সামের সাধূরূপতা- 


চন্ত1, এবং তাহার ফল কগন 


১১৬৩--7৯৫৩ 


২০। পূৃথিব্যাদি পঞ্চলোক হিষ্কা- 
রার্ধি পঞ্চবিধ সামের চিন্তন এবং 
তাহার ফল কগন 

২১। বৃষ্টিতে হিস্কারাদি পঞ্চবিধ 
সাম চিন্তন ও তাহার ফল কথন 

১,৭--১৫৮ 


১৩৩-১৩৯। 


পুষ্ঠা । . বিষ । 
ক্লিট চাক্রায়ণ খবির ইভ্যগ্রামে গমন, . 
সেখানে হস্তিপকের উচ্ছিষ্ট পযুবিত 


প্রস্ততি 


ব্থন্তর+ সামান্থর্তি স্তেভা 


১৫১---১৫৬ 


পৃ! | 
২২। জর্ক প্রকার জলে পঞ্চবিধ 

সামচিন্থুন ও তংফল কথন 

১৫৯-__-১৬৩০ 


২৩। বসন্তা্দ পঞ্চ গততে পঞ্চ- 


বিদ সাম চিন্ুন ও তাহার ফল কগন 


১৬১-১ ৬ 


২৪। অজাদি পঞ্চ পশুতে পঞ্চবিধ 


সাম চিন্ধন ৪ তাভার ফল কথন 


১১ ০---১৩৪ 


১৫। পঞ্চ প্রাণে পিরোবণীয়ঃ। 
পঞ্চতবিদ সাম চিম্থন। এবং 
তাহার ফল কথন ১৬৫---১৬৭ 
বাক্যে সপ্রপ্রকার সাম 
চিন্তন ও তাহার ফল কথন ১১৮--১৭০ 
আদিঙো সপ্তুবিদ সামচিন্তন 
»৭১-াটিএ৯ 


প2 | 


*৭ | 
ও তাহার ফল কণন 
সপুবিধ সামের মবো পর- 
স্পর অক্ষর সাম্যে উপাসনা ও তাহার 
ফল কথন 

১৯ | পুনশ্চ মনঃ এ 


শট | 


১৮০--১৮৫ 


2তিতে হিস্কা- 


বাদি চিন্তা ও তাহার ফল কথন 


১৮৩---১০৮ 


৩০। যন্ীয় অগ্পযখ্পাদনার্থ কাষ্ঠ 


' ঘর্ষণাদি ক্রিয়াতে হিঙ্কারাদি চিন্তন ও 


তাহার ফল কথন ১৮৯--১৯১ 
৩১। সুর্যোর উদয়াদি অবস্থায় 
হিগ্কারাদি চিন্তা ও তাহার ফল কথন 
১৯২---১৯৪ 


৩২। মেঘের বিভিন্ন অবস্থাতে 


1৬০ 
বিষর। পৃষ্ঠা। | বিষয়। ৃষ্ঠা। 
হি্কারাি চিন্তা ও তাহার ফল কথন ূ ৪২। ন্তীয় প্রাতঃসবনাদির 


১৯৫--১৯৬ ৰ অধিপতি নির্দেশ, যজমানের তদ্ধিষয়ক 
৩৩। বসম্তাদি পঞ্চ ধতুতে হিস্কা- | জ্ঞানের আবশ্তকতা এবং অনুষ্ঠানের 


রাি চিন্তন ও তাহার ফল কথন ' ক্রম ও ফল নির্দেশ ২৪২-__২৫২ 
১৯৭__১৯৮ 
৩৪। পৃথিব্যাদি বিষয়ে হিঙ্কারাদি তৃতীয় অধ্যায়। 
চিন্তন ও তাহার ফল কথন ১৯৯__২০০ ৪৩। মধৃবিষ্ঠা-_আদিত্যকে দ্েব- 
৩৫। অজা প্রভৃতি পুতে হিষ্কা মধুরূপে এবং ছ্লোক প্রভতিকে 
রাঁদি চিন্তন ও তাহার ফল কথন মধুচক্রের আধারাদি রূপে চিস্থার 
২১২০২ উপদেশ, আর থণেদ প্রভৃতিকে 
৩৬। লোম ও ত্বক্‌ প্রস্ততিতে মদ্ুকর ও পুষ্পাদিরূপে কল্পনা এবং 
হিন্কারাদি চিন্তন ও তাহার ফল কথন আদিত্যাশ্রিত লোহিতাদি বর্ণোৎপত্তির 
২৩ কারণ নির্দেশ 


৩৭। অগ্নি ও বায়ু প্রভতিতে 
হিঙ্কারাদি চিন্তন ও তাহার ফল কথন 
২০৪-__২০৫ 
৩৮। ত্রয়ীবিগ্যা প্রতৃতিতে হিঙ্কা- 
রাদি চিন্তন ও তাহার ফল কথন 
২০৬-_-২০৮ 
৩৯ । স্বরভেদানুসারে বিশেষ বিশেষ 
দেবতা সম্বন্ধে সামের বিনিয়োগাদি 
চিন্তা এবং তাহার ফল কথন 
২০৯-__-২২১ 
যজ্ঞ, অধ্যয়ন ও দান, এই 
ত্রিবিধ ধর্শ-স্বন্ধ নিরূপণ ২২২--২৩৮ 
৪১। প্রজাপতির লোকার্দি বিষ- 
য়ক তপস্তা এবং তাহার ফলে ত্রয়ীবিষ্ঘ 
»৮.ও ব্যাহৃতি প্রতৃতির আবির্ভাব কথন 


২৩৯---২৪১ 


২৫৩-_-২৬৮ 
৪৪। অগ্রি-ুখে প্রথম অমুতের 
বন্ভোগ্যতা এবং তছুপাসকের স্বারাজা 
লাভ কথন ২৬৯-_-২৭৩ 
৪৫। দ্বিতীয় অমৃতের ইন্্রমুখে 
রুদ্রভোগ্যতা এবং তছুপাসকের রুদ্রাধি- 
গত্য কথন ২৭৪-_-১৭৫ 
৪৬। তৃতীয় অমৃতের বরুণমুখে 
আদিত্যভোগ্যতা এবং তছুপাসকের 
আদিত্যাধিপত্য কথন 
৪4| চতুর্থ অমৃতের সোমমুখে 
ভোগ্যতা এবং তব্িজ্ঞানের ফল কথন 
২৮২-_২৮৩ 
৪৮| পঞ্চম অমুতের সাধ্যভোগ্যতা 
ও তঘধিজ্ঞানের ফল কথন ২৮৪_-২৮৫ 
৪৯ | প্রাণিগণের কন্ম্ফল ভোগ 
শেষ হইলে আদিতোর উদয়ান্তময় ভাবের 


২৭৬৩---১৮১ 


বিষয়। পৃষ্ঠা । 
নিবুত্তি এবং বিষ্ঠাদ্দানের পাত্র কথন 

২৮৬-_২৯২ 

৫০ গায়ত্রী-ব্ন্দের উপাসনা 


গা়ত্রীর সর্ধাজ্মভাব, চতুষ্পাদ্দার্দি কথন 
এবং ব্রঙ্গের একাংশে সমস্ত জগংস্থিতি, 


র 
ৃ 
ৰ 


| 
| 


আর তিন অংশের স্বপ্রকাশতাদি কথন 


১৯৯১--7৩৩৩ 
্রহ্মাধিষ্ঠান 
বন্ধে, পঞ্চ প্রাণের অধিষ্ঠান ব 
তদ্বপাসনার ফল নির্ধেশ 
উক্ত পঞ্চ প্রাণের 


৫১ | 
কথন এবং 
৩০৪--৩০৯ 
৫২। 
সনার ফগ নিদদেশ ৩১০-_-৩১২ 
স্বর্ূপাবস্থিত ত্রিপা প্রঙ্গেব 
সর্ব লোৌকাতীতভাব এবং হয়ে অধি- 
ষান ও তছৃপাসনার ফল কথন 


৩১৩--৩১৭ 


৫৩। 


৫8 | স্থষ্টি-স্থিতি-লয়ের কারণ রূপে 
ব্রন্মেব উপাসন। ও আত্মার ক্রতুম়ত্ত 
(সঙ্কল্প প্রধানত্ব ) কথন এবং প্রহ্মের 
মনোময়ার্দি রূপে সগুণভাব কথন 





র ৩২০-_-৩২৭ 
৫৫ | ভুবন-কোশের স্বরূপ, তদনু- 
সারে উপাসন]। নির্দেশ এবং পুজের দীর্ঘ 
জীবন লাভরূপ ফল কথন ৩২৮--৩৩২ 
পুকষেব বজ্ঞবূপত্ব, সেই 
পুরুষের আয়ুফালকে প্রাতঃসবনাদি 


৫৬ । 


গদয়ের পঞ্চ 


রা 


লোকে দ্বারপালত্ব কথন এবং তদপা- প্রঙ্গাণ্ড সৃষ্টি ও 


৮০ 


বিষয়। পৃষ্ঠা । 
৫৭ | ভূমিষ্ঠ হইবার সঙ্গে সঙ্গে যে, 


৷ পুরুষের আহারাদি চেষ্টা, সে সমুদয়কে 
৷ বজ্ঞীয় দীক্ষা্দি রূপে ভাবনার উপদেশ; 


ঘোর-নামক আঙ্গিরসকর্তক দেবকী- 


৷ পুত্র কুষ্ণকে এই বিষ্যোপদেশ প্রদান, 


এবং তদ্বিষনক মন্তদ্বয় কথন ৩৪১-__-৩৪৮ 
মন ও আকাশকে ব্রদ্দৰপে 
উপাঁসনা করিবার উপদেশ এবং উন্ত 
বন্ষেব বাক প্রতি পাদ চতুষ্টয়ের 
শিদ্দেশ ও তচপাসনার ফল ৩৪৯---৩৫৪ 

৫ । আদিতো ব্র্গাৃষ্টিৰ উপদেশ, 
ও তছপাসনার ফল ক্থন 


৩।৫--৩৭১ 


৫৮ | 


চতুর্থ অধ্যার। 

৬০ | হংসোক্তি এবণে বাজ জ!ন- 
শ্রুতি আত্মগ্রনি এবং রৈক্ধ সমীপে 
সারণি প্রেরণ 

৩১ | 


৬৭ ২-_-৩০৮৯ 
সমীপে জান তর 
গমন ও গবাদি ধন দান দার। বৈকের 
সস্তোধসাধন ৩৮৩--৩৮৯ 

৬২। সংবর্গবিষ্কা কথন এবং 
তদ্ুপযোগী শৌনক এবং অন্িপ্রতারীর 
উপাখ্যান ও সর্বোপলবিন্ধপ বি্যাফল 
কথন 


৬৩। 


৩৯০---১০২ 
জাবাল সত্যকামের উপা- 
খ্যান- ব্রক্মচর্য্যার্থ ষত্যকামের গোতম 


রূপে বিভাগ করিয়া! চিন্তা ও তাহার | সমীপে গমন এবং ত্রক্মচর্যাকালে গো- 


ফল কথন 


৩৩৩--৩৪৭ | চারণ 


৪০ ৩---৪০৯ 


/9 


বিষয়। পৃষ্টা | | বিষয়। পৃষ্টা 

৬৪। সত্যকামের সেবায় পরিতুষ্ট সমাবর্তনের অনুমতি না পাওয়া 
বৃষ কর্তৃক ব্রন্ধের প্রথম পাদ্দোপদেশ ৪২৭--8২৯ 
৪১০--৪১৩ ' ৭০ সেবাপরিতুষ্ট গাহপত্যাি 


৬৫। অগ্রিকন্ুক বরন্ের দ্বিতীয় । অগ্িত্রয় হইতে উপকোশলের ত্রহ্গবিদ্ঠা- 
পাদোপদেশ ৪১৪--৪১৭ | লাভ কথন ৪৩০-_৪৪৪ 
৬৩। হংসকত্ক ব্রহ্গের তৃতীয় ৭১। পুনশ্চ আচার্যের নিকট 
পাদোপদেশ ৪১৮-_-৪২১ উপকোশলের বিগ্তালাভ-_অক্ষিপুরুষো- 
৬৭। মদ্গুকর্তৃক বর্ষের চতুর্থ পাসনা এবং তাহার মহিম কীর্তন 
পারদদোপদেশ ৪২১২৩ 8৪৫__-8৫১ 
৬৮। সত্যকামের গুককুলে গমন ৭২। যজ্ঞোপাসনা কথন এবং 
এবং পরিতুষ্ গুরু হইতে বিষ্ঠালাভা . তাহার ফল কীর্ডন ৪৫২__৪৬৯ 
৪২৪-_$১৬ ৭৩। ব্যাহতির উপাসনা__গ্রজা- 
এ৯। সত্যকামের নিকট উপ- পতিকৃত ধ্যানের ফলে লোকাি স্বষ্টিক্রমে 
কোশলের ব্রন্মচর্ধ্যবাঁস এবং দীর্ঘকালেও ব্যা্নতির আবিরাব কথন ৪৭০-_৪৭৯ 


] 
। 
] 
1 
1 
] 
ং 
ূ 
] 
] 
। 


সামবেদীয়া 
ছান্দোগ্যোপনিষৎ 
আনন্দগিরি-কৃত-টাকোপেত- 


শাঙ্কর-ভাব্য-সমেতা । 


প্রথমোধ্ধ্যায় | 


--5%০-- 





প্রথম? খণ্ড | 
॥ ও নমঃ পরমাত্ানে ॥ 
[ ভাষ্য-ভূমিকা | ] 

“ওমিত্যেতদক্ষরম্* ইত্যান্টাধ্যায়ী ছান্দোগ্যোপনিষৎ। তশ্তাঃ সজ্কেপতোহ্্থ- 
জিন্ঞান্থভ্য খজুবিবরণমন্পগ্রন্থমিদ্মারভ্যতে । তত্র সন্বন্ধঃ__সমস্তৎ কর্মাধিগতৎ 
প্রাণাগ্মাদিদেবতা। (১) বিজ্ঞানসছিতমচ্িরাদিমার্গেণ ব্রহ্মলোক প্রতিপত্তিকারণম্‌ ২); 
কেবলৎ চ ধূমাদিমার্গেণ চন্দ্রলৌকপ্রতিপত্তিকারণম্‌। ম্বভাবপ্রবৃত্তানাৎ চ মাঠ 
পরিভ্রষ্টানাৎ কষ্ট অধোগতিরন্ত।। ন চোভয়োর্মার্গয়োরহ্যতরম্মিক্লপি মার্গে 
আত্যন্তিকী পুরুযার্থসিদ্ধিঃ, ইত্যতঃ কর্্মনিরপেক্ষমদ্বৈতাত্মবিজ্ঞানৎ সংসারগতিত্রয়- 
হেতুপমর্দেন বক্তব্যম্‌, ইত্যুপনিষদারভ্যতে ॥ ১ 

আনন্দগিরি-কৃত-টীকা। 
নমো! জন্মাদি-দম্বন্ধ-বন্ধ-বিধ্বংল-হেতবে। 
হরয়ে পরমানন্দবপুষে পরমাত্মনে ॥ ১ 
নমন্ত্রয্তন্ত-সন্দোহ-সরসীরুহ-ভানবে | 
গুরবে পরপক্ষৌঘ-ধ্বান্ত-ধ্বংস-পটীয়সে ॥ ২ 
পাঠান্তর_-(১) প্রাণাদিদেবতা! | (২) ক্রহ্গপ্রতিপত্তিকারণম্‌। 


২ ছান্দোগ্যোপনিষৎ | 


ছন্দোগাঁনমুপনিষন্তেদং ব্যাচিথ্যান্ুর্ভগবান্‌, ভাষ্যকারশ্চিকী ধিতগ্রন্থপরিসমাধ্ি- 
প্রচয়পরিপান্থ্রিতনিব্ণসিদ্ধযথম্‌ ওহ্কারোচ্চারণলক্ষণৎ ম্জলাচরণৎ সম্পাদয়ন্‌ 
ব্যাথ্যেয়স্বরূপং দর্শয়তি--ওমিত্যেতদিতি ৷ ব্যাখ্যানং সপ্তয়োজনং প্রতিজানীতে 
-_তম্তা ইতি । নন শারীরকে ভূর প্রদেশেষু বিস্তরেণ ব্যাখ্যাতত্বাদমু্যা ভাষ্যং 
কিমিতি সংপ্রত্যারভাতে ? তত্রাহ__সংক্ষেপত ইতি। বিস্তরেণ ব্যাথ্যাতত্বে২পি 
সংগ্রহতে। ব্যাথানমন্তাঃ সন্প্রণারতে, বিস্তৃতন্ত সংক্ষিপ্য গ্রহণে স্ুগ্রহত্বাদিত্যর্থঃ 
কিঞ্চ, ন চেয়ং যথাপাঠক্রমৎ ব্যাথ্যাতা। প্রর্কতে তু পাঠক্রমমনতিত্রম্য ব্যাখ্যায়তে, 
তদ্যুক্তমিধং ভাষ্যমিত্যাহ_খজুবিবরণমিতি। খভু__পাঠত্রমানুসারি, (বিবরণম্ 
অর্থস্ম'টাকরণং প্ররুতোপন্ষিদে যদ্মিন্‌ ভাষ্যে, তৎ তথেতি বাব । জগ পাঠক্রম 
মাশ্রিত্যাপি দ্রাবিড়ৎ ভাখাং প্রধাতং, তৎ কিনেন ? ইত্যাশঙ্ক্যাহ-_ অন্তগ্রন্থমি। | 
তথাপি বিশিষ্ঠাধিকাণ্যভাবে কগমিদমারন্যতে? তত্রাহ__অর্থ'জজ্ঞান্তভ্য ইতি! 
বে হি মুমুক্ষবোইন। বিবক্ষিতমর্থ, জিজ্ঞাসন্থে, তেভো। ভাষ্যম্দিং প্রন্তয়তে। তগ। 
চ বিশিষ্টাধিকা রিসন্তবে তদারস্তঃ সন্তবন্তি। তস্ত চ প্রকুতোপনিষদর্থপরিজ্ঞান- 
মবান্তরফলং, তদ্দারা সবণ্যৎ পরমৎ ফলমিতি ভাব | 

ননু কর্মবিধিশেষত্বাদুপনিষদন্দ্ব্যাখ্যানেনৈব কতব্যাখ্যানত্বাৎ পিষ্ট-পিষ্টি 
প্রসঙ্গাৎ কৃতৎ তপ্তাষ্যেণ ইত্যাশঙ্ক্য শেষশেধিত্বে প্রমাণাভা বান্মৈবম্‌, ইত্যতিপ্রেত্য 
পুর্ববোত্তরকাওয়োঃ নিয়তপৃব্বাপরভা বপ্রযুক্তৎ সঙ্বন্ধং গ্রতিজানীতে_ তত্রেতি 
তন্ত। ব্যাথ্যেয়ত্বেন প্রস্তুতায়। উপনিষদঃ কর্মকাণ্ডেন সহ সম্বন্োহভিধ্বীরতে ইত্যর্থঃ 
কোইসৌ? ইতাপেক্ষায়াংৎ তদভিধিতসর! কর্মকাপ্ডার্থমন্ুবদতি__সমন্তমিতি। 
বিহিত, প্রতিষিদ্ধং চ কর্ম্মপুর্বশ্মিন্‌ কাণ্ডে প্রতিপন্ন মিত্যর্থঃ। তত্র হি বিহিতৎ 
সমুচ্চিতমসমুচ্চিতং চেতি দ্বিবিধমিত্যঙ্গীকৃতা সমুচ্চিতন্ ফলমন্গবদ্দ তি প্রাণাপ্ত্য- 
ধীতি। প্রাণম্চাগ্মিশ্চেত্যাঘ)। দেবতা, তবিজ্ঞানং তদ্ুপাসনং, তেন অমুণচ্চতমগ্রি- 
ছোত্রা্দি কর্ম অঠিরাদ্র্যপলক্ষিতেন দেব্যানেন পথা কার্ধ্যত্রহ্মপ্রাপ্তো কারণৎ, ন তু 
দ্ধ প্রাপ্তো, তন্ত গন্তব্যত্বাভাবাৎ; কার্যান্তৈব গম্থবাতায়া বাদর্যধিকরণে রাদধান্তি- 
তত্বাৎ। তস্মান্ সমুচ্চিতৎ বিহিতৎ কর্ম পরমপুকুযার্থহেতুরিত্যর্থ: ৷ তন্তৈবাসমুদ্চি- 
তন্ত ফলমাহ-_কেবলং চেতি। বিহিতন্ত গতিমুক্তী প্রতিযিদ্বস্ত গতিমাহ-__ 
স্বভাবেতি। ম্বভাবেন শাস্ত্রাপেক্ষামন্তরেণ প্রক্কৃতিবশাদেব প্রবৃত্ত যথেষ্টচেষ্টা- 
রসিকাঃ; তেষাং কর্-জ্রানাভাবাদ্দেবযানে পিতৃঘানে চ পথ্যনধিকৃতানাম্‌ অধোগতি 
তির্ধ্যগবস্থা! কুদ্রজন্তলক্ষণাইপুনরাবৃত্তিহূর্লভা বাক্যেন। অগ্তরস্মিন্‌ বা অধির্ুতানাং 
পরমপুরুতার্থঃ সেতম্তুতি। “শুরক্লকৃষ্ণে গতী হোতে জগতঃ শাশ্বতে মতে” ইতি স্বৃত্যা 
তয়োনিত্যফলত্বপ্রতিপত্তেরত আহ-_ন চৌভয়োরিত্যাদি। 


নন মাগতিয়তষ্টানাৎ পুকযার্থাভাবেহপি দ্বয়োঃ গথোরন্যতরশ্মিন্‌ বা ভবিষ্যৃতীতি 
» চে, তত্র ন তাবদ্দেববানপথনিদিত। নিরতিশয়পুরুযার্থসিদ্ধিঃ | “ইমং মানবমাবর্তং 
নাবর্তস্তে* “তেযামিহ ন পুঅরাবৃত্তিঃ* ইত্যত্র ইমমিহেতি বিশেষণাৎ “একয়া 





প্রথমঃ খণ্ডঃ ] প্রথমোহ্ধ্যায়ঃ 


যাত্যনাবৃত্তিম্চ ইতি স্থৃতাবনাবৃত্তেরেতৎকল্পবিষয়ত্বাৎ, কল্লাস্তরেহপ্যনাবৃত্বাবপি 
বিশেষণানর্থক্যাৎ। নাপি পিতৃযানপথি নিরতিশঙ়পুরুযার্থসিদ্ধিঃ, “এতমেবাধবানং 
পুননিবর্তন্তে"। “অন্তয়াবর্তৃতে পুরঃ” ইতি চন্স্থলম্খলনাবগমাৎ। তন্মান্ন কর্মববশাৎ 
আত্যস্তিকপুরুতার্থপ্রাপ্তিরিত্যর্থ; । এবমনুগ্ কর্মফলং ফলিতং সন্বন্ধমাহ__হত্যত 
ইতি। উক্তরীত্য! কর্ম যতো ন নিরতিশয়পুরুযার্থ-হেতুরতঃ সসাধনাৎ কর্মমণস্তৎ- 
ফলাচ্চ বিরস্তস্ত নিরতিশয়পুরুবার্থং কাজ্ষতস্তংসাধনং কেবলমাত্মজ্ঞানং সংসারাস্ত- 
ভূতপৃর্বোক্তগতিত্রপহেতুকর্ণা তদ্ধেতুনিরাকরণেন বক্তবাম, ইত্যভিপ্রায়েণ 
উপনিষদেবারভাতে । ন হি কর্শানুষ্ঠানাৎ পুমর্থো নিরতিশয়ো লভ্যতে, তন্ত 
“তন্যথেহ” ইত্যাদ ক্ষরিষুফলত্বশ্রতেঃ। তথা চেস্বরাপণবৃদধা ৃষ্টিত-গু ভকর্ম্মবশাৎ 
উপজাতশ্ুদ্বৃদ্ধেবিরক্তস্ত মুমুক্ষোর্মোক্ষাধন্ঞানার্থোহয়ম্‌ উপনিষদারস্ত ইতি হেতু- 
হেতুমন্তাবঃ সম্বন্ধ ইত্যর্থঃ ॥ ১ 

ভা্য-ভূমিকান্থবাদ ।__এই ছান্দোগ্যোপনিষৎ “ওম্‌ ইত্োতবক্ষরমূ” ইত্যাদি 
আটটি অধ্যায়ে সমাপ্ত । তাহার সংক্ষিপ্তার্থ ধাহারা জানিতে ইচ্ছুক, তাহাদের জন্য 
সরল ব্যাখ্যাযুক্ত এই ক্ষু্রগ্রন্থ আরম্ভ করা হইতেছে। তাহার মধ্যে কর্মকাণ্ডের 
সহিত এই উপনিষদের সম্বন্ধ এইরূপ--€ ১) প্রাণ ও অগ্নি গ্রাভৃতি দেবতা-বিজ্ঞানের 
সহিত সমস্ত কর্ম অধিগত হইলে, তাহ] 'অচ্চিরাি” মার্গক্রমে ব্রন্গপ্রাপ্তির কারণ 
হয়; কিন্তু দেবতা-বিজ্ঞানরহিত কেবল কর্মমাত্র অন্ুষ্ঠিত হইলে, তাহা ধুমাদিমার্গ- 
ক্রমে চন্দ্রলোকপ্রাপ্তির কারণ হয়; আর যাহারা, উক্ত উভয়মাত্রষ্ট স্বাভাবিক 
[স্বেচছান্ুযায়ী) কর্মে প্রবৃত্ত, তাহাদের সম্বপ্ধে কষ্টকর অধোগতি উক্ত হইয়াছে (২)। 
উক্ত উভয় মার্গের একটি পথেও আত্যন্তিক পুরুষ!৫ ( মোক্ষ ) সিদ্ধ হয় না; এই 
কারণে পূর্বোক্ত ত্রিবিধ সংসার-গতির কারণোচ্ছেদপূর্বক কর্ম-নিরপেক্ষ অদ্বৈত আত্ম- 
জ্ঞানের উপদেশ করা! আবশ্তক; এতদুদ্দেশে উপনিষৎ শান্ব আরম্ত করা হইতেছে ॥ ১ 

ভাষ্যভূমিকা।_ন চাদ্দৈতাম্ম্-বিজ্ঞানাদন্ত্র আত্যন্তিকী নিঃশ্রেনসপ্রাপ্তিঃ। 
বক্ষ্যতি হি-_“অথ যেইন্তথাতো বিছ্রন্যরাঁজানস্তে ক্ষয্যলোক। ভবস্তি, বিপর্যয়ে চ স 
স্বরাট ভবতি” ইতি। তথা দ্বৈতবিষয়ানৃতাভিসন্ধন্ত বন্ধনং তন্বরস্তেব তগুপরশ্ত- 
গ্রহণে বন্ধদাহ ভাবঃ সংসারছু৭প্রাপ্ডিশ্চেত্যুন্ত। অদ্বৈতাম্-স ত্যাভিদন্ধস্ত অতন্করস্তেব 
তণ্-পরশ্তুগ্রহণে বন্ধবাহাভাবঃ সংসারছুঃখনিবৃত্তির্মো ক্ষশ্চেতি ॥ ২ 


(১) ইহার মর্ধার্থ এই যে,--উপনিষদ্ভাগ যখন কর্মকাণ্ডেরই শেধাংশ, তথন কর্দ্ুকাণ্ডের, 
ব্যাখ্যা ছারাই তাহারই অংশ উপনিষদেরও ব্যাখ্যা হইয়াছে, তবে আর পৃথকৃভাবে উপনিষদ্‌- 
ব্যাখ্যার প্রয়োজন কি? এই আশঙ্কায় বলিতেছেন যে, না-_উপনিষৎ যে কর্মকাণ্ডের শেষভাগ, এ 
বিষয়ে কোন প্রমাণ নাই; পরস্ত, কন্মকাণ্ড প্রথমে, আর উপনিষৎ তাহার পরে জ্ঞাতব্য; 
এইজন্য এতদুভয়ের মধ্যে যে, পৌর্ধবাপর্্য নিবন্ধন একটি বিশেষ সম্বন্ধ রহিয়াছে, সেই সম্বন্ধই 
এখানে প্রদ্রিত হইতেছে । 

(২) তাৎপর্য্য--ব্বাহারা কশ্মামুষ্ঠান বা! জ্ঞানানুণীলন করে না, তাহাদের চন্ত্রলোকে ব! ব্রঙ্গ- 
'লোকে গতি হয় না; তাহার! দীর্ঘকাল দুঃসহ যম-যাতন! ভোগ করে, কেহ কেহ বা 'জায়ম্ব 
জিয়গ্ধ সংজ্ঞক (নিরন্তর জন্ম-মরণশীল ) মশক-মক্ষিকাি জন্ম লাভ করিয়া পাকে । 


৪ ছান্দোগ্যোপনিষৎ। 


আনন্দগিরি।- নন-_“মোক্ষার্থা ন প্রবর্তেত তত্র কাম্য-নিষিদ্ধয়োঃ | নিত্য- 
নৈমিততিকে কুর্যযাৎ প্রত্যবার়জি হাসয়! ॥” ইতি বৃদ্ধৈরুত্তত্বাৎ কাম্যনিষিদ্ধে বনীয়ে; 
নিত্যনৈমিত্তিকে চ কৃত্বা ব্যবস্থিতন্ত মুমুক্ষোঃ বর্তমানদেহপাতে পুনে হাস্তরগ্রহে 
হেত্বভাবাদনায়াসদিদ্ধ! ভ্ঞানাদূতেহপি মুক্তিরিতি কথং তাদর্ঘেনোপ নিষদারভ্যতে ? 
তত্রাহ-ন চেতি। নহি ত্ৃৎপ্রেক্ষিতো মোক্ষোপারো বিন! প্রমাণং প্রকল্প্যতে। 
ন চ পৌরুষেয়ং বাক্যং মূলপ্রমাণমন্তরেণ প্রমাণম্‌। ন চাত্র শ্রুতি-ম্থৃতী প্রত্যক্ষাদি 
ব৷ মুণমালোক্যতে। সন্ভবতি চ যথাবণিতচরিতন্তাপি কর্মশৈষবশানদ্দেহাস্তরং, ন 
চৈকভবিকঃ কর্মাশয়ঃ ; “তদ্‌ যে ইহ রমণীয়চরণাস্ততঃ শেষেণ” ইত্যাদি শ্রুতিস্থৃতি- 
বিরোধাৎ। তম্মাদাত্বজ্ঞানাদেব মুক্তিরিতি ভাবঃ। অদ্বৈতাত্মস্তঞান বিধুরাণাৎ 
ভেদজ্ঞানভাজাং কর্ধানষ্টায়িনাং ক্ষযাফলশালিত্বে বাক্যশেষং প্রমাণয়তি__বক্ষ্যতি 
হীতি। অদ্বৈতাত্মোপদেশানন্তর্ধ্যযথশবা৫ঃ| যে পুনরমুপাসিতগুরবস্তদুপদেশশৃন্তা 
যথামতি যথোক্তাদ দ্বৈতাদন্তথ। দ্ৈতমেব তত্বং বিদন্তি, তে পরতন্ত্রাঃ সন্তো রাগাদিন 
কর্ানুতিষ্স্তে। বিনাশিফলশালিনঃ স্থ্যরিতি শ্রত্যর্থঃ ৷ অদ্বৈতাত্মজ্জানাৎ আত্যস্তিক- 
পুরুতার্থসিদ্ধিরিত্যব্রাপি বাকাশেষমন্থকুলয়তি__নিপর্ময়ে চেতি। চকারাতৎ ক্রিয়াপদ- 
মন্ুরুধ্যুতে | স হি বিদ্বান বিছ্ায়া নিরস্তাবিদ্াদিমলঃ স্বপরিজ্ঞানাৎ ম্বয়মেব পরমাত্মা 
ভবতি। ভেদপ্রতিপত্তিহেতোঃ আরীচ্ছিন্বাদিত্ার্থঃ। ভেদনিষ্ঠানাৎ কর্িণাং 
পুরুযার্থো নিরতিশয়ো। ন সিধ্তি। অদ্দৈতনিষ্ঠানাং তু কর্ম্ম ত্যজতাৎ পুমর্থঃ 
সেতশ্ততীতাত্র বাকাশেবস্থ, লিঙ্গং দর্শর়তি_ তথেত্যাদিন! | দৈতমেব বিষযস্তত্মিন্‌ 
বাচারম্তণশ্রুতেরনৃতেহভিসন্ধ] যস্ত, অভিসন্ধা সত্যত্বাভিমানঃ, তস্ত বন্ধনং পরমানননস্থ 
আবির্ভাবরাহিত্যৎ সংসারাত্মকস্ত ভুংখস্ত প্রাপ্তিশ্চ। যথা বস্তৃতস্তস্করম্ত নাহং 
তন্করোহশ্্ীতি মিখ্যেবাভিমন্তমানস্ত পরিশোধনার্থৎ তপ্তপরশোগ্রহণে দাহো বন্ধনং 
ছুঃথপ্রাপ্ডিশ্চ প্রতীয়তে, তখৈব দ্বৈতাভিনিবেশবতোহশপীতি প্রথমমুক্তা বস্তুতোহ- 
তস্করস্ত পরৈরারো পিত-তস্করত্বস্ত পরিসশ্ত শুৎসয়া তপ্তপরশ্তুগ্রহণে দ্বাহাগ্যভাববৎ দ্বৈতা- 
ভাবোপপক্ষিতে প্রত্যগাত্মনি পরমার্থ-সত্যে২ইভিমানবতো৷ দ্বৈতাচ্চ ব্াবুত্তচিত্তস্ত 
অনর্থধবংসে। নিরতিশয়ানন্দাবির্ভাবশ্চেতি যথোক্তার্থান্ুরোধেনাগ্রে শ্রুতির্বক্ষযতীতি 
যোজনা । কেবলমাত্মজ্ঞানৎ কৈবল্যহেতুঃ, তৎসিদ্ধযর্থম উপনিষদ্বারন্ত ইতি স্বপক্ষে 
দ্বলিতঃ ॥ ২ 

ভাষ্য-ভূমিকান্থবাঘ ।-_অদ্বৈত আত্মজ্ঞান ভিন্ন অন্ঠত্র যে, আতাস্তিক নিঃশ্রেয়স 
( মোক্ষ) প্রাপ্তি হয়, তাহাও নহে । শ্রুতিও বলিবেন-যাহার! ইহা হইতে অন্তা- 
প্রকার জানে, তাহারা অন্ত রাজার অধীন, অর্থাৎ ব্রন্মের শাসন বুঝিতে পারে না, 
এবং তাহার! স্বর্গাদি ক্ষয়ণীল লোক লাভ করিয়া থাকে; আর ইহার বিপর্যয় হইলে 
সেই লোক স্বরাট্‌ হয়”, ইতি। সেইরূপ, তপ্ত কুঠার ধারণে তস্করের যেমন দাহ ও 
বন্ধন হয়, তেমন মিথ্যাময়-দ্বৈতবিষয়ে অভিনিবিষ্ট ব্যক্তিরও সংসারছ্ঃথ প্রাপ্তি 
হয়। ইহার পরে বলা হইয়াছে যে, ষে লোক তস্কর নহে (সত্যবাদী ), তাহার, 


প্রথমঃ খওঃ ] প্রথষোহ্ধ্যায়ঃ | ৫ 


যেমন তপ্ত কুঠার গ্রহণে দ্রাহ ও বন্ধন হয় না, তেমনি অদ্বৈত লত্য আত্মায় 
অভিনিবেশসম্পন্ন ব্যক্তিরও সংসারদ্ঃখ-নিবৃত্তি এবং মোক্ষ লাভ হইয়া থাকে ॥ ২ 

ভাষ্যত্মিকা।-_-অতএব ন কর্্মসহভাব্যদ্ৈতাত্মদর্শনম্‌, ক্রিয়াকারক-ফলভেদোপ- 
মর্দেন “সদেকমেবাদ্বিতীয়ম্* “আত্মমৈবেদৎ অর্ধ” ইত্যেবমাদিবাকাজনিতন্ত বাঁধক- 
প্রত্যয়ান্থপপত্তেঃ। কর্ম্মবিধিপ্রত্যয় ইতি চে; ন, কর্-ভোতৃ-্বভাববিজ্ঞান- 
বতস্তজ্জনিতকর্মফল-রাগদ্ধেষা্দিদোষবতশ্চ কর্মবিধানাৎ। অধিগতসকলবেদা্ন্ত 
কর্মমবিধানাৎ অদ্বৈতভ্ঞানবতোহপি কর্থেতি চে; ন, কর্খাধিকুতবিষয়স্ত কর্তৃ- 
ভোক্তাাদিজ্ঞানস্ত স্বাভাবিকন্ত “দদেকমেবাদ্ধিতীয়ম্‌” “আমম্মৈবেদং সর্বাম” ইতানেনো- 
পমদ্দিতত্বাৎ। তত্মাদবিষ্ঠাদিদোষবত এব কশ্মাণি বিধীয়ন্তে, নাইৈতজ্ঞানবতঃ। 
অতএব হি বক্ষ্যতি_-“পর্ব এতে পুণ্যলোক। ভবস্থি। ব্রহ্মসংস্থোৌহ্ম্‌ তত্বমেতি” 
ইতি || ৩ 


সহৃখ্যান্ত কর্মসমুচ্চিতমা অ্বজ্ঞানৎ মোক্ষসাধনং, তাদর্থ্যনোপনিষদারস্ত ইত্যাহঃ, 
তান্‌ প্রত্যাহ--অতএবেতি। “ঘৎ কৃতকং তর্দনিত্যম্, ইতি ব্যাপ্তানুগৃহীতয়া “তদ্‌ 
ঘথেহ'” ইত্যাদি শ্রত্য। কর্মফলস্তানিত্যত্বাবগমাত, “তরঙ্গবিদাপ্রোতি পরম” ইত্যাদি 
শ্রুত্যা চ জ্ঞানফলন্ত নিত্যত্বসিদ্ধেজ্ৰীন-কর্মণোঃ বিরুদ্ধফলত্বাধ্যবসায়াদদ্বৈতস্তাত্মনো 
দর্শনং নৈব কর্ম্ণা সহ ভবিতুমুৎসহতে | নহি বিরুদ্ধয়োস্তমঃপ্রকাশয়োঃ সমুচ্চয়ঃ 
সংগচ্ছতে ; তন্ন সমুচ্চিতজ্ঞানার্থত্বেনোপনিষদা রন্তু ইত্যর্থ:। কিঞ্চ, অদ্দৈতা তবঙ্ঞানং 
্বসাধ্যসিদ্ধার্থং বা কর্মমাপেক্ষতে? ম্ববাধকবিধূননার্থৎ বা? নাঃ, ভস্তাসাধ্য- 
ফলত্বািতি মন্বানো দ্বিতীয়ং প্রত্যাহ__ক্রিয়েতি। বাক্যজনিতন্তাদৈতাত্ুন্তানন্ডেতি 
শেষঃ। তশ্ত বাধকাভাবেন তৎপরিহারার্থং সহকাধ্যপেক্ষা নাস্তীত্যর্থঃ। বাধক- 
প্রত্যরাভাবস্তাসিদ্ধিমাশঙ্কতে-_কর্মেতি । ত্দবিষয়ে বিধিপ্রত্যঞ্জো! যজেতেত্যাদি- 
বিধিজনিতঃ কর্তব্যতাবোধঃ | স চাত্মনি কর্তৃত্বাদিকমাকাজ্ষন্‌ অকত্রণগাত্ব্ঞানন্ত 
বাধকো ভনতীত্যর্থঃ| কস্তায়ং কর্্মবিধিঃ ?__অন্তন্ত বিঢুষো বা, ইতি বিকল্পযা্তং 
প্রত্যাহ-_নেত্যািনা। কর্তাগ্ভাকারং প্রমাণনিরপেক্ষপ্রকৃতিপ্রহ্থতৎ, মিথ্যাজ্জানং, 
তদ্বতন্তেন মিথ্যাজ্ঞানেন জনিতকর্্মফলবিষয়ো বাঁগাদিদোষঃ, তত্বতশ্চ কর্ম 
বিধীয়তে। ন হি কর্তাহমিত্যাদিমিথ্যাধিয়ো রাগাদেশ্টাভাবে কর্ম বিধাতুৎ 
শক্যম্‌। ধদ্‌ যদ্ধি কুরুতে অন্থস্তত্তৎ কামস্ত চেষ্টিতম্‌” ইতি স্বতেঃ। অতৌজ্ঞন্ত 
কর্মমবিধিপক্ষে ন তওপ্রত্যয়ো বাধকঃ, প্রাপ্ত্যভাবাদিত্যর্থ; | দ্বিতীয়ং শঙ্গতে-__ 
অধিগতেতি | অধীতস্বাধ্যায়ো হি বৈদিকে কর্মণ্য ধিক্রিয়তে । অধ্যয়ন চার্থাব- 
বোধফলমিতি মীমাংসকমর্ধ্যাদ্া। তথা চাধ্যযনবতো জ্ঞাতসর্ববেদাথন্ত যজেতেত্যা- 
দিনা কর্মমবিধানাদাত্মক্ঞানস্তাপি কর্থাঙ্গত্ং গম্যতে। ন চাত্জ্ঞানমপবাধ্যতে, 
অবিরোধাদিত্যর্থঃ| ন তাবদর্থাববোধফলমধ্যয়নমিতি প্রামাণিকমক্ষরাবাপ্তিফলং 
তদিতি চাধ্যেতপ্রসিদ্ধম্‌; তত্রাধা়নবিধিবশেন নাত্ুক্তানস্ত করবি ধিসম্ব্ 
সম্ভবতীতি পরিহরতি-নেতি। কিঞ্চ, মমেদং কর্মেতি কর্ম ণ্যেশবর্ধ্যং প্রতিপদ্য 
ব্যবস্থিতং বিষয়ীকৃত্য প্রবৃততন্ত কর্তা গ্ভাকারবিজ্ঞানন্ত প্রমাণাপেক্ষামস্তরেণ শ্বভাব- 


ণ ছান্দোগ্যোপনিষৎ। 


প্রাপ্তন্ত বাক্যোখেন সম্যক্‌ জ্ঞ'নেনাপহৃতত্বাৎ কর্মফলবিষয়রাগাগ্যষোগাৎ তন্নিবন্ধনস্ত 
কর্মণোহপি দুরনুষ্ঠানত্বাৎ নাস্মজ্তত কর্্োপপত্তিরিত্যাহ- কর্মাধিকৃতেতি। 
অদ্বৈতান্সন্তঞানন্ত কর্মপ্রবৃত্তিবিরোধিত্বে ফলিতমুপসংহরতি-__তন্মার্দিতি। অঙ্ঞন্ত 
কর্মবিধিঃ ন ত্বাস্মন্ত্ন্ত ইত্যত্র শ্রুতিং সংবাদরতি_-অতএবেতি । এতে ত্রয়োহপ্যাশ্র- 
মিণঃ কন্মাধিকৃতা যাবৎ । যথা] ত্রহ্গচারী গুহস্থো বানপ্রস্থশ্চেত্যেতে কর্শিণস্তথ। 
বদ্ষবিদপি কর্মী চেন্ন ইতি পৃথক্‌ ক্রিয়েত। পৃথক্করণাচ্চ ন তন্ত কর্্মবিধিরিতি 
মহোকুম্‌_ ত্রঙ্গসংস্থ ইতি ॥ ৩ 

এই কারণেই অদ্বৈত আন্মগ্জান কখনই কর্মসহুভাবী ( কর্মের সহিত একত্র 
অনুষ্টেয়) নহে; কারণ, ক্রিয়া, কারক ও ততফল, এই ত্রিবিধ ভেদের বিলোপ- 
পূর্ব্বক সমুৎপন্ন “সংস্বরূপ ব্রহ্ম নিশ্চই এক ও অদ্বিতীর+, “এই সমস্ত জগংই 
আত্মন্বরূপ', এবংবিধ বহুতরবাক্যজজনিত জ্ঞানের বাধক জ্ঞান উপপন্ন বা যুক্তি- 
সিদ্ধ হয় না। যর্দি বল কর্্মবিধির জ্ঞানই [ বাধক 1) না,__কারণ, যে লোক 
স্বভাবসিদ্ধ কর্তৃত্ব-তোক্তত্বজ্ঞানবান্‌ এবং তজ্জন্ত কর্ফলে রাগদ্ধেযোদিদোঁষ- 
সম্পন্ন, তাহার সম্বন্ধেই কর্মের বিধান, [জ্ঞানীর পক্ষে নহে]। যদ্বি বল, 
যে লোক সমস্ত বেদার্থ অবগত হইয়াছে, তাহার সম্বন্ধেই যখন কর্মের বিধি, 
তখন অদ্বৈতজ্ঞানীর পক্ষেও ত কর্ম [বিহিতই আছে 1) না,_তাহ! নহে; 
কারণ, “সৎ (ব্রহ্ম) নিশ্চয়ই এক ও অদ্ধিতীয় এবৎ “আত্মাই এই সমস্ত (জগৎ ), 
এই জ্ঞান দ্বারা কর্ম্মবিধির বিষয়ীভূত স্বভাবসিদ্ধ কতত্ব-ভোতৃত্ব-জ্ঞান পৃর্ব্বেই 
বিমদ্দিত হইয়া যায়। অতএব, অবিগ্াদি-দোষ-সম্পন্ন ব্যক্তির সন্বন্ধেই কর্মসমূহ 
বিহিত, অদ্বৈতজ্ঞানীর সম্বন্ধে নহে। এই জঙ্ঠই বলিবেন--“ইহারা সকলেই 
পুণ্যলোকগামী হন, | কিন্তু] ব্রহ্মনিষ্ট ব্যক্তি অমৃতত্ব € মোক্ষ ) প্রাপ্ত হন? ॥ ৩ 


তত্র এতম্মিন অদ্বৈতবিদ্ধা প্রকরণে অভ্যুদ্ঘয়সাধনানি উপাসনানি উচ্যন্তে, 
কৈবল্যসন্নিকষ্টফলানি চাদ্বৈতাদ্‌ ঈষদ্‌ বিকৃতব্রন্মবিষয়াণি “মনোময়ঃ প্রাণশ্ররীরঃ” 
ইত্যাদদীনি, কর্ধসমৃদ্ধিফলানি চ কর্মমাঙগসন্বন্বীনি, রহস্সামান্তাৎ মনোবৃত্তি- 
সামান্তাচ্চ। যথা অদ্বৈতজ্ঞানৎ মনোবুত্তিমান্র, তথা অন্তান্ঘপি উপাসনানি 
মনোবৃত্তিবপাণীত্যন্তি হি সামান্তম্‌। কন্তহি অদ্বৈতজ্ানন্তে।পাসনানাঞ্চ বিশেষঃ ? 
উচাতে-_স্বাভাবিক্তাত্বন্তক্রিয়েহধ্যারো পিতম্ত কর্তদ্বিকারক-ক্রিয়াফলভেদ- 
বিজ্তানন্ত নিবর্তকমদ্ৈতবিজ্ঞানম্‌, রজ্জাদ্বাবিব জর্পাগ্যধ্যারোপলক্ষণজ্ঞানস্ত রজ্জাদি- 
স্বরূপনিশ্চয়ঃ প্রকাশনিমিত্তঃ। উপাসনং তু ষথাশান্ত্রসমাপিত কিঞ্চিদালম্বনমুপাদায় 
তশ্মিন্‌ সমানচিত্তবৃত্তিসস্তানকরণম্-_তদ্বিলক্ষণ প্রত্যয়ানস্তরিতম্‌ ইতি বিশেষঃ | 
তান্তেতান্ুপাসনানি সত্বস্তদ্ধিকরত্বেন বন্ততবাবভাসকত্ব দদ্বৈতজ্ঞানোপকার- 
কাণি আলম্বনবিষয়ত্বাৎ স্ুখসাধ্যানি চেতি পুর্ব্বমুপন্তস্তন্তে | তত্র কর্মাভ্যাসন্ত 
দৃটীরুতত্বাৎ কর্ণ্মপরিত্যাগেনোপাসন এব ছুঃখং চেতঃসমর্পণং কর্তম্‌, ইতি 
কর্াঙ্গবিষয়মেব তাবদাদাবুপাসনমুপন্ান্তাতে ॥ ৪ 
[ ইতি ভাম্ব-ভূমিকা 


প্রথমঃ খওঃ ] প্রথমোহ্ধ্যায়ঃ | ৭ 


যদি জমুচ্চয়াসম্তবাৎ কেবলমেবাত্মজ্ঞানৎ কৈবল্যমাধনমিতি তাদর্থেযনো- 
পনিষদারভ্যতে | হস্ত কিমিত্যান্তামুপনিষদি ত্রিবিধান্ুপাঁসনান্থ্যপন্তস্তান্তে? তত্রাহ 
_তত্রেতি। উক্তুয়া রীত্যোপন্যিদারন্তে সতীতি যাবৎ । “স যো বারুং দিশা 
বংসং বেদ, ন পুত্ররোদৎ রোদ্িতি” ইত্যাদ্দীনি অভ্যুদ্বয়ফলাম্যুপাসনানি। 
কৈবল্যেন সন্নিকৃষ্টফলত্বং নাঁম ত্রমমুক্তিফলত্বম। অদৈতান্লিশ্রপঞ্চাদীষদ্‌ বিকৃতং 
সপ্তণং ব্রহ্ম । কর্মসমুদ্ধিফলানি কর্মফলগতা তিশয়ফলান্যুগীথাত্যুপাসনানীত্যর্থঃ। 
আত্মবিগ্ভাপ্রকরণে ন্রিবিধোপাসনোপন্তাসে হেতুমাহ-_র্হস্তেতি। উপনিষৎপদ্- 
বেদনীরত্বস্ত আত্মবিদ্ভায়ামুপাসনেষু চ'বিশেষাদিতার্থঃ। ততৈব হেত্বন্তরমুদ্তাব্য 
বিভজতে__মনোবুভীতাদিনা। আত্মঙ্ঞানস্তোপাসনা নাঞ্চ যণোক্তৎ সাধান্য মিধ্যুতে 
চে) তহি ফলতোহপি বিশেষো ন স্তার্িতি মন্বানঃ শঙ্কতে__কন্তহীতি। ফলতো 
বিশেষ দশয়ন শুরমাহ__উচ্যত ইতি। তত্র '্রগমমাত্মন্ঞানন্তোপাঁসনাভো! 
বিশেষমাদর্শয়তি-_স্বাভাবিবস্তেতি। প্রতাগাত্মনি ক্রিয়াকারক-ফলবিভাগবিকলে 
কুটস্থে স্বভাবশব্দিতাবিষ্তাকলুতমধ্যারোপিতৎ কর্তগ্াকীপবিজ্ঞানম্‌। তশ্থাদ্দিতীয়- 
ত্বা্দিলক্ষণাধিষ্ঠান-যাঁথাত্যজ্ঞানং নিবর্তকম্‌। যথ| রজ্ছাদাবধিষ্ঠানে সর্পাদিসমা- 
রোপরূপন্ত মিথ্যাজ্ঞানস্ত 'প্রকাশাদিকারণপ্রস্থতে৷ রজ্্রাগ্তধিানম্বরূপনিশ্চয়ো 
নিবর্তকঃ, তথেত্যর্থঃ। সম্প্রত্তাপাসনানামদ্বৈতজ্ঞানাদ্বিশেষং দশয়তি_উপাসনং 
ত্বিতি। শান্ত মনো ব্রন্গেত্যুপাসীতেতভ্যাদি, কিঞ্চিদালম্বনৎ মনঃগ্রভৃতি বিবক্ষিতম্‌ 
সমানজাতীয়প্রত্যয়সন্তানকরণং বিচ্ছিগ্ বিচ্ছিগ্ত ধ্যায়িনোইপি সিধ্যতীতি বিশিনষ্টি 
-তদ্বিলক্ষণেতি । আত্মজ্ঞানস্তোপাসনানাৎ চাবান্তরবিশেষমুপসংহরতি-_-ইতি 
বিশেষ ইতি 

নন বিদ্টাপ্রকরণে বথোক্তোপাসনানামুপদেশসন্তবেহপি বিষ্ঘৈব প্রাধান্াৎ 
প্রাথম্যেনোচাতামুপাসনানি পুনরপ্রধানত্বাৎ পাশ্চাত্ত্েন বাচ্যানীত্যাশক্ক্যাহ-_- 
তানীতি। উপাসনানামী শ্ববা পণবুদধযাইনুষ্ঠিতনিত্যাি কর্মনবচ্চিত্তশুদ্ধিদ্বারা জ্ঞান- 
কারৎত্বাৎ কাধ্যাচ্চ কারণস্ত প্রাথমাপ্রসিদ্ধেঃ সাকারবস্তবিষয়ত্বেন নুসাধ্যত্বাচ্চ 
মন্দানাৎ সহসা তেষু প্রবৃত্ত /পপত্তেরাদাবুপদেশঃ সম্ভবতীত্যরথঃ। তথাপি বনুবিধেষু- 
পাসনেযু কিমিত্যঙ্গাববন্ধমেবোপাসনং প্রথমমুচ্যতে তত্রাহ--তত্রেতি | প্রাকতে 
পুরুষে কর্াভ্যাসন্তানাদিবাসনয়া দৃঢ়ীকুতত্বাদভ্যস্ততত্তৎকর্মমত্যাগেহতৎসন্বন্ধিনি 
কেবলোপাসনে চেতসঃ সমর্পণ দ্বঃখং কর্তৃমিত্যঙ্গাববদ্ধমেব তাবছুপাসনমুচ্যতে । 
এবমাদাবুত্ত! পুনরুপাসনাস্তরাণি ক্রমেণ বক্তব্য।নীত্যর্থ; | 


সেই এই অগ্বৈতবিদ্যা-প্রকরণে স্বর্গা্দি অভ্যুদয়-সাধন উপাসনাঁসমূহ কথিত 
হইতেছে; যে সকল উপাসনার ফল কৈবল্যের সন্নিহিত, এবং অ্বৈত অপেক্ষা 
অল্পমাত্র বিকারপ্রাপ্ত (সগুণ) ব্রঙ্গই যে সকল উপাসনার বিষয়, “মনোময় ও 
প্রাণশরীর” ইত্যাদি বাক্যোক্ত সেই সমস্ত উপাসন। এবং কর্মফলের উৎকর্ষ- 
সাধক বর্মাঙ্গ-সম্পকিত উপাসনাসমূহও অভিহিত হইতেছে । কারণ, প্র সমস্তই 
রহস্তাঘশে সমান এবং মনোবৃত্তিরপেও সমান,_-অদ্বৈতজ্ঞান যেরূপ মনো বৃত্তি বা 


৮ ছান্দোগ্যোপনিষৎ। 


মানসচিস্তা, উপাঁসনাও সেইরূপ মনোবৃত্তিমাত্র ; উভয়ের মধ্যেই সামান্ত বা 
সমান ধর্ম বিগ্ঘমান রহিয়াছে। ভাল, তাহ! হইলে অদ্বৈত জ্ঞান ও উপাসনার 
মধ্যে পার্থক্য কি [আছে]? বলা হইতেছে,_-অদ্বৈতবিজ্ঞান হইতেছে-_ 
নিক্ষিয় আম্মাতে আরোপিত কর্তৃ-কর্মাদ্দি কারক, ক্রিয়া ও তংফলবিষয়ক 
নৈসর্গিক ভেদন্রানের বিমর্দক; প্রকাশ বা আলোকঞজনিত রজ্জ, প্রভৃতির 
স্বরূপ-নিশ্চয় যেরূপ রজ্জু প্রভৃতিতে সর্পার্দির আরোপাত্মক জ্ঞানের নিবর্তক হয়, 
ইহাও তদ্রপ। আর উপাপন। হইতেছে, শাস্ত্রানুসারে ব্যবস্থিত কোন একটি 
আলম্বন (ধ্যানের বিষন্ন) অবলম্বন করিয়া, তাঁহাততেই এমনভাবে চিত্তবৃত্তির 
একাকার প্রবাহ সমুখ্পাদন করিতে হয় যে, তাহার মধ্যে আর অন্তবিষয়ক 
জ্ঞান উৎপন্ন হইয়! উহার ব্যবধান জন্মাইতে ন! পারে, ইহাই উভয়ের মধ্যে 
বিশেষ । সেই এই উপাসনাসমূহ সত্বশুদ্ধিকর অর্থাৎ মনের রজস্তমোবৃত্তি 
বিদুরিত করিয়া সবগুণের বৃদ্ধি করে বলিয়! বস্তুর যথার্থ তন্ব-প্রকাশক হয়; 
স্থতরাৎ অদ্ধৈতজ্ঞানলাভেরও উপকাঁরী বা সহায়, এবং আলম্বনবিষয়ক হওয়ায় 
সুখসাধ্যও বটে; এইজন্যই উহা প্রথমে উপপ্তন্ত হইতেছে। তন্মধ্যেও [ পূর্ব 
হইতেই ] কর্্মাভাস বা কর্ম সংস্কার দৃঢ়তর থাকায় [ হঠাৎ] কর্ম পরিত্যাগপুর্ববক 
উপাস্নায় মনোনিবেশ করাই দ্রঞ্চর ; এইজন্য প্রথমেই কর্মাঙ্গ-বিষয়ক উপাসন। 
উপন্তত্ত হইতেছে ॥ ৪ 
| অথোপনিষদারম্তঃ ] 


ওমিত্যেতদক্ষরমুদ্গীথমুপাসী ত। 
ওমিতি হ্থযদ্গায়তি, তস্তোপব্যাখ্যানম্‌ ॥ ১ 


প্রথমা গুরুপাদাজং স্বৃত্বা শঙ্কবসম্মতিম্‌। 
ছান্দোগ্যোপনিষদ্বাধথ্যা সরলাখ্য। বিতন্তাতে ॥ 


“ওম্‌, ইত্যেতদ্‌ ব্রহ্মণঃ প্রিতমৎ নাম ; তদ্দেতৎ অক্ষরম্‌ উদগীথম্‌ উপাসীত-_ 
উদশীথত্বেন উপাসীতেত্যর্থঃ। পরমাত্মপ্রতীকে ওযষ্কারে একাগ্রতালক্ষণাৎ দুটাং 
মতিং সম্তনুয়ার্িতি ভাবঃ| হি যন্মাদ্‌ “ওম্‌, ইতি 'প্রথমমুচ্চাধ্য উদ্‌গায়তি__উচ্চৈঃ 
গায়তি, তন্মাৎ ওক্কার উদ্লীথঃ। তশ্য উপব্যাখ্যানং-ব্যাখ্যা প্রস্তুয়তে ইতি 
শেষঃ। 

অনুবাদ ।_-ওম্, এই অক্ষরটি ব্রদ্দের অতিপ্রিয় নাম; সেই এই ওজ্কার 
অক্ষরকে কর্ধাঙ্গ 'উদ্গীথ” রূপে উপাসনা করিবে, অর্থাৎ পরমাত্ার প্রতীকম্বরূপ 
ওক্কারে দৃঢ়তর একাগ্রতা সমুৎপাদ্দন করিবে ॥ ১ 


প্রথমঃ থওঃ ] প্রথমোহ্ধ্যায়ঃ | ৯ 


শাহ্কর-ভাষ্যম্‌।__ওমিত্যেতদক্ষরম্‌ উদ্‌গীথমুপাসীত। ওমিত্যেতদক্ষরং পর- 
মাত্মনো২ভিধানং নেদিষ্ঠম্‌; তশ্মিন্‌ হি প্রযুজ্যঘানে স প্রসীদ্বতি, প্রিয়নামগ্রহণে 
ইব লোকঃ। তদিহ “ইতি'পরৎ প্রযুক্তমভিধায়কত্বাদ্ব্যাবন্তিতং শবানম্বরূপমাত্রং 
প্রতীয়তে ; তথাচ অর্গার্দিবৎ পরস্তাত্মনঃ প্রতীকৎ সম্পদ্ধতে। এবং নামত্বেন 
প্রতীকত্বেন চ পরমাম্মোপাসনসাধনং শ্রেষ্ঠমিতি সর্ববেদান্তেষবগতম্‌। জপ- 
কর্মস্বাধ্যায়াছস্তেযু চ বহুশঃ প্রয়োগাৎ প্রসিদ্ধমন্ত শৈষ্ট্যম্‌। অতত্তদেতদক্ষরং 
বরণাত্বকম্‌ উদ্গীথভক্ত্যবয়বত্ধাৎ উদ্গীথশব্ববাচ্যম্‌ উপাসীত- কর্মাঙ্গাবয়বভূতে 
ওস্কারে পরমাত্ম-প্রতীকে দৃঁ়াম্‌ একা গ্র্যলক্ষণাৎ মতিং সন্তনুয়াৎ। 


স্বয়মেব শ্রুতিরোঙ্কারগ উদগীথশব্ববাচ্যত্বে হেতুমাহ__ওমিতি হি উদগায়তি ; 
ওমিত্যারভ্য হি যন্মাদুদগায়তি, অত উদ্‌গীথ ওক্কার ইত্যর্থঃ|। তন্তোপব্যাখ্যানৎ, 
তন্ত অক্ষরস্ত উপব্যাখ্যানম্-_এবমুপাসনম্‌, এব্বভূতি, এবংফলমিত্যাদ্বিকথনম্‌ 
উপব্যাখ্যানম্‌, প্রবর্তত ইতি বাক্যশেষঃ ১ 


আনন্দগিরিঃ।-_কাওদয়স্ত নিয়তপৌবীপর্য্য প্রযুক্ত-সন্বন্ধমুপ নিষস্তাৎপর্য্যং চো! 
প্রত্যক্ষরং ব্যাখ্যাতুকামঃ প্রতীকমাদত্তে ওমিত্যেতদক্ষরমিতি। তত্র প্রথম- 
মোস্কারস্তাভিধায়কত্বপক্ষমেবাবলম্বতে পরমাত্মন ইতি । অভিধানান্তরেভ্যো বিশেষং 
দর্শরতি নেদিষ্টমিতি । নিকট তমমতিশয়েন প্রিয়মিতি যাবৎ। গুকারস্ত নেদিষ্টত্বং 
সমর্থয়তে তন্সিন্নিতি। গুঁকারস্তান্তত্র পরমাত্মনামত্ত্েপি প্রকৃতে কিং বিবক্ষিতমিত্যা- 
শঙ্ক্যাহ তদিহেতি। প্রকৃতে হি বাক্যে ওম্* ইতি পদম্‌ ইতিশব্দ-শিরস্কং প্রযুক্তম্‌ 
ইতিশব্বসামর্থযার্দেব বাচকত্বাদ্বযাবন্তিতং শবস্বরূপমাত্রমুপাস্তং গম্যতে। যত্র হি 
ইতিপরঃ প্রয়োগে ন, তত্রাভিধেয়বিবক্ষা অস্তি, যথ! গৌরিত্যয়মাহেতি। তথ 
চাত্রেতিপরত্বাদোস্কারন্ত স্বরূপমাত্রমুপাস্তৎ বিবক্ষিত মিত্যর্থঃ | তস্তোপাস্তত্বার্থ, শৈষ্ট্যং 
সাধয়তি তথাচেতি। ইতিপরপ্রয়োগবশাদভিধায়কত্বাভাবে সতি অর্চাশব্বিত- 
প্রতিমায়া ভগবং-প্রতীকত্ববদোস্কারস্তাপি পরমাআপ্রতীকত্বেন শ্রেষ্টত্বাছুপাস্যত্বসি দ্ধি- 
রিত্যর্থঃ | তদীয়ং শ্রেষ্ঠত্ব সপ্রমাণকৎ নিগময়তিএবমিতি। সর্ববেদ্ান্তেযু এত- 
দাল্বনং পরম্ ইত্যাদিযু। কিঞ্চ, নাশ্ত শ্রেষটত্বং সমর্থনীরং প্রসিদ্ধত্বাৎ, ইত্যাহ 
জপেতি। গায়ত্র্যাদ্িজপে যজ্জাদে৷ কর্মণি স্বাধ্যায়স্তাদাবস্তে চ ওঙ্কারন্ত প্রয়োগে! 
দৃশ্ততে-__ তন্ম'দোমিত্যুদাহ্থত্য যক্ত-দান-তপঃ-ক্রিয়াঃ| প্রবর্তস্তে বিধানোক্তাঃ 
সততং ব্রহ্মবাদিনাম্‌।” “ব্রাহ্গণঃ প্রণবং কুর্যাদাদাবস্তে চ সর্বদ্বা। অ্রবত্যনোস্কৃতৎ 
পুর্ববং পরস্তাচ্চ বিশীর্যতে” ইতি স্থৃতেঃ। 

ওমিতি ব্রাহ্মণঃ প্রবক্ষ্যন্নাহেত্যাদি শ্রুতেশ্চেত্যর্থঃ | ওমিতায়ং ভাগে ব্যাখ্যাতঃ, 
সংপ্রত্যেতদগ্ষরমিত্যস্তার্থমাহ-_-অত ইতি । শ্রেষ্টত্মুপান্তত্বার্থমন্থকৃষ্যতে । ব্যাপ্তেশ্চ 
সমঞ্জসমিতি গ্যায়েন বিশেষণস্তার্থবস্বমভিপ্রেত্য রূটির্যোগমপহরতীতি ন্তায়েনাক্ষর- 
শবন্ত প্রকরণমনুস্ত্য প্রসিদ্বমর্থমাহ--বর্ণাআকমিতি | গ্রামো দগ্ধঃ, পটে দগ্ধ 
ইতিবদেকদেশে সমুদ্বায়বিষয়ং পং প্রবৃত্তমিত্যাহ উদ্গীথেতি । উপাস্তি, বিভজতে 
_কর্মেতি। 


১৩ ছান্দোগ্যোপনিষৎ। 


উনগীথাবয়ধন্বার্দোংকারে তচ্ছন প্রবৃত্তিরিত্যুক্তত্বাদনস্রবাঁক্যম্‌ অকিঞ্চিংকর- 
মিত্যাশ্্য শ্রতযুক্তে। বোহস্মদুক্তো হেতুস্তেন স্ফুটাক্রিরতে, ততশ্চোৎক্ম্যাম্মাভির্দশিত 
ইতাভিপ্রেতাহ__স্বরমেবেতি। ওমিত্যেতদক্ষরমিত্যত্রোপাসনোৎপত্তিবিধিরুক্তঃ। 
সংগ্রন্তি গুণ, বিবঙ্ষুর্বাক্যাস্তরমাদার ব্যাচষ্টে_তন্তেতি । এবমুপাসনমিতি । রস- 
তমত্বমাপ্তিঃ সমুদ্ধিনিত্যেবং গুণকমুপাসনং যন্তাক্ষরস্ত তত্তথেত্যর্থঃ। এবৎ বিভূতীতি 
পরমঃ পরাধ্যন্তেনের" ত্রয়ী বিগ্া বর্তত ইত্যাগ্ঘ। বিভতিঃ স্ততির্যস্ত তত্তেথেতি যাবৎ । 
এবং-ফপমিতি | আপয়িত1 হু বৈ কামানামিত্যার্দি ফলৎ যস্টোপাস্তপাক্ষাৎকারন্ত, 
তক্তথোত্তমিত্যর্থ: ৷ গোরোহুনবদা শ্রিত্য বিধানাদ্ধিকৃতা ধিকারমিদমুপাসনং তথাপি 
পৃথগেব | “পুথগ্ন্থ প্রতিবন্ধঃ ফলম্‌” ইতি মারেন ফলবখফলং যাজমানমুদগাতু- 
ধ্জমানেন কর্ম রং ক্রীতত্বাৎ তৎকর্ঠকস্তোপাসনন্তাপি যজমানস্ত স্বামিনঃ ফলমিতি 
বচনমাদ্িশব্দার্থং। বাক্ান্ত সাকাজ্সত্বেনানর্থকাং বারয়তি-_ প্রবর্তিত ইতি ॥ ১ 


ভাম্যানবাদ |_-ওম্‌” এই অক্ষরে উদগীথ বলিয়। উপাসনা করিবে ; 
এই অক্ষরটি পরমার নিকটতম অভিধান অর্থাৎ বাচক নাম $ প্রিয় নাম গ্রহণ 
করিলে অর্থাৎ উচ্চারণ করিলে, যেমন সাধারণ লোক সন্তুষ্ট হয়, তেমনি সেই 
ওষ্কার নাম [উপাসনার | প্রবুক্ত হইলে, তিনিও ( পরমাতআ্মাও) প্রসন্ন হইয়া! 
থাকেন। [যদিও ওক্ষার পরমাত্মাব বাচক হউক, তথাপি] এখানে তি 
শব্ধ সহযোগে প্রযুক্ত হওয়ায়, সেই এই ওক্কারই বাচকভাব হইতে ব্যাবৃত্ত হইরা 
কেবল “ওম্‌* এই শব্বন্বরূপমাত্র প্রতিপাদন করিতেছে । তাহার ফলে, প্রতি- 
মাদির হ্যায় ইহাঁও পরমাত্মার 'প্রতীকভাব প্রাপ্ত হইতেছে *। [ ওষ্কারই 
যে,] এই প্রকারে নাম ও প্রতীকরূপে উপাসনার উৎকৃষ্ট সাধন, ইহা সমস্ত 
বেদান্তশান্ত্রে জানা গিরাছে; এবং জপ, কর্ম ও বেদপাঠের আদি ও অন্তে 
প্রয়োগবাছুল্য বশতও ইহার ( ওঙ্ক!রের) শেষ্টত্ব প্রসিদ্ধ রহিয়াছে | অতএব 
বর্ণাতক সেই এই অক্ষরই (ওক্কারই ) “উদগীথ, ভক্তির অবয়ব বা অংশভূত ) 


ওম্‌! 


€ 


« তাৎপফ্য--কোন একটি সাধারণ বন্ধ যদি কোন ধোয়বস্তরূপে কলিত হয়, তবে তাহাঁকে 
প্রতীক' বলে। 
1 তাঁৎপযা--জপাদি কন্দমাত্রেরই আগ্ঠন্তে ষে প্রণব উচ্চারণের আবশ্ক, তাহ! নিয়লিথিত 
গীত! ও স্মৃতি প্রভৃতি প্রমাণ হইতে জানা যায়-_ 
“ত্মাদ্‌ ওমিতাদাহৃত্য যজ্ঞ-দান-তপ--ক্রিয়াঃ। প্রবর্তন্তে বিধানোক্তীঃ সত, ব্রহ্মবাদিনামূ॥” (১) 
“ত্রাঙ্গাণ; প্রণবং কুয্যাদাদাবন্তে চ সর্ববদী। অবভ্যানোক্কৃতং পূর্বং পরস্ত|চ্চ বিশীধাতে ॥ (১) 
অর্থাৎ (১) ব্রঙ্গবাদিগণের বিধিবোধিত যজ্জদান ও তপন্যাদি ক্রিয়া সর্বদাই ওক্কারোচ্চারণ- 
পূর্বক প্রবৃত্ত হইয়া থাকে । (২) ব্রাঙ্গণ ক্রিয়ার আদি ও অন্তে সর্বদাই প্রণবোচ্চারণ করিবে । 
কারণ, কর্ম প্রথমে ওষ্কারহীন হইলে চাত হয়, আর আনতে ওক্কারহীন হইলে নিক্ষল হইয়া যায়। 
শ্রুতিও বলিয়াছেন-_“ওমিতি ব্রান্মণ; প্রবন্ষযন্‌ আহ ।” অর্থাৎ ব্রাহ্মণগণ মন্ত্রাদি বলিবার পূর্ন্ব 
ওষ্কার বলিয়া থাকেন । 


প্রথমঃ থণও্ডঃ ] প্রথমোহ্ধ্যায়ঃ | ১১ 


এই জন্য ভিদগীথ শববাচ্য ; অর্থাৎ উদ্গীথরূপে ইহার উপাসনা করিবে *। 
অর্থাৎ কর্মাঙ্গ উদ্গীথের অবয়বস্বরূপ পরমাত্ম-প্রতীক ওষ্কারে একাগ্রতারূপ দুঢ়- 
বুদ্ধি বৃদ্ধি করিবে। 


স্ব, শ্রুতিই ওক্কারেরু উদ্গীথত্ব কথনের হেতু বলিতেছেন__“ওমিতি* 
ইত্যাদি । যেহেতু ওষ্কারকে আরম্ভ করিয়াই উদ্গীথ গান করিয়! থাকেন, এই 
কারণে ওষ্কার উদ্‌্গীথ স্বরূপ । সেই অক্ষরের উপব্যাখ্যান-_ব্যাধ্যা, অর্থাৎ এই 
প্রকার উপাসনা, এই প্রকার বিভূতি (মহিমা), এই প্রকার ফল, ইত্যাদি 
বিষয়ের বর্ণন প্রবৃত্ত (আরব্ধ) ক্রিয়াপদ হইতেছে। 1 শ্রততে 'প্রবর্ততে 
ক্রিয়াপদটি অবশিষ্ট রহিয়াছে ]॥ ১ 


এষাং ভূতানাং পৃথিবী রস, পৃঁথিব্যা আপো রঃ অপা- 

মৌষধযো। রসঃ, ওষধীনাং পুরুষো৷ রসঃ, পুরুষস্া বাগ্রসঃ বাচ 
খগ্রদঃ, খচঃ সাম রসঃ সান্ন উদ্গীথো৷ রস ॥ ২ 

তদেবোপব্যাখ্যানৎ প্রদর্শয়ন্‌ পৃথিব্যাদিক্রমেণ ওক্কারস্ত রসতমত্বাদি গুণান!হ 
এষামিত্যাদিনা। পৃথিবী (ভূমিঃ) এষাং ভূতানাৎ (স্থাবর-জঙ্গমানাধ ) রদ: 
( উৎপর্তি-স্থিতি-লয়হেতুত্বাৎ পরম আশ্রয়ঃ)); আপঃ (জলানি ) পৃথিব্যাঃ রসঃ 
(আশ্রয়ঃ, তত্র ওতপ্রোতত্বাৎ )। ওষধয়ঃ (তৃণলতাদ্দীনি ) অপাৎ রসঃ (সারঃ 
কার্যৎ ); পুরুষঃ ( দেহেক্িয়াি-সংঘাতরূপঃ ) ওষধীনাৎ রসঃ ( কার্ষ্যৎ, অন্নপরি- 
ণামত্বাৎ পুরুষদেহন্ত ), বাক্‌ ( ব্ঘনব্যাপারঃ ) পুরুষন্ত রসঃ (সারঃ, বাক্‌প্রধানত্বাৎ 
পুরুষস্ত ); খক্‌ (মন্ত্াযকে। ভেদ্ভাগঃ ) বাচঃ (শব্ধন্ত ) রসঃ (সারভূতা )) 
সাম ( তদাখ্যে। বেদভাগঃ ) খচঃ রসঃ (সারঃ, খক্‌ হি গীয়মানৈব সতী স্ুখাবহা 
ভবতি ১, উদগীথঃ ( উদ্শগীথাবয়বঃ ওষ্কারঃ ) সাম়ঃ (সামবেদন্ত ) রসঃ (সারতমঃ )। 
যদ্বা, “অপাঁং ওষধয়ো! রসঠ* ইত্যাদে বিভক্তিবিপরিণামেন ব্যাখ্য। কার্ধ্যা_ 
আপঃ ওষধীনাৎ রসঃ ( আশ্রয়ঃ ) ইত্যাদিরূপ!। 

অনুবাদ ।__পৃথিবী এই স্থাবরজঙমাত্মবক সমস্ত ভূতের সার অর্থাৎ উৎপত্তি, 
স্থিতি ও লয়ের কারণ; জলসমূহ পৃথিবীর রস; ওষধিসমুহ (তৃণলতাসমূহ ) 
জলের সার; ওষধিসমূহের সার পুরুষ ( দেছেক্দ্িয়াদি-সমষ্টি ); পুরুষের সার বাক্‌ 
শেক); বাক্যের সার খক্বেদ ; খকের সার সামবেদ ; সামবেদের সার উদগীথ, 
অর্থাৎ উদ্ণীথাবয়ব ওক্কার ॥ 
হু উদগীধভক্তি সামবেদীয় স্োত্রবিশেষ। এই ওক্কার তাহারই অংশ; এইজন্য ওক্কারকে 
“উদ্দগীথ' বল1হইয়াছে। 


১২ ছান্দোগ্যোপনিষৎ । 


শাঙ্কর-ভাষ্যম্‌।_-এষাং চরাচরাণাৎ ভূতানাং পৃথিবী বসো গতিঃ পরায়ণ 
মবষটনতঃ | পৃথিব্য। আপো রসঃ, অগ্সূহি ওত! চ প্রোতা চ পৃথিবী, অতঃ রসঃ 
পৃথিব্যাঃ | অপাম্‌ ওষধয়ো রসঃ, অপ্পরিণামত্বাৎ ওষধীনাম্‌; তাসাং পুরুষে রমঃ, 
অন্পপরিণামত্বাৎ পুরুষস্ত ; তন্তাপি পুরুষস্ত বাক্‌ রঠঃ, পুরুষাবয়বানাৎ হি বাক্‌ 
সারিষ্টা, অতো বাক্‌ পুরুষস্ত রস উচ্যতে । তন্ত। অপি বাচঃ খক্‌ রসঃ সারতরা ; 
খচঃ সাম রগঃ সারতরম্‌, তশ্তাপি সার উদ্গীথঃ, প্রকৃতত্বাৎ ওষ্কার সারতরঃ ॥ ২ 

আনন্দগিরিঃ।__তর্দেবোপব্যাখ্যানমন্ুবর্ণযন্নোঙ্কারস্ত রসতমত্বৎং গুণৎ বিধাতুং 
পাতনিকাং করোতি__এষামিতি। গতিরিত্যুৎপত্তিকারণত্বং পরায়ণমিতি স্থিতি- 
হেতুত্বম্‌ অবষ্টন্ত ইতি প্রলয়নিদানত্বমুচ্যত ইতি ভেদ্বঃ। বৈপরীত্যেন বাহমুনি 
পদানি নেয়ানি। অপাৎ পৃথিবীরসত্বং সাধয়তি অপ্সহীতি। অন্তার্থন্ত শ্রত্যন্তর- 
প্রসিদ্ধিং গ্যোতয়িতুং হি-শব্দঃ। ওষধীনামপঃ পুতি কারণত্বাভাবাৎ কথ তত্র রস- 
শবাঃ তত্রাহ__অপৃপরিণামত্বাদিতি। কারণপরতয়া পূর্ববত্র ব্যাখ্যাতোহপি রসশবো। 
গোরস ইতিবদ্বত্তরত্র কার্ধ্যপরতয়৷ ব্যাখ্যেয় ইতার্থঃ। কথমোধধীনাৎ পুরুষে রসঃ ? 
ন হি তাভিরসৌ ক্রিয়তে; তত্রাহ__অন্নেতি। পুকষরসত্বৎ বাঁচঃ সমর্থয়তে__ 
পুরুষেতি। বাগ্বিহীনং হি প্রতিপুরুষান্তর বিনিন্দস্তি, অতো বাচঃ সারতমত্ং 
প্রসিদ্ধমিতি হি শব্দার্থঃ। তন্তাঃ সাবিষ্ত্-প্রসিদ্দিরতঃশব্দার্থঃ বাঙ্নির্বর্তযত্বা- 
দৃচস্তদ্রসত্বমিত্যতিপ্রেত্যাহ__সারতরেতি । খচঃ সকাশাদপি তদধ্য়ৎ সাম গীয়মানং 
ব্তৃশ্রোত্রোঃ স্থখকরমিতি মত্ব(হ__সারতরমিতি । উদগীথশব্গং চাবয়বে প্রকরণী- 
নিয়ময়তি--প্রকৃতত্বার্দিতি। ন হি সাম অনোক্কতৎ ফলায় ভবতীতি মন্বানো 
বূতে--সারতর ইতি ॥ ২ 

ভাষ্যান্ুবাদ।-_পৃথিবী এই চরাচর ভূতবর্ের রস অর্থাৎ গতি, পরায়ণ ও 
অবষ্টন্ত স্বরূপ *; জল আবার পৃথিবীর রস; যেহেতু পৃথিবী জলের মধ্যে ওত- 
প্রোত, সেই হেতু জলই পৃথিবীর রস; ওষধিসমূহ জলের রস; কেননা, ওষধিসমূহ 
জলেরই পরিণাম । সেই ওষধিসমূহের রস পুরুষ, কারণ, এই পুরুধদেহ [পিতৃ- 
মাতৃভুক্ত ] অন্নেরই পরিণাম ; বাক্‌ (শব ) আবার সেই পুরুষেরও রস। বাক্যই 
পুরুষগণের সারতম, অতএব বাক্যই পুরুষের রস। খক্‌ (খখেদ) আবার সেই 
বাক্যের রস অর্থাৎ সারতর; থকের রস-_সারতর সামবেদ ; উদ্‌গীথ অর্থাৎ 
প্রস্তাবিত ওষ্কার আবার সেই সামের সারতর ॥ ২ 


% তাৎপধ্য__ভাস্কে যে 'রস' শবের অর্থে-গতি, পরায়ণ ও অবষ্টস্ত এই তিনটি পদ প্রযুক্ত 
হইয়াছে, তাহার অর্থগত প্রভেদ এইরপ-_গতি' শবে হৃষ্টিহেতুত্ব, 'পরায়ণ' শবে স্থিতিহেতুত্ব, 
আর “অবষ্ট্' শবে প্রলয়-কারণত্ব উক্ত হইয়াছে। অর্থাৎ পৃথিবীই স্থাবরজঙ্মাত্মক সমস্ত ভূতের 
উৎপত্তি, স্থিতি ও লয়ের কারণ। পৃথিবী ও জল, এই ছুই স্থলেই 'রদ' শবের এইরূপ অর্থ, কিন্ত 
ওষধির প্র হইতে “রস' অর্থ__সার, বা কাধ্য ইত্যাদি । 


প্রথমঃ থ্ডঃ ] প্রথমোহধ্যায়ঃ | ১৩ 


স এষ রসানা* রসতমঃ পরমঃ পরাদ্ধ্যোহষটমে! যদু- 
দগীথঃ ॥ ৩ 


স এষঃ (প্রৃতঃ) রসানাৎ (উত্তরোত্তরশ্রেষ্টানাৎ পৃথিব্যাদীনাং ) রসতমঃ 
€আরভূতঃ ) পরমঃ ( পরামাত্ম-প্রতীকত্বাৎ ; পরেণ ব্রহ্মণ। মীয়তে সদৃশীক্রিয়তে, 
পরমাত্মুল্য ইত্যর্থঃ ), পরাদ্ধ্যঃ (পরন্ত ব্রহ্মণঃ অর্ধং স্থানম্‌ অহতীতি পরার্ঘ্যঃ 
ব্ন্মাবলম্বনযোগ্যঃ ) অষ্টমঃ (পৃথিব্যাদিরস-সংখায়া অষ্টমশ্চ )। [কোইসৌ] 
ইত্যাহ যত ( যঃ) উদ্ণীথঃ ( প্রকৃতত্বাৎ ওষ্কার ইত্যর্থঃ )। 

সেই যে এই 'উদ্গীথ, ওক্কার, ইহা! [ পৃথিব্যা্ি রসসমূহের মধ্যে ] সারভূত, 
পরম ( উৎকৃষ্ট) পরমাতআ্মার বাসযোগা এবং পুর্বোক্ত রম অপেক্ষায় অষ্টম ॥ 

শাঙ্কর-ভাষ্যম্‌।-_-এবং স এষ উদ্নীথাখ্য ওক্কারে। ভূতাদীনাম্‌ উত্তরোত্তররসা- 
নাম্‌ অতিশয়েন রসো রসতমঃ | পরমঃ পরমাত্ম প্রতীকত্বাৎ। পরাদ্ধ্যঃ অন্ধং স্থানৎ, 
পরঞ্চ তদর্ধঞ্চ পরাদধ্ধীং তদহতীতি পরাদ্ধিঃ__-পরমাত্মস্থানাহ পরমাত্মবৎ উপান্ত- 
ত্বাৎ ইত্যভি প্রায়ঃ। অষ্টমঃ পৃথিব্যা্দিরসসঙ্ঘযায়াং, যখ উদ্নগীথো! য উদ্গীথঃ ॥ ৩ 

আনন্দগিরিঃ।-যদর্থ, পৃথিব্যাদীনাৎ রসত্বমুক্কং, তদিদানীং দর্শয়তি-__এবমিতি। 
রস তমত্ব গুণকমোক্কারম্‌ উপাস্তত্বার্থৎ বিশেষণাভ্যাৎ মহীকরোতি--পরম ইতি । তন্ত 
পরমাত্মস্থানধোগ্যত্বৎ সমর্থরতে__পরমাত্মবদ্দিতি। যথা পরমা স্বরূপত্বেনানু- 
সন্ধীয়তে, তথাস্তাপি তদাত্মনানুসন্ধেয়ত্বাৎ বিষুবুদ্ধালম্বনাহপ্রতিমাবদয়মপি পরমাত্ম- 
বুদ্যালম্বনযোগ্যা ভবতীত্যর্থঃ। ওুঁকারাৎ পরাচীনে। রসো নান্তীতি তর্দীয়রস- 
তমব্বক্ফুটীকরণার্থং পরিগণনাতঃ পিদ্ধম্টমত্বমন্ববদতি__অষ্টম ইতি। নম্থু ভূতান্তারভ্য 
নবমত্বে প্রতীপ্বমানে কথমোঙ্কারস্থাষ্টমত্ৎ প্রতিজ্ঞায়তে? তত্রাহ__পৃথিব্যাদীতি | 
স এষ ইত্যুক্তং ব্যক্তীকর্তৃৎ যছুদগীথ ইত্যেতদ্ব্যাচঞ্টে__ব উদ্গীথ ইতি। পূর্ব 
বছুদগীথশব্যোইবয়বপরো। নেতব্যঃ ॥ ৩ 

ভাষ্যান্থুবাদ ।_-এবং সেই এই উদ্গীথ-সংজ্ঞক ওক্কারই উত্তরোত্তর রসভূত 
ভূতগণের অতিশয় রস-রসতম; পরমাত্মার প্রতীক বলিয়া পরম ( উৎকৃষ্ট ), 
পরাদ্যি_অদ্ধ__অ্ধগ্থান, যাহা পর এবং অন্ধ, তাহাই পরার্ধ, সেই পরার্ধস্থানের 
যোগা বণিয়া পরাদ্ধ্য। অভিগ্রার এই যে, পরমাত্মার স্তায় উপাস্ত বলিয়! উহা 
পরমাস্ম-স্থানাহ, পৃথিবী প্রভৃতির সংখ্যান্ুসারে অষ্টম ( অর্থাৎ পৃথিবী, জল, ওষধি, 
পুরুষ, বাকৃ, খক্‌, সাম অপেক্ষায় উদ্গীগই অই্টম-সংখ্যক )। যাহা উদ্গীথ; [ 
শব্ধ ক্রীবনির্গ হইলে ৪, পুংলিঙ্গ “উদ্গীথ, শব্দানুরোধে উহ পুৎলিঙ্গ (যঃ) করিতে 
হইবে 10 ৩ 


১৪ ছান্দোগ্যোপনিষৎ। 
কতম! কতমর্ক, কতমণড কতম€ সাম, কতমঃ কতম উদ্গীথ 


ইতি বিশ্বষ্টং ভবতি ॥ 8 

[রসরূপতয়া প্রাগুপদিষ্টয়োঃ খক্-সাক়্োঃ বিশেষ-জিজ্ঞাসয়া আহ] 
কতমেতি। কতম! কতা খকৃ? কতমৎ কতমৎ সাম? কতমঃ কতমঃ 
উদগীথঃ? ইতি ( ইং ) বিমুষ্টং ( বিমর্শঃ-_বিচারঃ জিজ্ঞাস) ভবতি। “কতম! 
কতমা” ইতি বীগ্গা আদরার্থ]। 

কোন্‌ কোন্টি খক্‌? কোন্‌ কোন্টি সাম? কোন্‌ কোন্টি উগাথ? এইরূপ 
বিমর্শ বা জিজ্ঞাসা হইয়! থাকে ॥ & 

শাঙ্গর-ভাষ্যম্‌।__বাচ খক্‌ রস ইত্যুক্তম্‌, কতম! সা খক্‌? কতমৎ তৎ সাম? 
কতমে! বা স উদগীথঃ? কতমা কতমেতি বীগ্গাদরার্থ| । 

নন্ধু “বা বহ্‌নাং জাতিপরিপ্রাশ্নে ডতমচ ৮ ন হাত্র খগ্জাতিবহুত্বং, কথং 
ডতমচ, প্রত্যয়ঃ? নৈষ দৌঁবঃ) জাতৌ পরিপ্রশ্নো৷ জাতিপরিপ্রশ্ন ইত্যেতম্মিন্‌ 
বিগ্রহে জাতৌ খগ্ব্যন্তীনাং বহুত্বোপপত্রেঃ; ন তু জাতেঃ পরিপ্রশ্ন ইতি বিগৃহাতে । 

ননু 'জাতেঃ পরিপ্রশ্নঃ ইত্যম্মিন বিগ্রহে 'কতমঃ কঠঃ* ইত্যাত্যদ্বাহরণ- 
মুপপন্নৎ জাতৌ পরিপ্রশ্ন ইত্যত্র তু ন যুজ্যতে। তত্রাপি কঠার্দিজাঁতাবেব ব্যক্তি- 
বহুত্বাভিপ্রায়েণ পরিপ্রশ্ন ইত্যদোষঃ | যদ্ধি জাতেঃ পরিপ্রশ্নঃ স্তাৎখ কতমা কতমা 
খগিত্যাদৌ উপসঙ্ঘানৎ কর্তব্যৎ স্তাৎ। বিমৃষ্টৎ ভবতি বিমর্শ; কৃতো৷ ভবতি ॥ ৪ 

আনন্দগিরিঃ।-_অথ গুণান্তরবিধানার্থং প্রশ্নমবতারয়ন্‌ বৃত্তমন্ুবদ তি-_বাচ ইতি। 
খচঃ সাম রসঃ, সাম উদ্‌গীথো রস ইতি চোক্তমিতি দ্রষ্টব্যম্‌। ইদানীমুগা্িজাতিৎ 
জিজ্ঞাসমানঃ পৃচ্ছতি--কতমেতি। বীগ্গাত্রয়ং প্রশ্নে তত্তজ্জাতিজ্ঞানে শ্রদ্ধাতিরেকৎ 
দর্শয়িতুমিত্যাহ-_-কতম1 কতমেতি । 

প্রশনত্রয়মাক্ষিপতি-_নম্বিতি। অনেকজাত্যবচ্ছিন্নানাং মধ্যে যটৈকস্তা জাতে- 
নির্ধারণার্থ: পরিপ্রশ্নো ভবতি, তদা৷ তশ্মিন্‌ বিষয়ে বিকল্লেন ডতমচ-প্রত্যয়ঃ স্তাৎ, 
যথা বহুনাং কঠার্দীনাৎ মধ্যে কঠজা তিনি্ণয়ার্থঃ কতমে কঠা ইতি প্রশ্ন দৃশ্তাতে, তথ! 
অত্রাপীতি সথত্রার্থঃ। বহুনামেকন্তা নির্ধারণে ডতমজ্বিধানেইপি প্রকে প্রশ্নত্রয়ে 
ক! অনুপপত্তিরিত্যাশঙ্ক্যাহ__ন হীতি। অত্রেত্যধ্যাপকাধ্যেতৃব্যবহারভূমিরুক্তা | 
খগ্বাতিগ্রহণ, সামজাতেরুদ্গীথজাতেশ্চোপলক্ষণম্‌। তদ্বহুত্বীভাবেহপি কিং 
নম্ছিন্ধতে ? তত্রাহ__কথমিতি। খাগাদিজাতয়ো যদি তূয়ন্তঃ স্ত্যন্তদা তাসাং 
মধ্যে কতম! খগ্জাতিঃ কতমা সামজীতির্বা, কতমা বোদ্গীথজাতিরত্র বিবক্ষিতেতি 


প্রশ্নে! যুজ্যতে । ন চান্তি তত্র জাতিবহুত্বৎ প্রমাণাভাবাৎ, অতোহমুপপন্নৎ প্রশ্ন- 
্রয়মিত্যর্থঃ। প্রশ্নীনুপপতিৎ দুষয়তি-_নৈষ দোষ ইতি। বহ্‌নাৎ ততজ্জাত্যবচ্ছিন্নান 


প্রথমঃ খণ্ড ] প্রথমোহধ্যায়ঃ | ১৫ 


সম্পিধানে জাতৌ সত্যাং ব্যক্তিবহুত্বসম্তবাৎ তদন্ত তমনিব্শরণার্থপরি প্রশ্নে বিকল্পেন 
ডতমজিতি হুত্রার্থাঙ্গীকারাৎ খগার্দিজাতৌ তত্বাক্তিবাহুল্যাৎ কতমা তত্ব্যক্তির্বাচ 
খগ্রদ ইত্যাদৌ বিবক্ষিতেতি প্ররশ্নপর্যযবসানাদুপপন্নৎ প্রশ্রত্ররমিত্যর্থঃ | যত্ত 
বিগ্রহান্তরং গৃহীত্ব। প্রশ্নান্ুপপত্তিরিত্যুক্তং, তত্রাহ__নত্বিতি। তত্র চান্গুপপত্তিং 
যদি জাতেরিত্যত্র ব্যক্তীকরিষ্যুন্ি | 

অন্মদিষ্টবি গ্র্থাপবিগ্রহে বুত্তিকারীয়মুাহর্ণৎ বিরধাতে । কঠশবন্ত ব্যক্তি- 
বিশেষত্বাভাবাদিতি শঙ্কতে-_নন্বিতি। উদাহরণেহপি সত্যাৎ কঠজাতৌ তদ্ব্যক্তি- 
বাহুল্যাৎ তদন্ত তমনির্ধ রণাভি প্রারেণ পরি প্রশে ডতমজিত্যঙগীকারাৎ ন পরোক্তোদা- 
হরণবিরোধঃ অনম্মৎপক্ষেহস্তীতি পরিহরতি_ তত্রাপীতি | নন্ু দ্বিধাপি বিগ্রহোপ- 
পর্তৌ কিমিতি ত্বদিষ্টোৌ বিগ্রহো নিয়ম্যতে তত্রাহ_যর্দীতি। ত্বদদিষ্টবিগ্রহপরি- 
গ্রহশ্চে খগাদিজাতেরেক্ত্বাৎ প্রত্যেকৎ বহুত্বাবোগাদ্বা বহ্‌নামিত্যা দিস্থত্রেণ 
কতমর্কতমত্ সামেত্যুদাহরণং ন সিধ্যেখ। তথা5 ততসিদ্ধার্থ,ং পৃথগ্বিধানং 
গরসজ্যেত | ন হি বৈরিিকমুদবাহরণং প্রমত্তগীতমিব হাতুং শকাং। তম্মাদ্ূ খগাদি- 
ব্যক্তিরেবাত্র প্রষ্টৎ যুক্তেত্যর্থ; ॥ ৪ 

ভাষ্যানুবাদ্দ ।__বাক্যই খকের রস, ইহ] উক্ত হইয়াছে । [এখন জিজ্ঞাস! 
হইতেছে বে,] কোন্‌ কোন্টি ধকৃ? কোন্‌ কোন্টি পাম? কোন্‌ কোন্টি 
উদ্গীথ ? কিতম| কতমা/ এই বীগ্মা। ( পুনরুল্লেখ ব1 দ্বিরুক্তি ) [ প্রশ্নে] আদর- 
প্রত্শশনার্থ । 


ভাল, বহু জাতিবিষয়ক প্রশ্নে বিকল্পে ডিতমচও প্রত্যয় [হয়]। [এই 
হত্রনুসারে ভডতম প্রত্যয় হয়, কিন্তু] এখানে ত খগ্জাতির বহত্ব নাই, তবে 
ডিতমচ প্রত্যয় হইল কিরূপে ? নাঁ_এ দোষ হয় না; কেননা, 'জাতিবিষরে 
পরিপ্রশ্ন'__জীতি-পরি প্রশ্ন, এইরূপই বিগ্রহ করা হয়, (সথাস-বাক্য প্রদত্ত হয়); 
কিন্ত 'জাতি অন্বন্ধে পরিপ্রশ্ন' এইরূপ খিগ্রহ করা হর না, এবং এ প্রকার বিগ্রহ 
করিলেই জাতি-বিষয়ে খক্-ন্যক্কিবর্ণের অর্থাৎ এক একটি খক্‌ লইর! তাহাদের 
বহুত্বও উপপন্ন হইতে পারে। 

বেশ কথা, “জাতি সম্বন্ধে পরিপ্রশ্নঁ এইরূপ বিগ্রহ হইলেই [ তত্রত্য ] কিতমঃ 
কঠ? ইত্যাদ্দি উদাহরণ উপপনন হইতে পারে, কিন্তু “জাতি-বিষয়ে পরিপগ্রশ্ন” এইরূপ 
বিগ্রহবাক্যে ত তাহা যুক্তিসঙ্গত হইতে পারে না? [না] সেখানেও কগাদি 
জাতি-বিষনেই ব্যক্তির বনুত্ব উ/দ্দহ) করিয়া! প্রশ্ন হইয়াছে; অতএব দোষ হয় নাই। 
যদি খগাদি জাতি সম্বন্ধেই প্রশ্ন হইত, তাহা হইলে “কতমা কতম। খক্‌” ইত্যাদি 
স্থলে [ উক্ত স্যত্রের বিষর় ন! থাকায়, পৃগক্‌ স্থত্রপ্রথয়ন আবশ্তক হইত ]%।| বিমৃষ্ট 
অর্থ__বিমর্শ, বিমর্শ (বিবেচন। ) কর! হইতেছে ॥ ৪ 


* তাৎপর্য-_ভাষ্টোল্লিখিত “ব। বহুনাং" ইত্যাদি শৃত্রটির অভিপ্রায় এই যে, বিচিন্ন জাতীয় 
পদীর্থনমূহের যখন কোন একটি জাতির অবধারণার্থ প্রগ্ন কর! হয়, তখনই বিকল্পে 'ডতমচ, 


১৬ ছান্দোগ্যোপনিষত। 


বাগেবর্ক, প্রাণঠ সাম, ওমিত্যেতদক্ষরমুদ্গীথঃ | তব্বা' 

এতন্মিথুনং যদ্বাক্‌ চ প্রাণাশ্চর্ক চ সাম চ ॥ ৫ 

[ প্রতিবচনমাহ--বাগেবেতি । বাক্‌ এব খকৃ (খচঃ কারণম্‌), প্রাণঃ সাম 
(গেরম্ত সায়ঃ প্রাণায়ত্তত্বাৎ ), “ওম্‌* ইত্যেতৎ অক্ষরম্‌ ( বর্ণমাত্রম্‌ ) উদগীণঃ ( সাম- 
ভক্তিবিশেষরূপঃ )। তৎ এতৎ বৈ (এতদেব বক্ষ্যমাণৎ ) মিথুনম্‌ (স্ত্রী পুৎস্ন্দ- 
স্থানীয়ম্‌)। [কিং তৎ? ইত্যাহ ] ঘৎ বাক্‌ চ প্রাণঃ চ ( বাক্‌-প্রাণৌ ), খাক চ 
সাম চ (খক্‌-সামনী )। 

ুর্বপ্রশ্নের উত্তর বলিতেছেন-__বাক্‌ই খকৃন্বরূপ, প্রাণই সামন্বরূপ, এবং “ওম, 
এই অক্ষরই উদগীথন্বরূপ | ইহাই সেই মিথুন, যাহা বাক্‌ ও প্রাণ এবং খক্‌ ও 
সাম ॥ ৫ 

শাঙ্কর-ভাষ্যম্‌।-_বিমর্শে হি রুতে সতি প্রতিবচনোক্তিরুপপন্ন। বাগেবর্ক, প্রাণঃ 
সামেতি | বাগৃ্চোরেকত্বেংপি নাষ্টমত্তব্যাঘাতঃ পূর্বম্মাৎ বাক্যান্তরত্বাদা প্রিগুণসিদ্ধয়ে 
ওমিত্যেদক্ষরমুদ্গীথ ইতি । বাক্প্রাণৌ খক্সামযোনী, ইতি বাগেবর্ক, প্রাণঃ সাম 
ইত্যুচ্যতে ; যথাক্রমম্‌ খক্‌-সামযোন্যোর্বাক-প্রাণয়োগ্রহুণে হি সর্বাসাম্‌ খচাং 
সর্বেষাঞ্চ সায়ামবরোধঃ কৃতঃ স্তাৎ। সর্বর্ক সামাবরোধে চ খক্সামসাধ্যানাৎ চ 
সর্বকর্মমণামবরোধঃ কৃতঃ ম্তাৎ। তদবরোধে চ সর্ধবে কাম! অবরুদ্ধাঃ স্ুুঃ | 
“ওমিত্যেতদক্ষরমু্গীথঃ” ইতি তক্ত্যাশস্কা নিবর্ততে। “তদ্বা” ত্দিতি মিথুন 
নির্দিগ্ততে । কিং তৎ মিথুনম্‌? ইত্যাহ_যদ্‌ বাক্‌ চ প্রাণ্চ সর্ধর্ক সামকারণ- 
ভূতৌ মিখুনম্‌। খাক্‌চ সাম চেতি খক্‌সামকারণৌ খক্সামশব্দোক্কৌ৷ ইত্যর্থঃ 
নতু স্বতন্ত্র খক্‌ চ সাম চ মিথুনম্‌। অন্তথা হি বাক্‌ চ প্রাণশ্চ ইত্যেকৎ মিথুনম্‌, 
খক্‌সাম চাপরং মিধুনমিতি দ্বে মিথুনে স্তাতাম। তথা চ তর্দেতৎ মিথুনম্‌ 
ইত্যেকবচন-নির্দেশঃ অনুপপন্নঃ স্তা। তম্মাৎ খক্সামযোন্ঠোঃ বাক্‌প্রাণয়োরেব 
মিথুনত্বম্‌ ॥ ৫ 

আনন্দগিরিঃ।__কিমিতি থোক্তরীত্যা বিমৃশ্বতে | বিবক্ষিতমুগাদ্িশ্বর্ূপমে- 
বাদাবুপস্তস্ততাং লাঘঘাধিত্যাশঙ্ক্যাহ__বিমর্শে হীতি। শিষাভৃতয়া শ্রত্যা চোঁদিতে 


শা নিসিিপপাল শপ | শা পাাাপিপ্পাপপাাসপপ পেশ পাশা পপ 


প্রত্যয় হয়। যেমন কট প্রভৃতি বহুজ প্রভৃতি বহুজাতীয় বেদশাখ! আছে, তন্মধ্যে কঠজাতি নিদ্ধারণীর্থ প্রশ্ন কর 
হইয়াছে যে, “কতমে কঠাঃ” ? অর্থাৎ কঠজাতীয় কাহারা? অন্তাত্রও এইরূপই নিয়ম । এখন 
আপত্তি হইতেছে ঘে, কঠাদি শাখার ম্তায় একই খখ্বেদের ত আর জাতিগত বহুত্ব নাই; তবে 
তদ্বিষয়ক প্রশ্নে 'ডতমচ, প্রত্যয় হয় কিরপে? ভাষ্যকার তদুত্বরে বলিতেছেন যে, খগাদি 
জাতির বহুত্ব না থাকিলে তজ্জাতীয় খক্মস্ত্রের বহত্ব রহিয়াছে ; সুতরাং সেই ব্যক্তিগত বহুত্ব 
ধরিয়া অর্থাৎ বাকের রসম্বরূপ যে ধক, সেই খক্‌ বাক্তিটি কে? এইরপ প্রশ্নানুসারে 'ডতমচ্, 
প্রত্যয়ে কিছুমাত্র বাধা নাই। 


প্রথমঃ খণ্ডঃ ] প্রথমোহ্ধ্যায়ঃ | ১৭ 


সৈবাচার্য্যভৃতা পরিহরতি-_বাগেবেতি। নশ্বাগ্ে প্রতিবচনে বাগৃচোরেকত্বাবগমাৎ 
ওকারস্ত রসতমবাক্যোপদিষ্টমষ্টমত্বং ব্যাহগ্তেতেত্যাশঙ্ক্যাহ-_বাগৃচোরিতি। , কথ 
পুনা রসতমবাক্যাদিদং প্রশ্নপ্রতিবচনরূপ-বাঁকাৎ ভিগ্ততে অর্থাধিক্যাভাবাঁৎ তত্রাই__ 
আন্তীতি। পুর্ন হি বাক্যম্‌ গুকারন্ত রসতমত্বৎ বিদধাতি। ইং তু তশ্ঠৈবাপ্তিগুণৎ 
বিধত্তে। তথাচ তাদৃশগুণে বিধ্যর্থত্রেনাস্ত বাক্যান্তরত্বাদেতদ্বাক্যবশাৎ অষ্টমত্বা- 
ভাবেইপি পূর্ববাক্যাদোক্কারন্ত অষ্টমত্বমবিরুদ্ধমিত্যর্থঃ। তথাপি কথমৃগাদিজাতীয়ে 
পৃষ্টে বাগেবগিত্যাদি প্রতিবচনমুচিতৎ তদ্ব্যক্তিবিশেষবচনমেব প্রশ্নানুসারি, 
ইত্যাশিঙ্ক্যাহ_ বাক্‌প্রাণাবিতি। বাক খচো যোনিং তন্নিবর্তকত্বাৎ। প্রাণশ্চ 
সামনে! হেতুঃ, বলেন হি গীতিরুৎপাগ্ভতে । তথাচ বাগেবেত্যার্দিনা কার্যযকারণয়ো- 
রভেদোপদেশাৎ খঙ্মাত্রৎ সামমাত্রং বা তত্তৎকারণাত্মকং প্রতীয়তে ; তেন পূর্বত্রাপি 
ব্যক্তিরবিবক্ষিতা, প্রশ্নপ্রতিবচনয়োরেকার্থত্বাৎ। ন চৈবমুগাদিজাতেরেকত্বাং 
ডতমচ প্রত্যয়ানুপপত্তিঃ, তত্তজ্জাত্যবচ্ছিন্নানামৃক্-সামোদ্গীথানাৎ সংনিধৌ খগাদি- 
জাতেরেকন্তা নিধারণার্থং পরিপ্রশ্নে তত্প্রয়োগসম্তবাদ্খগাদিষু প্রত্যেকৎ ভেদ- 
বিবক্ষয়া! যষ্ঠীসমাসে দৃষণমুক্তমূ। তত্র প্রত্যেকমেকত্বমুপেত্য উক্তরীত্যা ষঠীসমাসে 
তুন কিঞ্চিদ ষ্যতীতি ভাবঃ। খগাত্মিকায়া বাচঃ সামাত্মকণ্ত প্রাণস্ত গ্রহণে ফলিতং 
দরশয়ন্‌ উক্তমেব ব্যক্তীকরোতি__যথাক্রমমিতি। খক্সামমাত্রাবরোধেহপি সিধ্যতী- 
ত্যাশস্ক্যাহ__সর্ধবেতি। তথাপি কিং স্তাদিতি চে, তদাহ-_সর্ধ্রে কাম! ইতি। 
উক্তপ্রক্রির়য়া সর্ববক' মাবাপ্তিহেতুরোক্কারো বিবক্ষিতাপ্তিগুণকঃ সিধ্যতীত্যর্থঃ। তৃতীয়ে 
প্রতিবচনে তাত্প্যমাহ ওমিত্যেতদিতি। অত্রাপি পুর্ব্বৎ জাঁতিগৃহীতৌ তদ্ব্যক্তি- 
ত্বেন ভক্তিরেবোক্তেতি শঙ্কা নিরসিতুম্‌ ওমিত্যেতদক্ষরমিতি বিশেষণম্। তথা 
চোদগীথন্তদবয়বেো! বিশেষণাৎ প্রকরণাচ্চেত্যর্থঃ। পারম্পর্যেণ বাক্প্রাণয়োঃ সর্ব 
কামসম্বন্ধাহুদগীথন্যাপি তথাভূত-বাগাদিসম্বন্ধাদন্তি সর্বকামসস্বন্ধ ইত্যুক্তম। ইদানী- 
মোক্কারন্ত বাকপ্রাণদ্বার! সর্ব্কাঁমসম্বপ্ধে হেত্বন্তরমাহ__তদ্ব! ইতি । তদেতৎপদয়ো- 
রক্ষরবিষয়ত্বৎ ব্যাবর্ত্য বক্ষ্যমাণবিষয়ত্বং দর্শয়তি_মিথুনমিতি। বৈশব্ষো মিথুন- 
প্রসিদ্ধযর্থঃ। বাক্চ প্রাণশ্চেতি যছভয়মুপলভ্যতে, তদ্দেতন্সিথুনমিতি যোজনামলী- 
কৃত্য বাক্যার্থমাহ-_খক্সামেতি। 

বাক্প্রাণয়ো্খক্সামকারণত্বমুত্তরবাক্যেন স্পষ্টয়তি__খকৃচেতি। যথা বাঁক্প্রাণো 
মিথুনম্‌ এবম্‌ খক্সামে চ স্বাতন্্যেণ মিথুনৎ নির্দেশসা মান্টাদিত্যাশশ্ক্যাহ__ন ত্বিতি। 
বিপক্ষে দোষমাহ-_অন্তথেতি । ইষ্টমেব মিথুনদ্বয়মিতি চে, ন, ইত্যাহ-_তথাচেতি। 
নন মিথুনয়োরনুগতং মিথুনত্বমা্া় একবচনমুপপৎস্ততে চে, ন, ইত্যাহ- তশ্মা- 
দ্রিতি। উপক্রমভঙ্গার স্বতন্ত্রমিথুনদয়মন্তীত্যর্থঃ ॥ ৫ 

ভাষ্মান্থুবাদ ।-_জিজ্ঞাসার অনন্তর, “বাকৃই খক্‌, প্রাণই সাম" এইরূপ প্রত্যৃত্তর 
প্রদান নিশ্চয়ই যুক্তিসঙ্গত হইতেছে । [এখানে ] বাক ও খকের একত্ব 
হইলেও [ পৃর্ক্োক্ত ওষ্কারের ] অষ্টমত্বে ব্যাঘাত হইতেছে না; কারণ, পুর্র্ব বাক্য 
হইতে ইহা বাক্যান্তর অর্থাৎ একই ফলসিদ্ধির জন্য ছুইটি বাক্যষঠপ্রযুকত হ্য় 


১৮ ছান্দোগ্যোপনিষৎ | 


নাই; পরন্ধ “ওম্‌ ইত্যেতদ্‌ অক্ষরমুদ্গীথম্” এই বাক্যটি আপ্তি-গুণ সিদ্ধির 
অন্ত প্রযুক্ত হইয়াছে, [কিন্তু পূর্বববাক্যো্ত রসতমত্ব গুণসিদ্ধির অন্ঠই প্রযুক্ত 
হইয়াছে, ] বাক ও প্রাণ [ যথাক্রমে ] থক্‌ 'ও সামের উৎপত্তি-কারণ ; এইজন্য 
বাক্যকে খক্‌, আর প্রাণকে সাম বলা হইতেছে । কেননা, যথাক্রমে খক 
সামের কারণাভৃত বাক ও প্রাণের গ্রহণেই সমস্ত খক্‌ ও সমস্ত সামের সংগ্রহ 
করা হইতে পারে, এবং সমস্ত খক্‌ ও সামের সংগ্রহ হইলেই খক্‌ ও সাম-সাধ্য 
সমস্ত কর্মেরও সংগ্রহ হইতে পাবে, এবং সর্ব কর্ম সংগ্রহ হইলে [তাহা দ্বারা ] 
সমস্ত কাম অর্থাৎ সমন্ত কাম্য ফলও সংগৃহীত হইতে পারে। “উদ্গীথং” 
বলিলে সমস্ত উদ্দগীথই বুঝ] যাইতে পারে, সেই আশঙ্কা নিবৃত্তির জন্য “ওম্‌ এই 
অক্ষরাত্মক উদ্গীথ+ বলিয়া বিশেধিত করা হ্ইম্বাছে। “তদ্বা এতৎ” কথায় 
বক্ষ্যমাণ মিথুনের নির্দেশ করা! হইয়াছে । সেই মিথুন কি? তাহ বলিতেছেন__ 
বাহ সমস্ত খক্‌ ও সামের কারণাভত বাক্‌ ও প্রাণরূপ মিথুন, “ধক চ সাম চ” 
এই খক্‌ ও সাম শব্দে খন্য ও সামের সেই কারণদ্বয়ই অভিহিত হইম্াছে; কিন্তু 
খক্‌ ও সামরূপ স্বতন্ন মিথুন উক্ত হয় নাই। নচেৎ বাক্‌ ও প্রাণ এই একটি 
মিথুন, আর খক্‌ ও সাম, এই অপর একটি মিথুন, এই দুইটি মিথুন হইতে পারে) 
তাহা হইলে “তৎ এতৎ মিথুনং এই এক বচন নির্দেশ উপপন্ন হয় না। অতএব, 
খক্‌-সাম-কারণীভূত বাক্‌ ও প্রাণেরই মিথুনত্ব বুঝিতে হইবে ॥ ৫ 
তদেতম্মিখুনমোমিত্যেতন্মিনক্ষরে সঞ্চহ্জ্যতে ; বদা বৈ 
মিথুনৌ সমাগচ্ছতঃ, আপয়তো বৈ তাবন্যোন্তস্ত কামম্‌ ॥ ৬ 


তত এতৎ (উক্তলক্ষণ,) মিথুনম্‌ ( বাক্প্রাণাত্বকম্‌) “ওম” ইত্যেতম্মিন্‌ 
অক্ষরে সং্থজ্যতে ) যদ বৈ (বস্মিন এব কালে) মিথুনৌ সমাগচ্ছতঃ (খিখুন- 
ভাবম্‌ প্রাপুতঃ ), [তা] তৌ ( মিখুনূপৌ ) অন্ঠোন্স্ত ( পরম্পরন্ত ) কামম্‌ 
( অতীষ্টফলম্‌ ) বৈ আপয়তঃ ( সম্পাদয়তঃ )। 

উক্তপ্রকার সেই বাক্‌-প্রণাত্মক মিথুন “ওম” এই অক্ষরে সংহ্ঈট (মিলিত) 
হ্‌য় রর যখনই মিথুন হয়, তখনই তাহারা পরস্পরের কাম বা ফলদানশক্তি 
সম্পাদন করে ॥ ৩ 

শাহ্ছর-ভাম্ম্‌।-_তৎ এতৎ এবৎ লক্ষণৎ মিথুনম্‌ “ওম ইত্যেতশ্সিননক্ষরে 
সংস্থঞর্যতে। এবং সর্ধকামাবাপ্তিগুণবিশিষ্টৎ মিথুনমোক্কারে সংশ্ষ্ট, বিগ্যতে 
ইত্যোক্কারন্টটির্ব্বকা মাবাণ্ডিগুণবন্তৎ প্রসিদ্ধমূ। বাত্ময়ত্ম ওক্কারন্ত প্রাণনিগ্াগ্- 


প্রথমঃ খও্ঃ ] প্রথমোহধ্যায়ঃ ১৯ 


ত্ব্চ মিথুনেন সংস্ষটত্বম্‌ মিথুনস্ত কামাপদ্থিতৃত্বং প্রসিদ্ধমিতি দৃষ্টান্ত উচ্যতে। 
যথা লোকে মিখুনৌ মিথুনাবয়বৌ স্ত্রীপুংসৌ দা সমাগচ্ছতো গ্রাম্যধর্তয়া 
সংযুজ্যেয়াতাং, তদা আপয়তঃ প্রাপয়তঃ অন্োন্স্ত ইতরেতরস্ত তৌ কামম্। তথা 
চস্থাত্মান্থপ্রবিষ্টেন মিথুনেন সর্বকামাপ্তি গুণবন্বং ওক্কারস্ত সিদ্ধমিত্যভিপ্রায়ঃ ॥ ৬ 


আনন্দগিরিঃ ১।-ভবতু_ বাক্প্রাণাখ্যমুক্সামাত্মক-বাক্‌-প্রাণরূপম্‌। গুকার- 
মিথুনয়োঃ সংসর্গে কিং ফলতীত্যাহ__এবমিতি | কয়া পুনবিধয়] মিথুনেন সংস্থষ্টতব- 
মক্ষরন্ত সেতস্ততীত্যত্রাহ__বাহ্ময়ত্বমিতি। যস্তু সর্বকামাপ্তি গুণবিশিষ্টং মিথুন- 
মিত্যুক্তং, তছুপপাদয়তি-_মিথুনস্তেতি। প্রসিদ্ধমিতি। তাদৃগর্থো যথোক্তাক্ষরস্ত 
সর্বকামাপয়িতৃত্বেদৃষ্টান্তঃ সন্নচ্যতে অনস্তর-বাক্যেনেত্যর্থঃ | দৃষ্টান্তমেব বিবুণোতি 
_যথেত্যাদিনা । মিথুনদয়ং নাস্তীত্যুক্তত্বাৎ কথং মিথুনাবিতি দ্বিবচনং, তত্রাহ__ 
মিথুনাবয়বাবিতি। গ্রাম্যধর্মতয়া তথাবিধব্যাপারতয়েতি যাবৎ । বৈশব্োই্ব- 
ধারণে । বিবক্ষিতৎ দাষ্টাস্তিকমাচষ্টে-_-তথেতি ॥ ৬ 


তাষ্যানুবাদ্দ ।-_সেই এই উক্তপ্রকার মিথুন “ওম্ঃ এই অক্ষরে সংস্থষ্ট হইয়া 
থাকে। এই প্রকারে সর্বকামপ্রাপ্তিব্প গুণবিশিষ্ট মিথুনভাব ওক্কারে বিদ্যমান 
আছে; এই পন্থই ওক্কারের সর্বকামপ্রাপকত্ব গুণ প্রসিদ্ধ আছে। ওয্কারের যে 
বাত্ময়ত্ব ( শব্দময়ত্ব ) ও প্রাণ-নিষ্পাদ্ভত্ব, ইহাই তাহার মিথুন__পরস্পর-সংসর্গ । 
মিথুনের কামপাধকত্বও লোকপ্রসিদ্ধ; এ বিষয়ে দৃষ্টান্ত প্রদ্দশিত হইতেছে__ 
যেমন সংসারে মিথুন অর্থাৎ মিথুনাবয়ব স্ত্রী ও পুরুষ যখন সম্মিলিত হয়, অর্থাৎ 
যখন গ্রাম্যধর্মে (সুরত-প্রসঙ্গে ) সংযুক্ত হয়, তখন তাহারা উভয়ে উভয়কে 
কামবৃত্তি প্রাপ্ত করায়। সেইরূপ হইলেই স্ব-স্বূপে অন্ুপ্রবিষ্ট মিথুন দ্বার! 
ওক্কারেরও পর্বকাম-সাঁধকত্ব সিদ্ধ হইতে পারে ॥ ৬ 


আপয্িতা হ বৈ কামানাং ভবতি, ঘ এতদেবং বিদ্বানক্ষর- 
মুদ্গীথমুপান্তে ॥ ৭ 


যঃ (জনঃ ) এতৎ (অক্ষরং) এবৎ (আপ্তিগুণবিশিষ্টঈং) বিদ্বান (জানন্‌ 
সন্‌) অক্ষরম্‌ উদগীথম্‌ (ওগ্কারম্‌) উপান্তে (উপাপনৎ করোতি ), [সঃ] হ বৈ 
( অবধারণার্থে নিপাতৌ ১, কামানাম্‌ আপয্রিতা ( প্রাপকঃ ) ভবতি। 

ধিনি ইহাকে € অক্ষর ওস্কারকে ) এইরূপে (আপ্ডিগুণযুক্ত ) জানিস্না উদগীথ 
অক্ষরে ( ওষ্কারের ) উপাসন করেন, তিনি সমস্ত কাম্য ফলের প্রাপক হন ॥ ৭ 

শাক্কর-ভাষ্যম্‌।--তছপাসকোহপি উদগাতা তত্বন্ম! ভবতীত্যাহ-_আপর্িতা 
হ বৈকামানাৎ যজমানস্ত ভবতি, ষ এতদক্ষরমেবম্‌ আপ্তিগুণবৎ উদগীথম্‌ 


নও ছান্দোগ্যোপনিষৎ | 


উপান্তে; তন্ত এতদ্‌ যথোক্তৎ ফলমিত্যর্থঃ | “তিৎ যথা বথোপাসতে, তদেব 
ভবতি” ইতি শ্রতেঃ ॥ ৭ 

আনন্দগিরিঃ ।-__-এবমোস্কারমাপ্তিগুণবিশিষ্টং শিষ্টা তদুপাসনাফলং কথয়তি-__ 
তদ্রপাকোহপীতি। তত্বর্মেতাপাঁসকস্ত আপ্তি গুণটবশিষ্ট্যোক্তিঃ। আপ্তেতি বক্তব্যে 
কথমাপয়িতেতাক্তং? তত্রাহ__য্জমানস্তেতি। নিপাতৌত্ববধারণার্থে | উদ্গীথৎ 
তদবরবনৃতমিতি যাবৎ। আগ্ডিগুণবদোক্ক(রেপাসনাৎ কথমুপাসিতা তদ্গুণো 
ভবতীত্যাশঙ্ক্যাহ_-তমিতি ॥ ৭ 

ভাষ্যান্ুবাদ ।-__তাহার উপাসক-_উদ্গাততাও সেই ধর্ম লাভ করেন, এই 
অভিপ্রায়ে বলিতেছেন [সেই লোক ] যজমানের সমস্ত কামের ( কাম্য ফলের ) 
প্রাপক হন। যিনি এই অক্ষরকে এইরূপে- আপ্তিগুণবিশিষ্টরূপে জানিয়া 
উপাসন। করেন, তাহার পুর্বোক্ত ফল সম্পন্ন হইর়া থাকে । যেহেতু শ্রুতি আছে-_ 
তাহাকে যে বান্তি যেরূপে উপাসনা করে, তাহাই সিদ্ধ হয়” ॥ ৭ 


তদ্ধা এতদনুজ্াক্ষরং যদ্ধি কিধ্ণনুজানাত্যোমিত্যেব তদাহ, 
এষে। এব সমুদ্ধির্ধদনুজ্ঞ। ) সমদ্ধযিতা হ বৈ কামানাং ভবতি ঘ 
এতদেবং বিদ্বানক্ষরমু্গীথমুপান্তে ॥ ৮ 


তৎ এতৎ ( ওষ্কারঃ ) বৈ (এব ) অনুন্ঞাক্ষরং ( অনুমোদনজ্ঞাপকম্‌ অক্ষরম্‌); 
বং ছি যেদৈব) কিঞ্ (কিঞ্২) অন্ুজানাত (অনথমোদতে), তদ €ওম্‌ ইতি অেক্ষ- 
রম) এব আহ (ব্রবীতি )[লোক ইতি শেষঃ]| এষা উ এব লমৃদ্ধিঃ (অভ্যুদয়ঃ__ 
বুদ্ধিহেতুঃ ) যৎড (যা) অনুজ্ঞ। (অন্ুমতিঃ)। যঃ [জনঃ] এতৎ [অক্ষর] এবং ( উত্ত- 
গুণবিশিষ্টত্বেন) বিদ্বান (জানন্‌ সন্) অক্ষরম্‌ উদগীথম্‌ €ওক্কারম্) উপান্তে, [সঃ] হ 
বৈ কামানাং (যজমানন্ত অভীষ্টানাৎ) সমদ্বীয়িতা সেম্যক্‌ বৃদ্ধিহেতুঃ) ভবতি। 

ইহাই (ওকষ্কারই ) অনুজ্ঞাক্ষর ( অন্ুনতিজ্ঞাপক অক্ষর ), যখনই কিছু অনুমোদন 
করে, তখনই লোকে “ওম, এই অক্ষর বলিয়া থাকে; ইহাই সমৃদ্ধি ( অভ্যু়- 
হেতু )। ইহা (কি ?] যাহা অনুজ্ঞা অন্ুমতি)। যে লোকে এইবপ গুণবিশিষ্ট- 
রূপে জাশিয়া এই অক্ষর উদগীথের (ওষ্কারের ) উপাসন] করেন, তিনি [বজমানের] 
সমস্ত কাম-পরিপুণ্তির কারণ হইয়া থাকেন ॥ ৮ 

শাহ্কর-ভাষ্াম্‌।-_সমৃদ্ধিগুণবান্‌ চ ওক্কারঃ। কথং, তদ্‌বা এতৎ প্রক্কৃত- 
মনুজ্ঞাক্ষরম-_অনুজ্ঞ। চ সা অক্ষরঞ্চ তৎ। অনুজ্ঞ। অনুমতিঃ ওক্কার ইন্তার্থঃ। 
কথমন্ুজ্ঞা, ইত্যাহ-__শ্রুতিরেব,যদ্ধি কিঞ্চ যৎকিঞ্চ লোকে জ্ঞান ধনং বা 


প্রথমঃ খণ্ডঃ ] প্রথমোহ্ধ্যায়ঃ | ২১ 


'অনুজানাতি বিদ্বান্‌ ধনী বা, তত্রান্থমতিৎ কুর্ধন ওমিতোব তদাহ। তথা বেছে 
“ত্রয়ন্ত্রংশৎ ইতি; ওমিতি হোবাচ” ইত্যাদ্দি। তথা চ লোকেইপি--তবেদং 
ধনং গৃহ্বামি, ইত্যুক্ত ওমিত্যাহ । অত এষা উ এব এষৈব সমৃদ্ধিঃ যদনুজ্ঞা, যা অন্থজ্ঞা 
সা সমৃদ্ধিঃ, তন্ম লত্বাৎ অনুজ্ঞায়াঃ | সমৃদ্ধো! ওঘিত্যনুজ্ঞাং দরদাতি, তন্মাৎ সমৃদ্ধি- 
গুণবানোস্কার ইত্যর্থঃ। সমৃদ্ধিগ্ুণোপাসকত্বাৎ তদ্ধন্মা সন্‌ সমর্দয়িত৷ হ বৈ কামানাং 
যজমানস্ত ভবতি, য এতদেবং বিদ্বানক্ষরম্‌ উদগীথম্‌ উপান্তে ইত্যাদি পূর্বববৎ ॥ ৮ 


আনন্দগিরিঃ|-_উত্তরগ্রন্থস্ত গুণান্তরবিধানে তাৎপর্য্যং, দর্শয়তি-__সমৃদ্ধীতি। তন্ত 
সমুদ্ধিগুণবত্বমপ্রামাণিকম্‌, ইত্যাশঙ্ক্য পরিহরতি__কথমিত্যাদিনা। তদেতৎপদয়োঃ 
ওক্কারাখ্যমক্ষরং বিষয়তেন নির্দিশতি-_প্রকৃতমিতি। তন্ত স্ত্যর্থে বৈশব্দঃ। 
অনুক্ঞাক্ষরম ইত্যেতদ্‌বিগৃহ বিবক্ষিতেনার্থেন ঘটয়তি-_অন্ুজ্ঞাচেতি | ন্তামুজ্ঞাতে 
প্রশ্নপূর্ব্বকৎ প্রসিদ্ধিমুপন্ন্ততি__কথমিতি ৷ তত্রেতি জ্ঞানধনয়োরুক্তিঃ তদ্িত্যনু- 
মন্তব্য, সাধারণ্যেনোচ্যতে । গুকারস্তানুক্ঞাক্ষরত্বে লোকপ্রসিদ্ধিবদ্বেদ প্রসিদ্ধং 
সমুচ্চিনোতি--তথা চেতি। কত্যেব দেবা যাজ্ঞবন্ক্যেতি শাকল্যেন পুষ্টে, ত্রস্ত্রিংশ দিতি 
যাজ্ঞবন্ধ্যেন প্রত্যুক্তে সত্যোমিতি শাকল্যোহনুজ্ঞাং কৃতবান্। পুনশ্চ কত্যেবেতি 
প্রশ্নে ষড়িতি প্রতিবচনে সতি ওমিতি হোবাচেত্যার্দি বাক্যং বুহদ্ারণ্যকে 
যথোক্তার্থান্থসারি প্রসিদ্ধমিত্যর্থঃ | যদ্ধি কিঞ্ধেত্যার্দাবুক্ত্যাৎ লোকপ্রসিদ্ধিমেব 
প্রকটয়তি-_-তথা চ লোকেহপীতি। ওঁকারস্ত লোকবেদপ্রসি দ্বিভ্যা মনুজ্ঞাত্বেপি 
কথং সমৃদ্ধিগুণকত্বমিত্যাশঙ্ক্যাহ__অতইতি | উশব্দোহপ্যর্থঃ সমুদ্ধিশবাঁঢুপরি 
সংবধ্যতে | তত্তাঃ সমৃদ্ধিমূলত্বং সাঁধরতি-_সমুদ্ধো! হীতি। অনুজ্ঞায়াঃ সমৃদ্ধি প্রতি 
কারণত্বেন সমৃদ্ধিত্ে সতি গুকারস্তাঁপি তদাত্মকম্ত সমৃদ্ধিগুণবত্বং সিদ্ধমিত্যুপসংহ- 
রতি-_তম্মার্দিতি। জমর্ধয়িতেত্যাদি ফলবাক্যং প্রত্যাহ-_সমৃদ্ধীতি। অশ্মিন্‌ 
বাক্যে সমর্ধযিতেত্যাদি পদজাতমাপরিতেত্যা্দি পূর্বববদব্যাখ্যেযমিত্যাহ-_ ইত্যাদি 
পুর্বববদিতি ॥ ৮ 


ভাষ্যান্ুবাদ ।-_এই ওক্কার সমৃদ্ধিগুণবান্ও বটে; কি প্রকারে? -_সেই 
এই প্রস্তাবিত [ অক্ষরই ] অনুজ্ঞাক্ষর, যাহ অন্থজ্ঞা (অনুমতি ), তাহাই অক্ষর; 
ওঙ্কারই অনুন্ঞা অর্থাৎ অনুমতি । কি প্রকার অনুজ্ঞা, তাহ! শ্রুতি বলিতেছেন 
_জগতে বিদ্বান কিংবা ধনী ব্যক্তি বাহ! কিছু জ্ঞান বা ধন সন্ধে অনুমতি 
প্রদান করেন, তখন তদ্বিষয়ে অগ্রমতি করিবার জগ্ত এই “ওম্‌*কারই বলিয়া 
থাকেন। বেদেও সেইরূপ [ আছে ], তেত্রিশটি [ দেবতা, যাজ্ঞবন্ধ্য এই কথা 
বলিলে পর শাকল্য তাহার অন্থুমোদনার্থ ] “ওম. এই কথা বলিয়াছিলেন। * 


শশা শিক শী তি শাকিল শিট শিস শিপ শশী 


« তাৎপর্য-+শীকলা নামক এক ব্যক্তি যাজ্ঞবক্্ের নিকট জিজ্ঞাসা করিয়াছিলেন যে, 
দেবতা, কতগুলি? যাঁজ্ঞবন্্য তদছুত্বরে বলিয়াছিলেন- তরয়ন্ত্রিশৎ অর্থাৎ তেত্রিশটি। শাকল্য 
তাহার পরম 'ওম্‌* বলিয়। যাঁজ্ঞবক্কোর উত্তরে অনুজ্ঞ! বা সম্মতি জ্ঞাপন করিয়াছিলেন । 


২২ ছান্দোগ্যোপনিষৎ। 


লোক-বাবহারও সেইরপ--'তোমার এই ধন গ্র্ণ করি” এই কথা বলিলে. 
[জিজ্ঞাসিত ব্যক্তি] “ওম্‌ঃ এই কথাই বলিয়া থাকে । অতএব ইহাই সমৃদ্ধি, [যাহা 
অনুক্ঞ! ]; ফলোতকর্ষার্থ ই অনুজ্ঞ! হইয়া থাকে ; এইজন্ট সেই অনুজ্ঞাই 'সমৃদ্ধিঃ 
পদবাচ্য ; কেন না, সমৃদ্ধ (উৎকর্ষবান্) ব্যক্তিই “ওম্‌' বলিয়া অন্ুজ্ঞা প্রদান 
করিয়! থাকেন, এই অন্ঠই ওষ্কার অক্ষর সমৃদ্ধিগুণসম্পন্ন। যেলোক এই প্রকারে 
নিয়া, এই উদ্গীথ অক্ষরের (ওষ্কারের ) উপাসনা করেন, তিনি সমৃদ্ধি- 
গুণসম্পন্ন ওক্কারের উপাসনা কনেন বলিয়া [নিজেও] সেই গুণ লাভ 
করিয়া যজমানের (জ্ঞকারীর ) অভীষ্ট ফলবুদ্ধির কারণ হন। অন্তান্য অংশ 
পূর্বববৎ ॥ ৮ 

তেনেয়ং ত্রয়ী বিদ্যা বর্ততে, ওমিত্যাশ্রীবয়ত্যোমিতি, 
শংসত্যোমিত্্যুদগায়ত্যেতস্তেবাক্ষরস্যাপচিত্যৈ মহিন্না রসেন ॥ ৯ 


তেন (ওষ্কারেণ অক্ষরেণ ) ইরং ত্রয়ী বিদ্যা (বেদ্ববিগ্যা, বেদবিহিতৎ কর্ম 
ইত্যর্থঃ ) বর্ততে (প্রবর্ততে)__[সৌমঘোগে] £ওম্ঃ ইতি [কুত্বা] আশ্রাবয়তি *ওম্৮ 
ইতি [কৃত্ব!] শংসতি (স্তৌতি), “ওম্‌* ইতি কৃত্বা] উদগায়তি (উদ্গানৎ করোতি )। 
[ তচ্চ কর্ত] এতস্ত অক্ষরস্ত ( ওক্কারস্ত পরমাত্মন ইত্যর্থঃ) এব অপচিত্যে (পৃজার্থং) 
[ এতস্তৈব ] মহিম্ন। [ মাহাত্মা-সমুস্থতেন ) রসেন (হবিষ! ) [ সম্পাগ্যতে ]। 

সেই অক্ষরের দ্বারাই (ওষ্কার দ্বারাই ) বেদবিষ্তা৷ অর্থাৎ তদ্ধিহিত কর্ম অনুষ্ঠিত, 
হইয়। থাকে । সেই অক্ষরেরই মহিম-সম্তৃত রস দ্বারা অর্থাৎ হবি দ্বারা 
এই অক্ষরাত্মক পরমাত্মারই পুজার্থ সেই কর্ম সম্পাদিত হইয়া থাকে । কেননা, 
ওম, বলিয়া! শ্রবণ করান হয়, “ওম, বলিয়াই স্তোত্র পাঠ করে, 'ওম্‌* বলিয়াই; 
উদগান করিয়া থাকে ॥ ৯ 

শাঙ্কর-ভাষ্যম্‌।_-অথেদানীম্‌ অক্ষরং স্তৌতি উপাস্তত্বাৎ প্ররোচনার্থম্‌। 
কথং, তেনাক্ষরেণ প্রকৃতেন ইয়ম্‌ খণ্বেদাদিলক্ষণা ত্রয়ী বিষ্থা ত্রয়ীবিষ্তাবিহিতং 
কন্মেত্যর্থঃ। ন হি ত্রয়ী বিছ্যৈব আশ্রাবণাদিভির্বর্ততে, কর্ম তু তথ প্রবর্তত 
ইতি প্রসিদ্ধম। কথম্‌? ওমিত্যাশ্রাবয়তি ওমিতি শদতি ওমিত্যুদগায়তীতি 
লিঙ্গাচ্চ সোমযাগ ইতি গম্যতে; তচ্চ কর্ম এতস্তৈবাক্ষরন্ত অপচিটত্যে পৃজার্থম্‌। 
পরমাত্মপ্রতীকং হি তত; তদ্দপচিতিঃ পরমাত্মন এব সা। "স্বকম্মণ। তমভ্যর্চয 
সিদ্ধিৎ বিন্দতি মানব” ইতি স্মৃতেঃ। মহিয়| রসেন, কিঞ্চ এতন্তৈবাক্ষরস্ত মহিয়া, 
মহত্বেন খব্ধিগ্যজমানাদিপ্রাণৈরিত্যর্থঃ । তথা এতন্তৈবাক্ষরত্ত রসেন ব্রীহি- 


প্রথমঃ খণ্ডঃ | প্রথমোহধ্যায়ঃ। ২৩ 


বাদিরপনিবৃত্তেন হবিষেত্যর্থঃ। যাগহোমাগ্যক্ষরেণ ক্রিয়তে; তচ্চাদিত্যম্‌ 
উপতিষ্ঠতে ; ততো ঝৃষ্্যাদিক্রমেণ প্রাণোহবঞ্চ জায়তে ; প্রাণৈরন্নেন চ যক্তন্তায়তে ; 
অত উচ্যতে অক্ষরন্ত মহিমা রসেনেতি ॥ ৯ 


আনন্দগিরিং।-_গুঁকারস্ত গুণত্রয়বতঃ সফলমুপাঁসনমুক্তম্। তথা চ বক্তব্যাভাবাৎ 
তেনেয়মিত্যাদিবা ক্যমনর্থকমিত্যাশঙ্ক্যাহ-_-অথেতি । স্ততেরানর্থক্যমাশঙ্ক্যাহ-_উপা- 
্তত্বা্দিতি। প্ররোচনৎ প্রশ্নপূর্ববকৎ প্রকটয়তি__কথমিত্যাদিনা । ত্রয়ী বিগ্ভাবর্তত 
ইতি সম্বন্ধঃ| ত্ররী বিগ্যেত্যস্ত উপচব্রিতার্থত্বং কথরতি- ত্রয়ীবিষ্তেতি। কিমিতি 
শ্রুতং তান্ত! ব্যাখ্যায়তে তত্রাহ__নহীতি । তন্তাঃ শ্বরূপলাভশ্তানাদিতেন হেত্বন- 
পেক্ষত্বাদিত্যর্থঃ | কর্মাপি কথমাশ্রাবণাদ্িভিরায্মানৎ লভতে, তত্রাহ__বর্মত্বিতি | 
প্রসিদ্ধিমেব প্রপঞ্চয়তি-_-কথমিত্যাদিনা। আধ্বর্যবহৌত্রোদ্গাত্রসমাহারন্ত দুরশপূর্ণ- 
মাসাদিঘসম্তবাৎ অগ্রিষ্টোমাদ্বিযু চ সম্ভবাৎ তভ্রিতরসমাহারাল্লিঙ্গাদোৎকারেণ 
প্রবর্তমানৎ ত্রয়ীবিহিতং কর্ম সোমযাগ ইতি প্রতিভাতীত্যাহ--লিঙ্গাচ্চেতি। 
স্ববত্যনোক্কৃতৎ কর্মেতি স্যায়াদোক্কারেণ বৈদিকম্ত কর্মণঃ স্থিতিরিতি স্ততিৎ বিধায় 
স্তত্যন্তরমাহ__তচ্চেতি। কথং পুনরক্ষরৎ কর্ণ পৃজ্যতে তত্রাহ__পরমাত্মেতি। 
তস্ত তংপ্রতীকত্বে কিং স্তার্দিতি চেৎ, তদ্বাহ_তদ্পচিতিরিতি । ননু কর্ণ 
পরমাত্মা৷ চেদারাধ্যতে, তহি তংপ্রতীকত্বাদক্ষবস্তাপি তেনারাধনং স্তাৎ; ন 
চেশ্বরস্তেনারাধ্যতে ইতি প্রমাণমস্তি, তত্রাহ--স্বকর্মণেতি। বর্ণশ্রমবিহিতেন 
কর্মণেশ্বরং প্রসাগ্ তত্প্রসাদবশাৎ ততফলং কর্তা গ্রাপ্রোতীতি ভগবতোক্তত্বাধীশ্বর- 
পৃজার্থং কর্মেতি গম্যতে । তথা চ তত্প্রতীকত্বাদোষ্কারস্ত তৎপুজার্থং কর্মেতি 
যুক্তমিত্যর্থঃ। বৈদ্ধিকৎ কর্মমাক্ষরপূজার্থমিত্যক্ষরৎ স্ব্ব। বিধাস্তরেণ স্তোতি__ 
কিঞ্চেতি। ঘজমানাদীত্যাদ্িপদেন পত্রী গৃহাতে । প্রাণৈস্ত্ররীবিহিতৎ কর্ম বর্তত ইতি 
সম্বন্ধঃ | স্তত্যন্তরমাহ--তথেতি । বথ। অক্ষরবিকারৈধজমানাঁদিগ্রাণৈর্বেদিকং কর্ধ 
প্রবর্ততে, তথেতি বাব । হ্বিধেত্যত্রাপি পুর্ববদন্বপ্নঃ। কথম্‌ খবিগািপ্রাণানাং 
হবিষশ্চাক্ষরবিকারত্বম অত আহ-যাঁগেতি। আদ্িশকোহনুক্রবৈদিককর্মসংগ্রহার্থঃ। 
“তম্মাদো মিত্যুদ্াৃত্য” ইত্যাদিস্বতেরিত্যর্থঃ | 

“অগ্ প্রাস্তাহুতিঃ সম্যগাদিত্যমুপতিষ্ঠতে। আদিত্যাজ্জায়তে বৃষ্টিবষ্টেরম্নং ততঃ 
প্রজাঃ॥৮ ইতি স্বৃতিমাশ্রিত্যাহ--তচ্চেতি। ঝুষ্ট্যাদীত্যা্দিশন্েনানস্ত গ্রজানাং 
চোৎপত্ত্যপকরণং সর্বমূচ্যতে । তথাপি কথমেতস্তৈবাক্ষরস্ত মহিমনেত্যার্দি, তত্রাহ__ 
প্রাণৈরিতি ॥ ৯ 

তাষ্যান্ববাদ ।_-অতঃপর এখন উপাশ্তত্ব নিবন্ধন লোকের রুচি সমুৎপার্দনার্থ 
এই অক্ষরের স্তরতি করিতেছেন। কি প্রকার? সেই এই প্ররুত (ওক্কার ) 
অক্ষর দ্বারা এই ধণ্বেদারি-রূপ ত্ররীবিষ্ঠ1 অর্থাৎ বেদ-বিহিত কর্ম, কেন না ত্রয়ী 
বিষ্ভা যে, [ বক্ষ্যমাণ] আশ্রবণাদি বিশিষ্টরূপে কখনও প্রবৃত্ত হয়, তাহ! নহে; 


পরস্ত, কর্মই সেইরূপে প্রবৃত্ত হয়, ইহাই প্রসিদ্ধ। কি প্রকারে? “ওম বলিয়াই 


২৪ ছান্দোগ্যোপনিষৎ | 


আশ্রধণ করে (শ্রবণ করায়), “ওম; বলিয়াই শংসন অর্থাৎ স্তোত্র পাঠ, 
করে; “ওম, বলিয়াই উদ্গান করে; ইত্যাদি চিহ্ন দর্শনে ইহা সোমযাগ 
বলিয়াই প্রতীতি হইতেছে। সেই কর্মও এই অক্ষরেরই পুজার জন্য; কেননা, 
উহা! পরমাত্মারই প্রতীক; সুতরাং যাহা তাহার পুজা, [ প্ররুতপক্ষে ] তাহা 
পরমাত্মারই পৃজ! | 'মানব স্বীয় কর্ম দ্বারা তাহার অর্চনা করিয়া সিদ্ধি লাভ 
করিয়া থাকে এই শ্থৃতিই ইহার প্রমাণ। অপিচ, মহিমা ও রস দ্বারা_ 
এই অক্ষরেরই মহিম বা মহত্ব অর্থাৎ খত্বিক্‌ (যজ্ঞ ব্রতী) ও যজমান প্রভৃতির 
প্রাণসমুহ দ্বারা [যজ্ঞ সম্পাদিত হয়]| সেইরূপ এই অক্ষরেরই রস দ্বারা 
অর্থাৎ ব্রীহি-ষবাদি-রস-নিষ্পন্ন হবি দ্বারা [নিম্পাদিত হয়]। অক্ষর দ্বারা যাগ 
হোমাদি কর্ম্ম অনুষ্ঠিত হয়; তাহ! আবার আদ্িত্যমগ্ডলে উপস্থিত হয়, তাহা হইতেই 
ক্রমে বৃষ্টি প্রভৃতিরূপে প্রাণ এবং অন্ন উৎপন্ন হইয়া থাকে ; প্রাণ এবং অন্নের দ্বারা! 
যক্ঞ সমৃদ্ধ হয়; এই জন্ত কথিত হইতেছে যে, অক্ষরের মহিম। ও রস দ্বারা ॥ ৯ 
তেনোভৌ কুরুতো। যশ্চৈতদেবং বেদ যশ্চ ন বেদ। 
নানা তু বিদ্যা চাবিদ্া চ; যদেব বিদ্যা করোতি 
শ্রদ্ধয়োপনিষদা, তদেব বীধ্যব্ভরং ভবতীতি খন্দেতন্তৈবাক্ষর- 


স্তোপব্যাখ্যানং ভবতি ॥ ১০ 
ইতি প্রথমাধ্যায়স্ প্রথমঃ খণ্ডঃ ॥ ১ ॥ 

উভৌ ( দ্বিবিধৌ। জনৌ ) তেন ( অক্ষরেণ ) [ কর্ম] কুরুতঃ| [কৌ তৌ?, 
ইত্যাহ ] যঃ চ ( যোহপি ) এবং ( যথোক্তৎ ) বেদ (জানাতি ), ঃ চ (যোইপি ) 
[ এবং ]ন বেদ্ব। বিদ্তা চ অবিদ্ভা! চ (অপি), নান! (ভিন্ন) তু (এব)। বিস্তয়া 
(জ্ঞানেন ) শ্রদ্ধয়া ( আস্তিক্যবৃদ্ধা৷ ), উপনিষদ ( যোগেন চ যুক্তঃ অন্) যত এব 
(কর্ম ) করোতি, ত২এব ( কর্ম ) বী্যযবত্তরৎ ( অতিশয়েন শক্তিশালি) ভবতি। 
ইতি ( এতৎ ) খলু (নিশ্চয় ) এতম্ত অক্ষরন্ত ( ওক্কারহ্ত) উপব্যাখ্যানৎ ( ব্যাখ্যা- 
মহিমকথনং ) ভবতি। 

যে লোক উক্তপ্রকারে এই অক্ষর-তত্ব জানে, আর যে লোক জানে না, উভরেই 
সেই অক্ষর দ্বার [ কর্ম ] করিয়া থাকে । কিন্তু বিদ্যা ও অবিদ্যা উভয়ই বিভিন্ন 
প্রকার ফলপ্রদ। [ কর্তা] বিদ্যা, শ্রদ্ধ! ও উপনিষৎ অর্থাৎ কর্ম্মকৌশলযুক্ত হইয়া 
যাহা করে, তাহাই অতিশয় বীধ্য-সম্পন্ন হইয়া থাকে । এইরূপই উক্ত অক্ষরের, 
ব্যাখ্য। হইয়া থাকে ॥ ১০ ও 


প্রথমঃ খণ্ড ] প্রথমোহধ্যায়ঃ | ২৫ 


প্রথমাধ্যায়ে প্রথম খণ্ডের অনুবাদ । 
শাক্কর-ভাষ্যম্‌।-_তত্রাক্ষরবিজ্ঞানবতঃ কর্ম্ম কর্তব্যমিতি স্থিতমাক্ষিপতি-__তেনা 
ক্ষরেণ উভৌ-_যশ্চ এতদক্ষরমেবং ব্যাখ্যাতৎ বেদ, যশ্চ কর্মমাত্রবিৎ অক্ষরযাথাত্মযং 
নবেদ; তৌ উতৌ, কুরুতঃ কর্ম । তয়োশ্চ কর্মসামর্থ্যা্দেব ফলং স্তাৎ, কিং তত্র 
অক্ষরযাথাত্মবিজ্ঞানেন? ইতি দুষ্টং হি লোকে হরীতকীং ভক্ষয়তোঃ তত্র 
সাভিজ্ঞেতরয়োঃ বিরেচনম্‌। নৈবম্‌ যম্মাৎ নানা তু বিদ্কা চ অবিষ্ঠা চ; ভিন্নে হি 
বিগ্ভাবিগ্কে। তুশব্ঃ পক্ষব্যাবৃত্ত্যর্থ; ॥ 

ন ওষ্কারন্ত কন্মাঙ্গতমাত্রবিজ্ঞানমেব রসতমাপ্তি-সমৃদ্ধিগুণব্‌বিজ্ঞানং, কিং তহি? 
ততঃ অভ্যধিকম্। তম্মাৎ তদঙ্গাধিক্যাৎ ফলাধিক্যং যুক্তমিত্যভিপ্রায় ৷ দুষ্ট হি 
লোকে বণিক্‌-শবরয়োঃ পঞ্মরাগাদিমণিবিক্রয়ে বণিজো বিজ্ঞানাধিক্যাৎ ফলাধিক্যম্‌। 
তম্মাদ্‌ যদেব বিচ্তায়া বিজ্ঞানেন যুক্তঃ সন করোতি কর্ম, শ্রদ্ধরা শ্রদ্দধানশ্চ সন 
উপনিষদ যোগেন যুক্তশ্চত্যর্থঃ । তদেব কর্ম বীর্ধ্যবস্তরম-_-অবিদ্বৎ-কণ্্রণঃ অধিক- 
ফল ভবতীতি। বিদ্বৎকর্ম্মণে! বীর্ধ্যবস্তরত্ববচনাৎ অবিদ্ুযোহপি কর্ম বীর্ধযবদেব 
ভবতীত্যভিপ্রারঃ | ন চ অবিদ্বষঃ কর্মণি অনধিকারঃ, 'উষন্ত্যে কাণ্ডে অবিছুষামপি 
আত্িজ্যদর্শনাৎ। রসতমাপ্ডিসমৃদ্ধি-গুণবদক্ষরমিত্যেকমুপাসনম্‌ ; মধ্যে গ্রযত্ান্তরা- 
দর্শনাৎ। অনেকৈহি বিশেষণৈঃ অনেকধা উপাস্তত্বাৎ খলু এতন্তৈব প্রক্কৃতন্ত 
উদ্গীথাখ্যস্ত অক্ষরস্ত উপব্যাখ্যানং ভবতি ॥ ১০ 


ইতি প্রথমাধ্যাযন্ত প্রথমথওভাষ্যম্‌॥ ১ 


আনন্দগিরিঃ ।-_অক্ষরল্ত স্তৃত্য। মহীরুতত্বাদ্ুপাসনে সিদ্ধে কিমুত্তরেণ গ্রন্ঠেনেত্যা- 
শঙ্ক্যাহ__তত্রেতি। পূর্বশ্মিন্‌ সন্দর্তে স্ততিবশাদক্ষরবিজ্ঞানে কর্তব্যে তম্নিষ্পাপ্ং 
কর্ম তদ্বিজ্ঞানবতোইমুষ্টেয়মিতি স্থিতৎ তথা ক্ষেপ্ত মুত্তরং বাকা মিতঃ। আক্ষেপাক্ষ- 
বাণি ব্যাচ্টেতেনেত্য।দিন।। নন্ু কর্মকর্তৃত্বে বিদ্বদ্ববিদ্রষোবিদ্ধানেব তৎ- 
ফলমশ্,তে নাবিদ্বানিতি কথমিত্যাশক্্যাহ__তয়োশ্চেতি। ইতি শবস্বক্ষিপতীত্য- 
নেন সংবধ্যতে । কথং বিদ্ব্দবিদুষোরবিশিষ্টং ফলমিত্যাশঙ্ক্য দৃষ্ঠান্তমাহ-__দৃষ্টৎ 
হীতি। বিমতং ন স্বতন্রফলমঙ্জ্ঞানত্বাৎ আজ্যাবেক্ষণবদিতি প্রাপ্তে প্রত্যাহ-_ 
নৈবমিতি। হেতৃত্বেনাবতারিত বাক্যং ব্যাচষ্টে_ভিন্নে হীতি। বিদ্ধোপালনা 
কর্াবিদ্া তয়োভিনত্বং পৃথকৃফলবত্তবং তন্ন বিদ্যা-বৈযথ্যমিত্যর্থঃ | বিদ্ায়াঃ ম্বতত্- 
ফলবত্বং নাস্তীতি পক্ষন্ত ব্যাবৃত্তিপ্রকারমেব প্রপঞ্চয়তি-_নেত্যাদিনা। অলজ্ঞানাদ- 
গুণবদক্ষরজ্ঞানন্ত আধিক্যে ফলিতমাহ-_তন্মাদিতি। তদঙ্গং কর্মাঙ্গমুদ্গীথমাত্র- 
জ্ঞানং তন্মাদাধিক্যাদবিশিষ্টাক্ষরজ্ঞান্তেতি যাবৎ। যত্তুপুনরুত্ঞৎ তয়োম্চ কর্ণ, 
সামর্থাদেব ফলং স্তার্দিতি তত্রাহ-দৃষ্টৎ হীতি। যত্বলজ্ঞানত্বাদিতি তৎকিমঙ্গত্বে 


২৬ ছান্দোগ্যোপনিষৎ। 


সতি জ্ঞানত্বং কিং বাশ্রিত্য বিহিতত্বমথবৈতদেব জ্ঞানত্ববিশেধিতম্। নাস্ভাঃ। 
তন্নির্ধারণানিয়মন্তায়েনাসিদ্ধেঃ ৷ ন দ্বিতীয়ে! গোর্দোহনে ব্যভিচারাৎ। ন তৃতীয়ে। 
ৃষ্টান্তন্ত সাঁধনবিকলত্বাৎ আজ্যাবেক্ষণন্তা শ্রিত্য বিধ্যুদ্বাহরণব হিভূতিত্বাদঙগস্বন্ধজ্ঞানত্ব- 
মাত্রেণ দ্টান্তত্বে সত্যঙ্গত্বোৌপাধেঃ সম্ভবাদিত্যভিপ্রেত্য জ্ঞানাধিক্যে ফলাধিক্য মিত্য- 
ত্রানস্তরবাক্যৎ যোজরতি-_-তন্মার্দিতি। বিজ্ঞানমুদ্গীথা্ঙ্গমাত্রবিষয়মুপাসনাতি- 
রিক্তিং তেনেতি যাবৎ ৷ যোগে। দেবতার্দি বিষয়মুপাসনম্‌। ইতিশবান্তদর্থসমাপ্রযর্থ; | 
তন্রৈবার্থসিদ্ধমর্থ, কথয়তি-__বিদ্রদিতি । নন্বর্থী সমর্থে! বিদ্বানপধুর্দস্তশ্চ কর্মণ্যধি- 
কারীত্যঙ্গীকারাদবিদ্রষঃ তল্লক্ষণানা ক্রাস্থস্ত অনধিকারাৎ কথং ততকর্ম্ম বীর্যযবদ্দিতি 
প্রতিজ্ঞায়তে তত্রাহ__-ন চেতি। ওধন্ত্য উনস্তিসম্বন্ধে মটচীহতেধিত্যাদিকে ত্মিন্‌ 
্রস্থজাঁনে বিদ্যাহীনানামপি কর্ানুষ্ঠানৎ দরশ্তঠতে প্রন্তোতর্ষা দ্বেবতেত্যাদে তাৎ 
্দেবিদ্বানিতাদিলিঙ্গাৎ। তম্মাদবিদ্ষোষপি কর্্রণাধিকারঃ | অধিকাগ্রিলক্ষণে 
তু জ্ঞানাভাবেহপি দ্রব্যাদিজ্ঞানমাত্রেণ বিশেষণসিদ্ধিরিত্যর্থঃ। গুণবদক্ষরজ্ঞানৎ 
তন্নফলম্‌ ইতুক্তম্‌। তত্ত, পসতমগ্ডণবদক্ষরবিষয়মেকমুপাঁনম্‌ | তত্র চ বিধুযুন্দেশে 
ফলন্তাশ্রতত্বেহপি বিশ্বজিন্নায়েন বা তৎকল্যতে। আপ্তিগুণবতঃ সমৃদ্ধিগুণ- 
বতশ্চাক্ষরন্ত দ্বে বিজ্ঞানে 'প্রত্্যেকৎ ফলশ্রুতেঃ। তথাচাত্র ত্ীণুপাঁসনানি পৃথক্‌- 
ফলাশি বিবঙ্ষিতাশীতাযত আহ-_রসঙুমেতি। ন তাবদ্দিহোপাসীতেতিবিধিব্যতি- 
রেকেণ মধ্যে বিধ্যস্তরমুূপলশ্যতে । ন চাপয়িতা হ বৈ কামানামিত্যাদ্িবাক্যে ফল- 
শ্রত্যা বিধিরুঘ্নেয়ঃ। রসতমগ্রণবদক্ষরবিজ্ঞানবিধৌ ফলাকাক্কিণার্থবাদস্থফলাং- 
শান্বয়েন অনেক গুণবর্দেকবিজ্ঞ!নবিধিসম্তবে বিধিভেদকল্পনাযোগান্নো খন্বার্থবাদিক- 
ফলবৎ অনেকবিশেষণকৈকোপাসন-বিষয়বিধ্যস্থাপগমেন বাক্যৈক্যসন্তবে বাকাৎ 
ভেত্ত,মুচিতম্‌। এতেন বিশ্বজিন্নায়ো নিরস্তঃ। বাত্রিসত্রন্াযস্ত প্রকুতাবিরোধীতি 
ভাবঃ। তন্টোপব্যাখ্যানমিত্যুক্তস্তোপসংহারবাকাৎ খন্বেতস্লেত্যাদি, তব্রৈতচ্ছব্দেন 
প্রকৃতাকর্ষণে কারণমাহ-_অনেকৈরিতি । রসতমাপ্তিসমুদ্ধিবূপাণানেকানি বিশেষ- 
ণানি তৈবিশিষ্টত্বেনাক্ষরস্তানেকপ্রকারেশ উপান্ত্বাৎ। প্রকারভেদেপ্যুপাস- 
নৈকান্ত প্রাগেবোক্তত্বাৎ প্ররুতশ্তৈবাক্ষরপ্তৈতছপব্যাখ্যানৎ যৎখলু বিহিত- 
মিত্যর্থঃ ॥ ১০ 


ইতি প্রথমাধ্যায়ন্ত গ্রথমঃ খণ্ডঃ ॥ ১ 

ভাষ্যান্ুবাদ | তন্মধ্যে অক্ষর-জ্ঞানসম্পন্ন ব্যক্ষিরই কর্ধান্ুষ্ঠান আবশ্তক, (অন্টের 
নহে), পূর্বোক্ত এইরূপ ব্যবস্থার দোষ প্রদর্শন করিতেছেন--যে লোক এই 
ব্যাখ্যাতপ্রকারে অক্ষরকে জানে, আর যে লোক কেবল কর্মমাত্র জানে--অক্ষরের 
যথার্থ তত্ব জানে না, তাহারা উভয়েই কর্ করিয়া থাকে । কর্মশক্তিবলেই যদ্দি 
তাহাদের ফল লাভ হয়, তবে আর তন্নিমিত্ত অক্ষরযাথাত্ম্বিজ্ঞানের প্রয়োজন কি? 
লোকেও দেখ যায়, ছুই জনে হরীতকী ভক্ষণ করিলে, যে জন হরীতকীরসে অভিজ্ঞ 
( গুণাগুণ জানে ), আর যে জন অনভিজ্ঞ তছুভয়েরই সমানভাবে বিরেচন হইয়। 


প্রথমঃ খণ্ড ] প্রথমোহ্ধ্যায়ঃ ২৭ 


থাকে। না-এরপ আপত্তি হইতে পারে না; যেহেতু বিদ্যা ও অবিদ্ধা নানা, 
অর্থাৎ বিদ্কা ও অবিষ্বা উই বিভিন্ন প্রকার ফলগ্রদ। "তু? শবটি পূর্বোক্ত 
আপত্তি খণ্ডনার্থ [প্রযুক্ত হইয়াছে ]| 

[ অভিপ্রায় এই যে, ] ওক্কারের কেবল কর্মাঙ্গত্ব-জ্রানই যে, রসতমত্ব আপ্তি ও 
সমৃদ্ধিগুণের বিশেষ জ্ঞান, তাহা নহে; তবেকি? তদপেক্ষা আরও অধিক; 
স্থতরাং ওজ্কারের ভ্তানাংশেও আধিকা থাকায় ফলাংশেও আধিক্য হওয়া যুক্তি- 
সঙ্গত। দেখাও যায়, পল্নরাগ প্রভৃতি মণির বিক্রুয়ে, বণিক্‌ ও শবর, এই উভয়ের 
মধ্যে জ্ঞানাঁধিকয বশতঃ বণিকের ফলাধিক্য (আধিকা লাভ) ঘটিয়া থাকে । অতএব, 
বিদ্যা অর্থাৎ রহন্ত-বিজ্ঞানযুক্ত, শরদ্ধাযুক্ত, এবং উপনিষতযুক্ত অর্থাৎ যৌগসম্পন্ন ব্যক্তি 
যাহাই করে, তাহাই অর্থাৎ সেই কর্মই বীর্যাবত্তর হয়, অর্থাৎ অজ্ঞের কর্ম অপেক্ষা 
আর্ধক ফল হয়। অভিপ্রায় এই যে, বিদ্বানের কর্নকে 'বী্ধযবত্তর' বলায় বুঝিতে 
হইবে, অক্রের কর্মও নিশ্চয়ই বীর্ধ্যবৎ হইয়া থাকে, (বিফল হয় না); কিন্ত 
অবিদ্বানের যে কর্মে একেবারেই অধিকার নাই, তাহা নহে। যেহেতু ওঁষস্তি-প্রশ্ন 
কাণ্ডে কর্মবিজ্ঞানবিহীন ব্যক্তিবর্গেরও আধিজা (যাক্তিকত|) দৃষ্ট হয়। [বুঝিতে 
হইবে, ] রসতম, আপ্তি ও সমৃদ্দিগুণবিশিষ্টূপেই অক্ষরের একটি উপাসনা বিহিত 
হইয়াছে ; কেন না, মধ্যে আর কোন প্রকার প্রযত্্ের উল্লেখ বাঁ ব্যাখ্যা দেখা যায় 
না। অনেক বিশেষণযোগে অনেকপ্রকারে অক্ষরের উপাসনা করিতে হয়; 
অতএব [ বুঝিতে হইবে, ] এইরূপ যে ব্যাখ্যা হইতেছে, ইহা, প্রস্তাবিত এই উদ্‌- 
গীথনামক অক্ষরেরই ব্যাখ্য| (১০ )॥ ১০ 


প্রথমাধ্যায়ে প্রথম খণ্ডের ভাব্যান্ুবাদ ॥ 


(১*) তাৎপযা-_ইতাপূর্বেব যে সমস্ত কথ! বলা হইয়াছে, তাহাতে বুষা গিয়াছে যে, 
যাহার! কন্ধাক্ষবিষয়ে জ্ঞানসম্পন্ন, তাহাদেরই কণ্ধানুষ্ঠানে অধিকার । কিন্তু যাহার! কন্মীঙ্গবিষয়ে 
যথাযখ জ্ঞান লাভ করে নাই, তাহাদের কণ্মানুষ্ঠানে অধিকার নাই। এখন বলা হইতেছে যে, 
ওরূপ বাবস্থা! শ্রুতির অভিপ্রেত নহে? শ্রুতি সাধারণত; জ্ঞানী ও জ্ঞানহীন, উভয়েরই 
কন্মাধিকার অনুমোদন করিতেছেন । তন্মধো এইমাত্র বিশেষ যে, যাহারা কর্ধাঙ্গবিষয়ে 
জ্ঞানসম্পন্ন হইয়া কর্ধানুষ্ঠান করে, তাহাদের অনুষ্টিত কর্ণোে অধিকতর ফল লাভ হয়, আর 
যাহারা শুধু কর্শমাত্র জানিয়াই বর্শানুষ্ঠান করে, তাহাদের কর্শে তাদৃশ বিশেষ লাত হয় না, 
কর্মের নির্দিষ্ট ফল মাত্র হইয়া থাকে । অতএব, জ্ঞানী ও অজ্ঞান, সকলেরই কর্ধানুষ্ঠানে তুল্য 
অধিকার, ইহাই শ্রুতির অভিমত । 


প্রথমাধ্যায়ে 
দ্বিতীয়: খণ্ডঃ। 


দেবান্থর৷ হ বৈ যত্র সংযেতিরে উভয়ে প্রাজাপত্যাঃ তদ্ধ 
দেবা উদগীথমাজহ্বরনেনৈনানভিভবিষ্যাম ইতি ॥ ১১॥ ১ 


প্রাজাপত্যাঃ (প্রজাপতেঃ জ্ঞান-কর্্মাধিকৃতন্ত পুরুষন্ত অপত্যানি, তহ্ততবত্বাৎ) 
হ বৈ ( ইতি পুরাবৃত্তস্চকৌ নিপাতৌ ) উভয়ে দেবামুরাঃ (দেবাশ্চ অস্ুরাশ্চ) ঘত্্র 
(যদ্র্থং) সংযেতিরে (পরম্পরাভিভবায় যুদ্ধং কৃতবন্তঃ); তত (তত্র) হ (কিল) দেবাঃ 
অনেন (কর্মণা) এনান্‌ (অন্থুরান্‌ ) অভিভবিষ্যামঃ, ইতি ( ইথং নিশ্চিত্য ) উদগীথৎ 
(ওঁদ্‌গাত্রং কর্ম) আঙ্গহ্‌ঃ, আহতবন্ঃ (কুতবস্তঃ)। অত্র দেব শবেন দীপ্তিশীলাঃ 
সাবিক্য ইন্দিয়বৃত্তযঃ, 'অন্থর-শবেন চ অন্থধু স্বন্ব-প্রাণনাদিক্রিয়াস্র রতত্বাৎ 
তৎ প্রধান! রজস্তমোমধ্য ইন্িয়বৃত্তয় উচ্যন্তে । 

প্রা্জাপত্য অর্থাৎ জ্ঞান ও কর্মাধিকারী পুরুষ হইতে সমুতপন্ন দেবতা ও অসুর, 
এই উভয় সম্প্রদায় যে বিষরে পরস্পর অভিভবার্থ যুদ্ধ করিয়াছিল, তাহাতে দেবগণ, 
“ইহা দ্বারাই ইহাদ্দিগকে অভিভূত করিব” এই মনে করিয়। উদশীথ অর্থাৎ উদগাতার 
কার্ধ্য অশ্ুষ্ঠান করিয়াছিলেন ॥ 

শাহ্কর-ভাষ্াম্‌।__দেবান্থুরাঃ দেবাশ্চাস্ুরাশ্চ; দেবা দ্বীব্যতেন্দ্যোতনার্থন্ত 
শান্ত্রোতাসিতা ইন্দিয়বত্তয়ঃ ৷ অন্ুরান্তদ্বিপরীতাঃ, ম্বেঘেব অন্তুযু বিঘগ্বিষয়াস্থ 
প্রাণনক্রিয়াস্থর রমণাৎ স্বাভাবিকান্তমআত্মিকা ইন্দিয়বৃত্বয় এব। হু বৈ ইতি 
ুর্ববৃত্তোস্তীসকৌ নিপাতৌ। যত্র যন্সি্নিষিত্তে ইতরেতরবিষয়াপহারলক্ষণে 
সংযেতিরে-_সম্পূর্ধস্ত যততেঃ সংগ্রামার্থত্বমিতি সংগ্রামৎ কৃতবস্ত ইত্যর্থঃ | শান্ত্ীয়- 
প্রকাশবৃত্ত্যভিভবনায় প্রবৃত্তাঃ স্বাভাবিক্যঃ তমোরূপ! ইন্দিয়বৃত্তয়ঃ অন্ুুরাঃ ; তথা 
তদ্বিপরীতাঃ শশান্ার্থবিষয়-বিবেকজ্যোতিরাত্বানো দেবাঃ স্বাভাবিকতমোরূপা- 
সুরাভিভবনায় প্রবৃত্ত ইতি অন্টোন্তা ভিতবোস্তবরূপঃ সংগ্রাম ইব সর্বপ্রাণিষু প্রতি- 
দেহৎ দেবানুর-সংগ্রামঃ অনাদিকালপ্রবুত্ত ইত্যভিপ্রায়ঃ। স ইহ শ্রত্যাখ্যায়িকা- 
রূপেণ ধর্মাধর্্োৎপর্তি-বিবেক-বিজ্ঞানায় কথ্যতে প্রাণবিশুদ্ধিবিজ্ঞান-বিধিপরতয়। | 
অত উভয্নেংপি দেবাসুরাঃ প্রজাপতেঃ অপত্যানীতি প্রাজ্াপত্যাঃ ৷ প্রজাপতিঃ 
কর্ধজ্ঞানাধিকৃতঃ পুরুষঃ। “পুরুষ এবোক্থময়মেব মহান্‌ প্রজাপতিঃ* ইতি 
শ্রত্যন্তরাৎ। তন্ত হি শাস্ত্রীয়াঃ স্বাভাবিক্যশ্চ করণবুত্তয়ো বিরুদ্ধাপত্যানীব. 


দ্বিতীয়ঃ খণ্ড ] প্রথমোহধ্যায়ঃ। ২৯ 


তছন্ভবত্বাং। তত তত্রোৎকর্ষাপকর্ষলক্ষণনিমিত্তে হ দেবা! উদশীথম্‌ 
উদগীথভক্তুযপলক্ষিতম্‌ ওুদ্গাত্রং কর্ম আজহুঃ আহতবস্তঃ। তম্তাপি 
কেবলস্ত আহরণাসন্তবাৎ জ্যোতিষ্টোমাগ্ভাহতবস্ত ইত্যভিপ্রায়ঃ। তৎ কিমর্থ- 
মাজহ্‌ঃ, ইত্যুচ্যতে-_অনেন কর্ণ! এনান্‌ অন্থ্রান্‌ অভিভবিষ্যাম ইত্যেবমভিপ্রায়াঃ 
সন্তঃ॥ ১ 


অথ প্রথমাধ্যায়স্ত দ্বিতীয়ঃ খণ্ডঃ 


আ'নন্দগিরিঃ।__গুত্রয়বিশিষ্টমুদগীথা বয়বভূতমোক্কীরাখামক্ষরং পরমাত্মপ্রত্তীকং 
তদবৃদ্ধ্যোপা শ্তমিতুাপদিষ্টম্‌, ইদানীং তন্তৈবাক্ষবস্তাধ্যাআ্মধিদৈবভেদেন আদিত্যপ্রাণ- 
ৃষ্ট্যোপাসনং বিবক্ষন্‌ কপ্ডিকান্তরমবতারয়তি__ দেবানুর! ইতি। তত্রাক্ষরাণি 
ব্যাচিখ্যানুরপ্রতিভাব্যুদবাসার্থৎ বিবক্ষিতৎ সমাসং দর্শয়তি-_দেবাশ্চেতি। দ্বেব- 
শব্দনিষ্পত্তিপ্রকারৎ সুচয়তি__দেবা ইতি । দীব্যতিষ্ভেণতনার্থঃ, “দিবু ক্রীড়াবিজি- 
গীষাব্যবহারদ্য তিস্ততিমোদমদস্বপ্নকান্তিগতিযু* ইতি দর্শনাৎ; তত্ত চাজন্তস্ত সতি 
গুণে কর্তরি যথোক্তরূপসিদ্ধিরিতার্থঃ। তে চ গ্যোতক1 দ্রেব। রূঢ়েরিন্দাদয়ো 
ভবিষ্য্তীত্যাশঙ্ক্যাহ__শীন্ত্রেতি। ইত্যধ্যাত্মমিত্যুপসংহারবিরৌধাৎ প্রসিদ্ধেরেব 
হেয়ত্বা্রপাসকশরীরম্থ-করণাবন্থ। দেবাঁঃ সত্বাত্মবকাঃ শাস্ত্রান্থসারিণে। দ্েবশব্দবাচ্যা 
ইত্যর্থঃ। তথা অধ্যাত্বমন্থুরা বিরোচনাদয়ঃ স্তারিতযাশঙ্কা পূর্ববহূপসংহ্থাববিরোধ- 
মতিপ্রেত্যাহ__অস্কুরা ইতি । অস্তুরা ইন্দি়বুত্তয় এবেতিসম্বন্ধঃ ৷ সাত্বিকেন্ত্িয়- 
বুত্তিভো!৷ বৈপরীত্যৎ তাসামস্থরত্বসিদ্ধার্থৎ দর্শয়তি_-তদ্বিপরীতা ইতি। তাসা- 
মন্থরশব্বাচ্যত্বে নিমিততাস্তরমাহ-_স্বেঘেবেতি । বিঘগ্বিষয়াস্ত বিঘঞ্চে! নানা গতয়ে। 
বিষয়! বাসাং তাম্থিতি যাবৎ | প্রাণনক্রিয়াস্ত জীবনানুকুলপ্রাণচেষ্টাম্থিত্যর্থঃ | 
তদেব স্ফোরয়তি-_শ্বাভাবিক্য ইতি। শান্ত্রাপেক্ষামস্তরেণৈব স্বভাববশাৎ প্রবর্ত- 
মানত্বং স্বাভাবিকত্বম। তথা চ শাস্ত্রীয়েন্ডিয়বুত্তিভ্যে। বৈপরীত্যমমুষামতিবিশদ- 
মিত্যর্থঃ। বৈপরীত্যান্তরমাহ-তম আত্মিকা ইতি। কথং 'মিথো বিষয়াপহারং 
নিমিত্তীকৃত্য দ্েবানামন্থুরাণাং [চ) সংগ্রামোইভূৎ, ইত্যপেক্ষায়ামান্থরীৎ বৃত্তিং 
প্রকটয়তি-_ শাস্ত্রীয়েতি। দৈবীৎ বৃত্তিং প্রথয়তি তথেতি। দ্েবানামুক্তাস্থর- 
বৈপরীত্যৎ শ্ফটযতি-_শান্ত্রেতি। স্বাভাবিকঃ শান্ত্রানপেক্ষস্তমোরূপপাপা। অস্ুরঃ 
পরিচ্ছেদাভিমানঃ, তস্ত তিরস্করণার্থ মিতি যাবৎ । উক্তমাধ্যাত্মিক-সংগ্রামৎ নিগময়তি 
--*ইত্যান্তোন্তেতি । উক্তরীত্যা যথোক্তানাং দেবানামন্থুরাণাং চ পরাভিভবঃ 
স্বোন্ভবশ্চ, ইত্যেবংরূপঃ অংগ্রামঃ প্রতিদেহম্‌ অনাদ্িকালপ্রবুত্তঃ, যথা দেবাসুর- 
সংগ্রামস্তথেতি যোজনা । কিমর্থং পুনরপুরুযার্থনূপো দেবান্র-সংগ্রামঃ শ্রত্যা 
শ্রাবাতে? তত্রাহ--স ইহেতি। স হি সংগ্রামোহস্মিন্‌ প্রকরণে প্রাণস্ত বিগুদ্ধি- 
বিষয়ং বিজ্ঞানং বিধাতুং প্রবৃত্তঃ। তথা শ্রত্য! কথারপেণাখ্যায়তে,_ইন্জিয়াণাং 
বিষয়বৈমুখ্যে ধর্মঃ স্তাৎ, তেষাং তদাভিমুখ্যে পাপস্তোৎপত্তিরিতিবিবেকবিজ্ঞান সিদ্ধার্থং 
চ আখ্যারিক। প্রণীয়তে । তন্মাদিন্দিয়াণাং প্রবত্বতো বিষয়প্রাবণ্যৎ পরিহর্তবাম্‌। 


১০ ছান্দোগ্যোপনিষৎ | 


তদবৈমুখ্যৎ চ তেষাং শ্রেয়োধিভিরযত্াদাধেয়মিতি ভাবঃ। যজমানপ্রাণানামেব 
দেবাস্ুরভাবস্তোক্তত্বম্‌ অতঃশব্দার্থঃ। প্রজাপতিশবান্ত রূটমর্থমপাকত্য বিবক্ষিত- 
নর্থমাহ__ প্রজাপতিরিতি | উক্তরূপঃ পুরুষঃ প্রজাপতিরিত্যত্র গমকমাহ-_পুরুষ 
এবেতি। কথং পুনর্বথোক্তানাং দেবাস্্রাণাং তদপত্যত্বম্‌? তত্রাহ--তশ্ত হীতি। 
ত্রেত্যুক্তৎ সংগ্রামনিমিত্তৎ পরামৃশতি__তত্তত্রেতি। দ্বেবানামুত্কর্ষোহপকর্ষশ্চ 
অস্থ্রাণামিত্যন্মিন্লিমিত্তে  কথমুদ্গীথভক্ত্যাহরণম্‌? ইত্যাশঙ্ক্যাহ__উদ্গীথেতি। 
লক্ষিত-লক্ষণান্ায়ৎ  সুচয়তি-_তত্তাপীতি। উদগীথভক্তেবিবেতি অপেরর্৫থঃ। 
তধাহরণপ্রয়োজ নং প্রশ্নপূর্ববকৎ কথয়তি__তৎকিমর্থমিত্যা্দিনা ॥ ১ 


ভাষ্যান্ুবাদ | দেবা শুরগণ অর্থাৎ দেবতাগণ ও অস্থরগণ ; প্রকাশার্থক “দ্বিব, 
ধাতু হইতে নিষ্পন্ন দেব অর্থ-_শান্ত্জ্ঞানোজ্জল ইন্জিয়নৃত্তিসমূহ, আর অস্থর অর্থ 
দেবতার বিপরীত; কেননা, উহার! বিবিধ বিষয়ান্ুগত স্ব স্ব প্রাণধারণ কার্য্যেই 
সন্তষ্ট বা রত থাকে অত এব স্বভাবসিদ্ধ তমোময ইন্দিয়বৃত্তিসমূহ ; “হ বৈ” এই দুইটি 
পুর্ববৃত্তাস্তহচক নিপাত | যাহাতে-_যে উদ্দেশ্টে, অর্থাৎ পরস্পর পরস্পরের বিষয় 
অপহরণের উদ্দেশ্তে সংগ্রাম করিরাছিল। সংপূর্বক “ঘত্ ধাতুর অর্থ সংগ্রাম 
(যুদ্ধ)। শান্ত্রান্ুযায়ী প্রকাশবৃত্তির অভিভবে প্রবৃত্ত স্বাভাবিক তমোময় ইন্দিয়- 
বৃত্তিনিচয় এখানে অন্ুর'-পদবাচ্য । সেইরূপ তর্বিপরীতম্বভাব শাস্ত্রীর্ঘ বিষয়ে 
বিবেকজ্ঞানম্বূপ দেবগণ৪ আবার স্বভাবসিদ্ধ তমোবৃত্তিরপ অন্থরগণের স্বতই 
পরাভবার্থ প্রবৃত্ত আছেন। অভিপ্রায় এই যে, লৌকিক সংগ্রামের স্তায় উক্তপ্রকার 
পরম্পরকর্তৃক পরস্পরের অভিভব ও উদ্ভবরূপ দেবাস্ুরসংগ্রাম প্রত্যেক প্রাণীর 
প্রত্যেক দেহেই অনার্দি কাল হইতে চলিয়া আসিতেছে ; কিসে ধর্ম হয় আর কিসে 
অধর হয়, এতদ্বিষয়ে বিবেকজ্ঞান সমুতপা্দনার্থ প্রাণের বিশুদ্ধি বিধানের উদ্দেশ্টে, 
এখানে শ্রুতি সেই বৃত্তিদ্ধয়ের পরস্পর অভিভাব্যাভিভাবক-ভাবকেই আখ্যায়িকারূপে 
নির্দেশ করিতেছেন । 


এই কারণে দেবতা ও অনুর, উভয়েই প্রজাপতির অপত্য; ন্তৃতরাং 
'প্রাজাপত্য'-পদ্দবাচ্য । এখানে প্রজাপতি অর্থ- কর্ম ও জ্ঞানে অধিকারী 
পুরুষ); কারণ, অন্তশ্র্তিতে আছে__পুরুষই উক্থ এবং ইনিই মহান্‌ প্রজা- 
পতি।' তাহার যে শাস্ত্রান্যায়ী ও স্বাভাবিক ইন্দ্িয়বৃত্তিনিচয়, তৎসমুদয় তাহা 
হইতে উৎপন্ন হয় বলিয়া, তাহারই বিরুদ্ধন্বভাব ব৷ বিরোধশীল সন্তানস্থানীয় । 
উৎকর্ষাপকর্ষের কারণীভূত সেই যুদ্ধে দেবগণ উগীথ অর্থাৎ উদগীথ-ভক্তি সংসথষ্ট 
ওঁঁগাত্র কর্ম ( উদগাতারা। যাহ পাঠ করিয়া থাকেন, তাহা) আহরণ করিয়া- 


দ্বিতীয়; থণ্ডঃ ] প্রথমোহধ্যায়ঃ | ৩১ 


ছিলেন, অর্থাৎ সেই কর্মের অনুষ্ঠানে প্রবুত্ত হইয়াছিলেন। ইহারও অভিপ্রায় 
এই যে, কেবলই উদগীথের অনুষ্ঠান সম্ভব হয় না, [ সুতরাং বুঝিতে হইবে, ] 
জ্যোতিষ্টোমাদি ক্রিয়ার অনুষ্ঠান করিয়াছিলেন। কি উদ্দেপ্তে উদ্গীথ আহরণ 
করিয়াছিলেন, তাহা৷ কথিত হইতেছে-_এএই কর্ধ দ্বারা এই অস্গরগণকে অভিভূত 
করিব” এইরূপ অভিপ্রায়-সম্পন্ন হইয়া আহরণ করিয়াছিলেন ॥ ১১ ॥ ১ 

তে হ নাসিক্যং প্রাণমুর্গাথমুপানাঞ্চক্রিরে, ত*% হান্রাঃ 
পাপ্না বিবিধুণ্ঠ তম্মাত্তেনোভদ্বং জিত্রতি স্্রভি চ ছুর্গন্ধি চ) 
পাপ্যনা হোষ বিদ্ধঃ ॥ ১২ ॥২ 

| অনন্তরংচ)] তে (দেবাঃ) হ (হতি পুরাবুত্ত গ্োতকং) নাপিক্যং 
( নাসিকারাং তবং মুখ্যৎ) প্রাণম্‌ উদগাথম্‌ ( উদশীথকর্তীরম্‌ উদগাতৃত্বেন ইত্যথঃ ) 
উপাসাঞ্চক্রিরে ( উপাসনাৎ কৃতবন্তঃ)। অস্ুরাঃ হ (কিল) তং (প্রাণৎ ) পাপন 
( ন্গন্ধগ্রহণ-সামর্থযাভিমানেন ) বিবিধুঃ (বিদ্ধবন্তঃ, প্রাণঃ খপু পাপসঙ্গদোষেণ 
সংস্থষ্ঠো বহুব ইত্যাশয়ঃ)। হি (যম্মাৎ) 'এষঃ (ঘ্বাণাধিঠিতঃ প্রাণঃ) পাপৃান। 
বিদ্ধঃ, তন্মাৎ (হেতোঃ) তেন (ঘ্রাণেন ) সুরভি ( স্তগন্ধি ) চ, ছুর্ান্ধি চ, উভয়ম্‌ 
(অপি) জিপ্রতি (গৃহ্াতি ), লোক ইতি শেনঃ। 

অনন্তর দ্বেবগণ নাসিকাধিষ্টাতা প্রাণকে উদগাতৃরূপে ( উদগীথানুষ্ঠানার্থ ) 
উপাসনা করিয়াছিলেন, অস্তুরগণ তাহাকে পাপবিদ্ধ করিয়াছিলেন। যেহেতু 
প্রাণ পাপবিদ্ধ হইয়াছিল, সেই হেতু লোকে তাহ দ্বারা (প্রাণাধিষ্ঠান প্াণেন্জিয় 
দ্বারা ) সুগন্ধি, ছুর্গন্ধি, উভয়ই আঘ্বাণ করির়! থাকে ॥ 

শাঙ্কর-ভাষ্যম্‌।_যদা চ তত উদ্গীথকর্ম আজিহীর্যবঃ, তদা। তে হ দেবা 
নাঁসিক্যং নাসিকায়াং ভবং চেতনাবন্তং ঘ্রাণৎ প্রাণম্‌ উদগীথকর্তারম্‌ উদগাঁতারম্‌ 
উদগীথভক্ত্যা উপাসাঞ্চক্রিরে ক্কৃতবন্ত ইত্যর্থঃ। নাসিক্যপ্রাণদৃষ্্যা উদশীথাখ্যম্‌ 
অক্ষরম ওক্কারম্‌ উপাসাঞ্চক্রিরে ইত্যর্থঃ। এবং হি প্রক্ৃতার্থপরিত্যাগঃ 
অগ্রকৃতার্থোপাদানঞ্চ ন কৃতং স্তাৎ। “খন্বেতস্তৈবাক্ষরস্ত” ইতি ওষ্কারো হথযপাস্ত- 
তয়! প্রকৃতঃ। 

নন্ু উদগীথোপলক্ষিতৎ কর্মাহতবন্ত ইত্যবোচঃ; ইদানীমেব কথং নাসিক্য- 
প্রাণদৃষ্্ ওস্কারমুপাসাঞ্চক্রির ইত্যাথথ। নৈষ দোধঃ, উদ্গীথকর্ণ্যেব হি তৎকর্তৃ 
প্রাণদেবতাদৃষ্্যা উদগীথভক্ত্যবয়বশ্চোস্কার উপান্তত্বেন বিবক্ষিতো ন শ্বতন্্ঃ। 
অতস্তাদর্থ্যেন কর্ম আহৃতবস্ত ইতি যুক্তমেবোক্তম্‌ । 


৩২ ছাঁন্দোগ্যোপনিষৎ । 


তমেবং দেবৈরু তমুদ্গাঁতারৎ হ অস্থুরাঃ স্বাভাবিকাস্তমআত্মানেো। জ্যোতীরূপং 
নালিক্যং প্রাণৎ দেবং স্বোথেন পাপ্রনা অধর্মাসঙ্গরূপেণ বিবিধুবিবন্ধবস্তঃ ংসর্গং 
কতবস্ত ইত্যর্থঃ| স হি নাসিক্যঃ প্রাণঃ কল্যাণগন্ধগ্রহণাভিমানাসঙ্গাভিভূত- 
বিবেকবিজ্ঞানে বব) স তেন দোষেণ পাপ্রুসংসগাঁ বভূব | তদিদমুক্তম্‌_অন্থরাঃ 
পাপ্ননা বিবিধুরিতি । যন্মাৎ আন্মরেণ পাপ্ননা বিদ্ধাঃ, তন্মাত্তেন পাপন! প্রেরিতো৷ 
্রাণঃ প্রাণে! দুর্গদ্ধিগ্রাহকঃ প্রাণিনাম্‌; অতস্তেনোভয়ৎ জিন্রতি লোকঃ সুরভি চ 
ছর্গন্ধি চ। পাপ্না হোষ যন্মাৰ, বিদ্ধঃ। উভয়গ্রহণম্‌ অবিবক্ষিতম্‌ “যস্তোভয়ৎ 
হবিরার্তিমাচ্ছতি” ইতি যদ্বং। “যদেবেদমপ্রতিরূপং জিঘ্তি” ইতি সমান- 
প্রকরণশ্রুতেঃ ॥ ১২ ॥২ 


আনন্দগিরিঃ|-_মংপ্রত্যুদগীথাহরণপ্রকারং প্রকটয়তি-যদ্াচেতি । অচেতনন্ত 
কর্ণস্তোদ গাতৃত্বাসম্তবাদ বিশিনষ্টি-__চেতনাবন্তমিতি | ুখ্যৎ প্রাণৎ ব্যাবর্তয়তি__ 
প্রাণমিতি। “ত্বং ন উদগায়” ইতিবাজসনেয়কশ্রুতিমাশ্রিত্যাহ___উদ্‌গীথকর্তীরমিতি | 
অথোদগীথভক্তিরেব শ্রয়তে, ন তু উদগাতা, তৎ কথং তদুপাসনমিত্যাশঙ্ক্যাহ__ 
উদগীথভক্ত্যেতি । তয়োপলক্ষিতমুগ।তারমুপাসত ইতি যাঁবৎ। কথমুপাসনমিত্য- 
পেক্ষায়ামুদগীথেন কর্তৃত্ব প্রার্থনয়েত্যাহ_কুতবন্ধ ইতি। তে হ নাঁসিক্যমিত্যক্ষ- 
রোক্তমর্থমুক্ক। বাক্যার্থমাহ__নাসিক্যেতি। কিমিত্যক্ষর-মোসঙ্কারাখ্যমিহোপান্তত্বেন 
ব্যাখ্যায়তে, তত্রাহ__এবং হীতি। উতক্তমেব স্ফুটয়তি-__খন্বিতি। তথা চ 
প্রাণস্তোদগাতৃরৃষ্ট্যোপাসনে প্রকৃতস্ত পরিত্যাগঃ, ভক্তেশ্চ দ্বাণপ্রাণপৃষ্ট্যোপাস্তত্বাঙ্গী- 
কারে অপ্রকতোপাদানমিতি শেষঃ| পুর্বাপরবিরোধমাশঙ্কতে__নন্বিতি। উদগী- 
থোপলক্ষিতেন উদগাত্রেণোপলক্ষিতৎ জ্যোতিষ্টোমাদ্ি কর্ম আহত মিত্যুক্তৎ, 
তদাহরণৎ চ তস্তোপাসনৎ তদ্বিরুদ্ধৎ নাসিক্যপ্রাণদৃষ্ট্যা অক্ষরোপাসনবচনমিত্যর্থঃ | 
স্বোক্তেয়িথো বিরোধং পরিহরতি__নৈষ দোষ ইতি । উদশীথোপলক্ষিতকর্থোপ- 
লক্ষিতে জ্যোতিষ্টোমার্দৌ কর্ম্মণি সত্যেবোদগাত্প্রাণদৃষ্ট্যোপাস্তত্বেনাক্ষরৎ বিবন্গি- 
তম্‌্। ও'কারশ্চোদগীথাবয়বে। ধ্যয়ত্বেনেষ্টো ন স্বতন্ত্রো ব্যাপকঃ | তথা চাঁক্ষরো- 
পাসনার্৫থত্বেন কন্মাহরণৎ ন ধোয়ত্বেন, ইত্যবিরোধ ইত্যর্থঃ। আশ্রিত্য বিধানার্থং 
কর্মাহরণমিতুন্তা তৎ হেত্যাপ্ি ব্যাচ্টে_তমেবমিতি। স্বোথেন চাসুরেণ নাসিকা- 
সংবদ্ধেনেতি যাবৎ । অধর্মাদাসজগঃ, তদ্রপেণেত্যেতস্তাসঙ্গবেধং সাঁধয়তি__স 
হীতি। কল্যাণে! গন্ধঃ সুরভিরুক্তঃ, তন্ত গ্রহণং মমৈবেত্যভিমানাত্মা যোহয়মাসঙ্গ- 
স্তেনাভিভূতম্‌, উপকারো গন্ধা্রাণকুতস্তল্যঃ সর্বন্ত কাধ্যকারণসংঘাতস্তেতি বিবেক- 
বিজ্ঞানং যন, স তথেতি বিগ্রহঃ। নম্ধু কণং বথোক্তাসঙ্গম্পশিতেত্যাশঙ্ক্যাহ__স 
তেনেতি। উক্তেহর্থে বাক্যৎ পাতয়তি-_তদিদমিতি | ঘ্রাণ্প্রাণন্তান্ুরপাপ্বিদ্ধত্তে 
কার্যযলিঙ্গকমন্থু মানং সুচয়তি- যন্মার্দিতি। উক্তানুমানাবগ্যোতি বাক্য ব্যাকরোতি 
-__অত ইতি। অতঃশবার্থমেব স্পষ্টয়তি__পাপ্রনেতি । নম্থু পাপানা-বিদ্বত্বাত্তেন 
লোকো ছুর্ন্ধং আানাতীত্যেব বক্তব্যম্‌, সুরতিজ্ঞানস্ত পাপা কর্মত্বাভাবাৎ। তথ চ 


দ্বিতীয়; থওঃ ] প্রথমোহ্ধ্যায়ঃ !. ৩৩ 


কথং তেনোভয়ৎ জিত্ততীত্যুক্তম? তত্রাহ__উভয়গ্রহণমিতি। একন্তাঁপি হবিষে 
দ্রবাত্মবকন্ত পুরোডাশাদের্ব! কাকাদিসম্বন্ধাৎ ভ্রংশে প্রায়শ্চত্তসত্বেহপি যস্তোভয়ং 
হৃবিরার্তিমাচ্ছতি, স উন্দ্রৎ পঞ্চশরাবমোদনং নির্বপেদ্দিতাত্রোভযগ্রহণমবিবক্ষিতমিতি 
স্থিতৎ প্রথমে তন্ত্রে ; তথাত্রাপীত্যাই_যস্তেতি। ন কেবলৎ, পাপন হীতি বাক্য- 
শেষাদ ত্রোভয়গ্রহণমবিবক্ষিতম্,কিন্তুবা ্সনেয়কে থোক্কোদশীথবিগ্ভাবিষয়ত্বেন সমান- 
প্রকরণে ষদেবেদম প্রতিরূপৎ জিত্রতি, স এব স পাপা। ইতি শ্রুতেরত্রাপি পাপাবেধব- 
শাদ্ন্ধং জানাতীত্যেব বক্তব্যত্বাদবিবক্ষিতমুভয়গ্রহণমিত্যাহ__যদেবেতি ॥১২।২ 

ভাষ্যান্থবাদ |-__-উক্ত উদ্‌গীগ-সম্পাদনাভিলাধী সেই দেবগণ নাসিকা অর্থাৎ 
নালিকাস্থিত চেতনাবান্‌ ঘ্বাণাখ্য প্রাণকে উদ্‌গীথকর্তা__উদ্গাতৃর্ূপে অর্থাৎ 
উদ্গীথভক্তিরূপে উপাসনা করিয়াছিলেন। অর্থাৎ উদ্গীথ-নামক ওক্কারা- 
ক্ষরকে নাসিক্য প্রাণ বলিয়। উপাসন1 করিয়াছিলেন । এইরূপ [অর্থ] হইলেই 
আর প্রস্তাবিত অর্থের ত্যাগ ও অপ্রাসঙ্গিক অর্থের গ্রহণ করা হয় না; কারণ 
“এতস্তৈব অক্ষরন্ত” এই শ্রুতিতে ওষ্কার অক্ষরই উপাস্তরূপে বণিত হইয়াছে 
(১১)। ভাল, [ ইতঃপুর্ববে ত] উদ্ণীথ-সম্পফিত কর্ারস্তের কথা বলিয়াছ, 
এখনই আবার “নাসিক্য-প্রাণদৃষ্টিতে ওষ্কার অক্ষরের উপাঁসন! করিয়াছিলেন, 
বলিতেছ কিরপে? না ইহা দবোষাবহ হয় ন1; কারণ, উদ্‌গীথকর্ম্েই কেবল 
সেই কর্মের কর্তৃম্বরূপ প্রাণ-দেবতাদৃষ্টিতে উদ্‌গীথভক্তির অবয়ব-ভূত ওষ্কারের 
উপাস্তত্বই বিবক্ষিত বা শ্রুতির অভিপ্রেত, কিন্তু স্বতন্ত্রভাবে নছে। অতএব, 
তাহার উদ্দেশেই যে কর্ণ আরব হইয়াছিল, বল! হইয়াছে, ইহ! যুক্তিযুক্ত 
বটে। 

দেবগণকর্তৃক এইবূপে বৃত অর্থাৎ নিয়োজিত সেই জ্যোতির্্য় নাসিক্য 
প্রাণদেবতাকে অস্থরগণ অর্থাৎ ম্বাভাবিক তমোবুত্তিসমুদয় অধর্্মে আসন্কি- 
রূপস্বীয় পাপে বিদ্ধ করিয়াছিল, অর্থাৎ প্রাণদেবত1 তাহাদের পাপ-সংসর্গে 
'লিপ্ত হইয়াছিলেন । অর্থাৎ সেই নাসিক্য প্রাণ উত্তম গন্ধ গ্রহণ করেন ন্‌ বলিয়া 


শপ পপ ০৯ পেশী সা শশা পলাশ 
সপ এস শশা াপিশিপশ্পপগাপীপটা | শিস 


(১১) তাৎপধ্য-_শঙ্ক। হইতে পারে যে, শ্তিতে আছে কেবল নাসিক্য প্রাণোপাসনার 
কথা, ভাষ্যকার ওকঙ্কার অক্ষরের উপাসনার কথা বলিলেন কিরূপে? এই আশঙ্কা পরিহারের 
জন্য বলিলেন যে, এইরূপ অর্থ হইলেই প্রকৃতার্থ ত্যাগ ও অপ্রকৃতাখ গ্রহণ করা হয় 
না। অভিপ্রায় এই যে, উগগাতৃ-জ্ঞানে কেবল প্রাণের উপাসনা বলিলে প্রস্তাবিত ওযষ্কারের 
সম্পর্ক পরিতাগ কর। হয়, আর ঘ্রাণ প্রাণ জ্ঞানে উদগীথভক্তির উপাসনা বলিলেও, অপ্রন্তাবিত 
প্রাণেপাসন। গ্রহণ কর! হয়। প্রকৃত পরিত্যাগ ও অপ্রকৃত গ্রহণ, এই উভয়ই দোষাবহ। এই 
কারণেই ভাষ্যকার এখানে ওষ্কারোপাসনার কথা বলিতে বাধ্য হ্ইয়ান্ধেন। এই প্রকরণে 
ওষ্কারেরই প্রসঙ্গ রহিয়াছে; সথতরাং তাহার উপাসন! বলিলে, আর পূর্বোক্ত দোষের সন্ভাবন! 
থাকে না। 

৮ 


৩৪ ছান্দোগ্যোপনিষতৎ। 


অভিমানে মুগ্ধ হইয়াছিলেন, তজ্জন্ত তাঁহার বিবেকজ্ঞান পরাভূত হইল এবং 
সেই দোষেই তিনি পাপসংসর্গা হইলেন । ইহাই 'অস্ুরগণ পাপবিদ্ধ করিয়াছিল” 
এই বাক্যে উক্ত হইয়াছে। প্রাণ যেহেতু অন্ুর-পাপে-বিদ্ধ, সেই হেতুই 
প্রাণিগণের ঘ্রাণেন্দরিয় পাপ-প্রেরিত হইয়া দুর্গন্ধ গ্রহণ করিয়া থাকে; যেহেতু এই 
প্রাণ পাপ-বিদ্ধ; সেই কারণেই লোকে সুগন্ধি দর্গদ্ধি_উভয়ই আঘ্রাণ করিয়া 
থাকে; যাহার উভয় হবিই বিনষ্ট হয়, এই স্থানের স্তায় এখানেও সুগন্ধ হুর্ন্ধ 
উভয়ের গ্রহছণই অভিপ্রেত নহে, (১২) যেহেতু ইছারই অনুরূপ প্রকরণান্তরে 
“অনভিপ্রেত গন্ধ গ্রহণ করে" এইরূপ [সামান্তাকারে] উল্লেথ রহিয়াছে । [ অতএব, 
এখানে অপ্রিয় গন্ধ গ্রহণেই “উভয়” শব্দের তাৎপর্য্য ] ॥ ১২॥২ 

অথ হু বাচমুদ্গীথমুপাসাঞ্চক্রিরে, তান্* হাস্তরাঃ পাপানা 
বিবিধুঃ, তম্মা্তয়োভয়ং বদতি সত্যঞ্চানৃতঞ্চ, পাপানা ছোষা 
বিদ্ধ ॥১৩1।৩ 

অথ ( অনন্তরং) হ ( এঁতিহ্হ্চকং) বাচম্‌ (বাগ্দেবতাম্‌) উদশীথম্‌ 
( উদগাতৃত্বেন ) উপাপাঞ্চক্রিরে (উপাসিতবস্তঃ) [দেবা ইতি শেষঃ]। 
অন্থুরাঃ . (তমোবৃত্তয়ঃ) তাং (বাচং) হ (কিল )পাপ্[ন। (সুভাষণাভিমান- 
দোষেণ ) বিবিধুঃ ( বিদ্ধাং চত্রুঃ )। তন্মাৎ (ছেতোঃ )[ লোকঃ] তয়া (বাচা) 
সতাং চ অনৃতৎ ( মিথ্যা! ) চ, উভয়ং [অপি] বদতি; হি (যন্মাৎ) এষা (বাক) 
পাপ্যন। ( পুর্বোক্কেন ) বিদ্ধা। 


অন্তর দ্বেবগণ বাগিন্ত্রিয়ের দেবতাকে উদ্গাতৃকার্য্যের জন্ত উপাসন। 
করিলেন; অস্ুরগণ তাহাকেও সুভাষিত্বাভিমানরূপ পাপে বিদ্ধ (আক্রান্ত ) 
করিল। সেই হেতু লোকে সেই বাগিক্দ্রিয় দ্বারা সত্য, মিথ্যা, উভয়ই বলিয়' 
থাকে; কারণ, উহ্থা পাপ দ্বারা আক্রান্ত ॥১৩| 


অথ হ চক্ষুরুদ্গীথমুপাসাঞ্ক্রিরে, তদ্ধান্তথরাঃ পাপন 
বিবিধুঃ, তম্মান্েনোভয়ং পশ্যতি__দর্শশীয়ঞ্চাদর্শনীয়ঞ্চ ; পাপ্নন। 
হোতদ্‌ বিদ্ধমূ ॥১৪॥৪ 


(১২) তাৎপধ্য__যজ্জোপকরণের শ্রুতিতে 'যাহার হবনীয় ছুইটি দ্রব্যেরই অপচয়, সে লোক 
তাহার প্রতীকার করিবে'। সেখানে একত্র ছুইটি দ্রব্যের অপচয়ের কথা লিখিত থাকিলেও 
ফলতঃ একটি দ্রবোর অপচয় হইলেও প্রতীকার করিতে হয়, সেখানে যেরূপ উভয় শব্দের দ্ধিত্ 
অর্থটি বিবাক্ষত নহে, এখানে তদ্রুপ নুগন্ধ, দুর্গন্ধ এই উভয়ই বিবক্ষিত নহে। পরস্ত কেবল, 
দুঙন্ধ গ্রহণেই তাৎপর্য । 


স্বিতীয়ঃ খণ্ড] প্রথমোহ্ধ্যায়ঃ | ৩৫ 


অথ ( অনস্তরং )[ দেবাঃ] হু চক্ষুঃ উদ্গীথম্‌ উপাসাঞ্চক্রিরে ; অন্রাঃ হ 
তৎ (চক্ষুঃ) পাপ্মনা বিবিধূঃ। তম্মাৎ (হেতোঃ) তেন (চক্ষু) দর্শনীয়ম্‌ 
( প্রিরং ) অবর্শনীয়ম্‌ ( অপ্রিয় ) চ উভয়ং [অপি] পশ্ঠতি, হি (বম্মাৎ) এতৎ 
€চক্ষুঃ ) পাপবন। বিদ্বম্‌। 

অনন্তর দ্বেবগণ চক্ষুকে উদ্গীথরূপে উপাসনা করিয়াছিলেন; অন্ুরগণ 
তাহাকে পাপবিদ্ধ করিয়াছিল, সেই হেতু তাহা দ্বারা লোকে প্রিয়, অপ্রিয়, 
উভয়ই দর্শন করিয়া থাকে ; যেহেতু এ চক্ষুঃ পাপবিদ্ধ ॥১৪)৪ 

অথ হ শ্রোত্রমুদ্গীথমুপাসাঞ্চক্রিরে, তদ্ধান্থরাঃ পাপ্ানা 
বিবিধুঃ$ তন্মাত্েনোভয়ক্  শৃণোতি- শ্রবণীয়ঞ্াশ্রবণীয়ঞ্চ ; 
পাপ্ননা হোতদ্‌ বিদ্ধম্‌ ॥১৫॥৫ 

অথ হ [দেবাঃ] শ্রোত্রম উদ্গীথম উপাসাঞ্চত্রিরে। অন্ুরাঃ হ তৎ 
( শ্রোত্রং) পাপ]না (প্রিয় শব-গ্রহণজনিতাঁভিমান-দোঁষেশ) বিবিধুঃ (বিদ্ধ 
কৃতবস্তঃ); তন্মাৎ (হেতোঃ) [লোকঃ] তেন (শ্রোত্রেণ) শ্রবণীয়ং চ 
অশ্রবণীয়ং চ (প্রিয়ম্‌ অপ্রিয়ম্‌) উভয়ং [অপি শব্দং ] শৃণোতি; হি (যন্মাৎ) 
এতৎ ( শ্রোত্রং ) পাপন বিদ্ধমিতি পুর্বব। 

অনস্তর দেবগণ শোত্রদ্দেবতাকে উদ্দগীগ কার্ষ্যের জন্য উপাসন1 করিয়াছিলেন ; 


অন্থরগণ তাহাকেও পাপবিদ্ধ করিয়াছিল; সেই হেতু তাহা দ্বার! লোকে প্রিয়, 
অপ্রিয়, উভয় প্রকার শব্দই শ্রবণ করিয়া থাকে ; কারণ, তাহ। পাপবিদ্ধ ॥১৫॥৫ 


অথ হু মন উদ্গীথমুপাসাঞ্চক্রিরে, তদ্ধান্ত্রাঃ পাপৃন! 
বিবিধ তসম্মাতেনোভয়্ সঙ্কল্পয়তে-- সঙন্বল্পনীয়ধণসন্বল্পনীয়ঞ্চ ; 
পাপ্যুনা হোতদ্‌ বিদ্ধমূ ॥১৬॥৬ 

তথ হ[দেবাঃ] মনঃ ( অন্তঃকরণং ) উদ্গীথং উপাসাঞ্ক্রিরে; অস্থরাঃ হু 
তত (মনঃ) পাপ্ননা ( উত্তমচিন্তনাভিমানাপরাধেন ) বিবিধূঃ। তম্মাৎ 
€হেতোঃ )[ লোকঃ ] তেন (মনস] ) সংকল্পনীয়ং ( সাধৃচিস্তনীয়ং) চ অলং- 
কল্পনীয়ং ( অসচ্চিন্তনীয়ং) চ উভয়ং [অপি] সংকরম্নতে (চিন্তয়তি ); হি 
( ষন্মা্) এত ( মনঃ ) পাপ্ননা বিদ্ধম। 


অনস্তর দেবগণ মনকে উ্গীথ-কর্তৃদ্পে আরাধনা করিয়াছিলেন ; 
অন্ুরগণ তাহাকেও পাপ-বিদ্ধ করিয়াছিল। সেই হেতু লোকে মনের দ্বারা 
ভাল, মন্দ, উভয়ই চিন্তা করিয়া থাকে ॥ 


৩৬ ছান্দোগ্যোপনিষৎ। 


শাক্কর-ভাব্যম্‌।- মৃুখ্যপ্রাণস্ত উপাস্তত্বায় তত্িশ্তদ্বত্বান্ুভবার্ধোহয়ং বিচারঃ 
শ্রত্য। প্রবর্িতঃ। অতঃ চক্ষুরাদিদেবতাঃ ক্রমেণ বিচার্ধয আন্ুরেণ পাপ্বনা 
বিদ্ধা ইতাপোহান্তে। সমানমন্যৎং | “অথ হ বাচৎ চক্ষুঃ শ্রোত্রং মনঃ* ইত্যার্ি। 
অনুক্ত। অগ্যন্তাঃ ত্বগ্রসনা'দিদেবতা' দ্রষ্টব্যাঃ; “এবমু খন্বেতা দ্বেবতাঃ পাপ্মতিঃ” 
ইতি শ্রত্যন্তরাঁৎ ॥১৬।৩1৪1৫।৬ 


আননগিরিঃ|-_-নগ্ু নাঁসিক্যন্ত প্রাণস্ত পাপ্াবিদ্ধত্বাদনুপাস্তত্বে সিদ্ধে হ্টায়- 
সাম্যাদ্বাগাদীনামপি নোপাস্তত্বমিতি পিধ্যতি, তত কিমুত্তরগ্রচ্থেন, ইত্যত আহ-_ 
মুখ্য প্রাণস্তেতি | স্তায়সাম্যে২পি মুখতো৷ নিরাকরণাভাবে মুখ্য প্রাণন্তৈব উপাস্থত্ব- 
মিত্যনিশ্চয়নাৎ তছুপাস্ঠতাদ্যার্থৎ মুখতো। বাগাদীনামুপাস্তত্বমপাকর্তমুত্তরগ্রন্থ 
ইত্যর্থঃ। বিদ্ধা ইতি বিচার্ধযক্রমেণাপোহ্স্ত ইতি সংবন্ধঃ। উত্তরবাক্যেঘক্ষর- 
ব্যাখ্যানমনপেক্ষিতং, পূর্বেণ সমানত্বাৎ, ইত্যাহ__সমানমিতি। অবশিষ্ট 
বাক্যৈকদেশগ্রহণার্থমাদিপদম। নন্থু স্রাণার্দীনাং পাপাবিদ্বত্বাদনুপান্তত্বেংপি 
ত্বগার্দীনাৎ তথ্বিদ্াত্বেনানুপাস্তত্বাবচনানুখ্যস্তৈব প্রাণস্তোপাস্তত্বং নাবসীয়তে তত্রাহ 
_ অনুক্তা ইতি। উক্তানামনুক্রোপলক্ষণত্ে বুহদারণ্যকশ্রুতিৎ সংবাদয়তি__এবমু 
থনব্িতি ॥১৬॥৩1৪।৫।৬ 

ভাষ্যানুবাদ ।__মুখা প্রাণের উপাস্তত্ব নিরূপণার্থ তাহার বিশুদ্ধতা জ্ঞাপনের 
জন্য শ্রুতিকর্তৃক এই বিচার আরন্ধ হইয়াছে; অতএব চক্ষুরাদি দেবতাগণ 
সকলেই আন্ুর-পাপে বিদ্ধ, এইজন্য তাহারা একে একে বিচারপূর্বক পরিত্যক্ত 
হইতেছে । অনস্তর বাক্‌, চস্ষুঃ, শ্রোত্র ও মন ইত্যাদি অন্তান্ত অংশ পুর্বশ্রুতির 
অনুরূপ ॥ 

ত্বক্‌, রসন! প্রভৃতি যে সমস্ত দেবতা উক্ত হয় নাই, সে সমস্তও প্ররূপই বুঝিয়া 
লইতে হইবে ; কারণ, অপর শ্রুতিতে “এই সমস্ত দেবতাই ( ইন্দ্িয়াধি্ঠাতাই ) 
পাপাদ্ারা-_* [ সমস্ত ইন্জিন দেবতারই উল্লেখ আছে ] 0১৩1৩1৪1৫1৬ 


অথ হু য এবায়ং মুখ্যঃ প্রাণস্তমুদগীথমুপাসাঞ্চক্রিরে, ত% 
হাস্থর খত্বা বিদধ্বংহূর্ষথাশ্মানমাখণমৃত্বা বিধ্বক্ষসেত ॥১৭॥৭ 
অথ হ [দ্বেবাঃ] যঃ এব অয় মুখ্য: (প্রসিদ্ধ: প্রাণাপানাদ্ি-বৃত্তি- 
পঞ্চকাত্মকঃ ) প্রাণঃ, তম্‌ উদ্‌গীথম্‌ উপাসাঞ্চক্রিরে [ লোষ্াদিকৎ ] যথা আখণং 
( খননাযোগ্যৎ ) অশ্মানং ( পাষাণং ) খত্বা (প্রাপ্য ) বিধবংসেত (বিনশ্তেৎ ), 
[ তথ! ] অসুরাঃ হ (কিল )তৎ (প্রাণৎ) [ খত্বা-গত্বা ] বিদধ্বংস্থঃ (শ্বয়মেক 
বিধ্বস্তাঃ বতৃবুঃ )। 
অনস্তর, ( প্রাণাপানাদিবৃত্তিময় ) যে মুখ্য প্রাণ, ঘেবগণ তাহাকেই উদ্‌গীখ- 


দ্বিতীয়ঃ খণ্ডঃ 7 প্রথমোহ্ধ্যায়ঃ| ৩৭ 


কা্যর অন্ত উপাসনা করিয়াছিলেন) লোষ্ বা ধূলিরাশি যেমন অভেম্ক পাষাণখণ্ডে 
যাইয়া বিধ্বস্ত হয়, তেমনি অন্থুরগণও তাহাকে প্রাপ্ত হইয়! বিধ্বস্ত হইয়াছিল ॥ 

শাঙ্কর-ভাষ্যম্‌।-_আন্বরেণ বিদ্বত্বাৎ প্বাণা্িদেবতা অপোহা, অথ অনস্তরং 
ষ এবায়ং প্রসিদ্ধো মুখে ভবে মুখ্যঃ প্রাণঃ, তমুদ্গীথম্‌ উপাসাঞ্চক্রিরে, তং 
হ আম্রাঃ পূর্ববৎ খন্বা প্রাপ্য বিদধবংনুঃ বিনষ্টা অভিপ্রায়মাত্রেপ। অকৃত্বা 
কিঞ্চ্দিপি প্রাণন্ত কথ বিনষ্ট ইত্যত্র দৃষ্টান্তমাহ__যথ|! লোকে অশ্মানম্‌ 
আখণৎ__ন শক্যতে খনিতুং কুদ্দালাদিভিরপি টদ্ৈশ্চ ভেত্তং ন শক্য:-__অথণঃ, 
অথণ এব আখণস্তম খত্ব! সামর্থ্যাৎ লোষ্টঃ পাংশুপিণ্ডো বা শ্রত্যন্তরাচ্চ, 
অশ্বনি ক্ষিগুঃ অশ্বভেদনাভিপ্রায়েণ, তস্ত।শ্মনঃ কিঞ্চিপ্যকৃত্বা স্বয়ং বিধবংসেত 
বিদীর্য্যেত, এবং বিদধ্বংস্থঃ ইত্যর্থঃ। এবং বিশুদ্ধঃ অন্ুরৈরধধিতত্বাৎ প্রাণ 
ইতি ॥১৭া৭ 

আনন্দগিরিঃ।-_-অথ হেত্যাদি মুখ্য প্রাণবিষয়ং বাক্যমুখাপ্য ব্যাকরোতি-_ 
আস্রেণেত্যাদিনা ৷ পূর্বববদ্বাগাদিঘিবেতি যাবৎ । টক্কৈশ্চ বিদ্বারকৈলোঁহ- 
বিশেষৈরিত্যর্থঃ। অশ্রতস্ত লোষ্টন্তাত্রোপাদ্ানে হেতুমাহ-__সামর্থ্যার্দিতি। তন্থঃ 
ধবংসনযোগ্যত্বাদ্‌ ধবংসতেম্চ কর্তৃ পেক্ষত্বাদিতযর্থঃ । তহি যন্ত কম্তচিদবেবংবিধহ্ 
সম্তবাদলং লোষ্টগ্রহণেন, ইত্যাশঙ্ক্য “যথাশ্মানমৃত্ব। লোষ্টো৷ বিধ্বংসেত” ইতি, 
বৃহদারণ্যকশ্রুতেম্তস্যৈবাত্র গ্রহণমিত্যাহ-_শ্রুত্যন্তরাচ্চেতি ॥১৭॥৭ 

ভাষ্যানুবাদ ।_ আমর পাপে বিদ্বত্ব হেতু ত্রাণার্দি দেবতাগণকে পরিত্যাগ 
করিয়া অনন্তর এই যে প্রসিদ্ধ মুখ্য__মুখে জাত--প্রাণ, তাহাকে উদ্‌গীথরূপে 
উপাসন] করিয়াছিলেন। অন্থরগণ পূর্বের স্ায় তাহাকে প্রাপ্ত হুইয়৷ বিধ্বস্ত 
হইয়াছিল, অর্থাৎ তাঁহার ইচ্ছামাত্রেই বিনষ্ট হইয়া গেল। প্রাণের কিছুমান 
ক্ষতি না করিয়াই বিনষ্ট হইল কি প্রকারে? তদ্‌বিষয়ে দৃষ্টান্ত বলিতেছেন__ 
যাহাকে কোদাল প্রভৃতি দ্বারাও খনন করা যাঁয় না! এবং (পাষাণভেদকারী ) 
টৎকনামক অস্ত্রঘারাও যাহা ভেদ কর! যায় না, তাহা অথণ ( খননের অযোগ্য ), 
'অথণ'ই “আখণ (পাষাণ )। জগতে সেই পাষাণকে প্রাপ্ত হইয়া-_-যোগ্যতান্ুসারে 
এবং অন্ত শ্রুতি অন্ুসারেও [ বুঝিতে হইবে যে, ] লো ও ধৃলিপিও যেমন পাষাণ 
বিদারণোদেস্থে পাষাণে প্রক্ষিগ্ড হইয়া পাষাণের কিছুমাত্রও ক্ষতি ন করিয়া, 
নিজেই বিধ্বস্ত অর্থাৎ বিদীর্ণ হইয়। যায়, তেমনি [প্রাণের নিকট গিয়] 
তাহারাও ] বিধ্বস্ত হইয়াছিল। এইরূপে অন্ুরগণ কর্তৃক ধবিত অর্থাৎ পাপবিদ্ধ বা 
দুষিত হয় নাই বলিয়া (মুখ্য ) প্রাণ বিশুদ্ধ ॥১৭)৭ 


৩৮ ছান্দোগ্যোপনিষতৎ। 


এবং যথাশ্মানমাখণমৃত্ব। বিধ্বঞ্ষপতে এব% হৈব স 
বিধবসতে, য এবংবিদি পাপং কাময়তে, যশ্সৈনমভিদাসতি ; স 
এষোহশ্মাখণঃ ॥১৮॥৮ 

এবং মুখ্যঃ প্রাণঃ অস্থুরৈঃ অবিধ্বস্তঃ বিশুদ্ধ:)। আখথণম্‌ (অভেগ্তম্‌ ) অশ্মানং 
( পাষাণৎ ) খাত্বা ( গত্ব! ) [লোষ্টা্দিকং] ষথ| বিধবংসতে, এবং হ এব [ নিশ্চয়ে ] সঃ 
(জনঃ) বিধ্বংসতে, যঃ এবংবিদি (প্রাণস্তদ্বত্বাভিজ্ঞে) পাপৎ ( অনিষ্টং) 
কাময়তে (বাঞ্চতি) যঃ চ (অপি) এনং (প্রাণবিশুদ্ধিবিদৎ ) অভিদাসতি 
(হিৎসাদ্রিকং করোতি)। [যম্মাৎ] সঃ এষঃ (প্রাণবিৎ) আখণঃ অশ্মা 
( অশ্বাবৎ অধর্যণীয়ঃ সংবৃত্ত ইত্যর্থঃ)। ৰ 

আখণ পাষাণকে প্রাপ্ত হইয়া ধুলিপিগ্াঁদি যেরূপ চূর্ণাকৃত হইয়া যায়, 
তন্রপ যে লোক উক্তপ্রকার প্রাণাভিজ্ঞে পাঁপাচরণ করে, এবং ষে লোক 
ইহার প্রতি আক্রমণার্দি করে, সেই লোক নিজেই বিধ্বস্ত হইয়া থাকে; 
কেন না, এই প্রাণবিৎ ব্যক্তি আথণ [ হইয়াছেন ], অর্থাৎ পাষাণের ন্ঠায় 
অনভিভাব্য হইয়াছেন ॥ 


শাঙ্কর-ভাষ্যম্‌।__এবংবিদঃ প্রাণাতভূতন্ত ইদং ফলমাহ-_যথাম্মীনমিতি | 
এষ এব দৃষ্টান্তঃ; এবং ছৈব স বিধ্বংমতে বিনশ্ততি। কোহসৌ, ইত্যাহ 
_য এবংবিদি যথোক্তপ্রাণবিদ্ি পাঁপৎ তদনহৎ কর্তৃৎ কাময়তে ইচ্ছতি, 
ষশ্চাপি এনম্‌ অভিদাঁসতি হিনস্তি প্রাণবিদৎ প্রত্যাক্রোশতাড়নাদি প্রযু্ক্রে, 
সোইপি এবমেব বিধ্বংসত ইভার্থঃ। যম্মাৎ স এষ প্রাণবিৎ প্রাণভূতত্বাৎ 
অশ্মাথণ ইব অশ্মাথণঃ অধর্ষণীয় ইত্যর্থঃ। 

ননু নাসিক্যোইপি প্রাণে বাষাত্মা, যথা মুখাঃ তত্র নালিক্যঃ প্রাণঃ পাপান। 
বিদ্ধঃ প্রাণ এব সন্, ন মুখাঃ কথম্‌, নৈষ দোষঃ | নাসিক্যস্ত স্থানকরণবৈগুণ্যাৎ 
অন্ুরৈঃ পাপ্রুন! বিদ্ধো বাষ্াআ্মাপি সন; মুখ্যস্ত তদসম্তবাৎ স্থানদেবতাবলীয়ন্তৎ 
ন বিদ্ধ ইতি যুক্তম্। যথা বান্তাদয়ঃ শিক্ষা বৎপুরুষাশ্রনাঃ কার্ধযবিশেষৎ কৃর্বস্তি, 
নান্তহস্তগতাঃ, তদ্বদ্দোষবদ্ভ্রাণলচিবত্বাদ্‌ বিদ্ধা। ঘ্বাণদেবতা, ন মুখ্যঃ ॥১৮৮ 


আনন্দগিরিঃ।- দৃষ্াস্তদা ্টণান্তিকাভ্যা সিদ্ধমর্থৎ নিগময়তি-_-এবমিতি। প্রাণস্ত 
বিশ্ুদ্ত্ব'ৎ ততুপাসনং কর্তব্যমিতি শেষঃ | ফলবচনমবতার্ধ্য ব্যাকরোতি-_-এবংবিদ 
ইত্যাদ্দিন!। প্রাণবিতপ্রতিষ্পপ্ধিনো বিনাশে হেতুমাহ-_যমন্মার্দিতি। নাঁসিক্য- 
প্রাণন্ত মুখ্য প্রাণন্ত চ ধায়ুবিকারত্বেন প্রাণত্বাবিশেষাৎ পাপান। বেধাবেধো ভুল্যাবেব 


দ্বিতীরঃ খণ্ডঃ ] প্রথমোহ্ধ্যায়ঃ | ৩৯ 


স্তাতামিতি শঙ্কতে__নন্বিতি। স্থানবিশেষসম্বন্ধাসন্বন্ধাভ্যাং দ্ধয়োরপি পাপাবেধাৎ 
বেধব্যবস্থা যুক্তেতি পরিহরতি__নৈষ দোষ ইতি। স্থানাবস্থাবচ্ছিন্নে করণে বৈগ্ুণ্যং 
বিষয়বিশেষাসত্তত্বং, তশ্মাৎ তদ্রপন্ত নাসিক্যপ্রাণস্তাপি বিদ্বতা। স্তার্দিত্ি যাবৎ। 
তদসম্তবাদ্‌বিশেসন্বনধপ্রযুক্তবৈগুণ্যাযোগাদিত্যেতচ্ছ টমুক্তমুপপন্নমূ। . স্থানসন্ন্ধ- 
বিশেষাদ্‌ স্রাণপ্রাণন্ত পাপাবিদ্বত্বং, তদভাবাচ্চ মুখ্য প্রাণস্ততদববিদ্ধত্বমিত্যেতৎ দৃষ্টান্তেন 
স্পষ্টয়তি__যথেত্যাদ্িনা । ন মুখ্যে। দৌষবদ্ঘর(ণসচিবত্বাভাবাদ্িতি শেষঃ ॥১৮॥৮ 


তাষ্মান্থবাদ ।__ঈদৃশজ্ঞান্সম্পন্ন প্রাণাত্মম্বরূপ ব্যক্তির ফল বলিতেছেন__ 
যেমন “পাষাণকে ইত্যার্দি” ইহাই এখানে দৃষ্টান্ত; এই প্রকারই মে লোক 
বিধ্বস্ত হয়__বিনষ্ট হয়। ইনিকে? তাহা! বলিতেছেন__যে লোক এবংবিদি 
অর্থাৎ উক্তপ্রকার প্রাণতবজ্ঞে পাঁপ_যাহা তাহার উপযুক্ত নহে, [ সেইরূপ 
কর্ম) করিবার অন্য কামনা করে- ইচ্ছা করে, এবং যে লোক ইহাকে হিংস। 
করে, অর্থাৎ প্রাণজ্ঞের প্রতি আক্রোশ ও তাড়নাদি প্রয়োগ করে, সে লোকও 
ঠিক এই প্রকারেই বিধ্বস্ত হইয়া থাকে । যেহেতু সেই এই প্রাণবিৎ ব্যক্তি 
প্রাণাজ্মভূত হওয়ায় আথণ-_পাষাণস্বরূপ, অর্থাৎ পাষাণের ন্যায় আথণ-_ 
অন“ভভাব্য হইয়াছেন । 

ভাল, নাপিক্য প্রাণও ত মুখা প্রাণের শ্যায়ই বাযুস্বূপ; তবে নাসিক্য প্রাণ 
প্রাণ হইয়াও পাপবিদ্ধ হইল, কিন্তু মুখ্য প্রাণ হইল না! কেন? না, এ দোষ 
হয় না; নাসিক্য প্রাণ বাযুস্বরূপ হইলেও, আশ্রয়স্কান ও করণের বিকলতাবশতঃ, 
পাপবিদ্ধ হয়, আর আশ্ররদেবতার প্রকাশ প্রাধান্য নিবন্ধন মুখ্য প্রাণ 
বাধুন্বৰপ হইয়াও পাপবিদ্ধ হয় না, ইহাই যুক্তিযুক্ত [ সিদ্ধান্ত ]| [ অভি- 
প্রায় এই যে, ] বাস্তা্ি অন্ত্রসমুহ যেমন শিক্ষিত পুরুষের নিকট থাকিলেই কার্ধ্য- 
বিশেষ সম্পাদন করিয়! থাকে, কিন্তু অন্তের_ অশিক্ষিত পুরুষের নিকট থাকিয়। 
কোন কার্ধ্যই সম্পাদন করিতে পারে না, তেমনি সদোষ প্রাণেন্ত্রিয়ের সহযোগে 
ঘ্রাণদ্দেবতা ( নাসিক্য প্রাণ ) পাপবিদ্ধ হয়, কিন্তু মুখ্যপ্রাণ হয় না ॥১৮|৮ 


নৈবৈতেন স্থরভি ন ছুর্গন্ধি বিজীনাত্যপহতপাপ্না! হোষ 
তেন যদশ্লীতি য পিবতি তেনেতরান্‌ প্রাণানবতি। এতমু 
এবান্ততোহবিসত্বোথক্রামতি ব্যাদদাত্যেবাস্তত ইতি ॥১৯॥৯ 


এতেন (মুখ্যেন প্রাণেন ) সুরভি ( স্থগন্ধি )ছ্র্গন্ধি[চ]ন এব বিজানাতি 
[লোকঃ 1; হি (যম্মাৎ) এষঃ (প্রাণঃ) অপহতপাপ্। (নির্দে|ষঃ)) তেন 
( গ্রাণেন ) ঘৎ অশ্লাতি (ভূঙউক্তে ) যৎ পিবতি, তেন ( অশিতেন গীতেন চ) 


৪ ছান্দোগ্যোপনিষৎ। 


ইতরান্‌ প্রাণান্‌ (স্রাণার্দীন্‌) অতি ( পালয়তি__পুষ্তাতীত্যর্থঃ)। উ (বিতর্কে), 
অন্ততঃ (অস্তে- মরণপময়ে ) এতং (মুখ্যৎ প্রাণম্‌ অর্থাৎ তদ্বৃত্তিভূতে অব্ন-পানে ) 
অবিত্ব! ( অলন্ধ1) উংক্রামতি ( দেহাৎ নির্গচ্ছতি ) [ ঘ্রাণাদিঃ প্রাণসংঘঃ ]; ইতি 
[তন্মাৎ) অন্ততঃ [মরণকালে] ব্যা্ধাতি মেখবিদারণৎ করোতি) এব [নিশ্চয়ে ]। 

লোকে এই মুখ্য প্রাণ ঘর] ভাল ব! মন্দ কোন গন্ধই অনুভব করে না; 
যেহেতু এই প্রাণ অপহতপাপ্ম। অর্থাৎ অভিমানাদি'দোষশৃন্ত ; লোকে সেই 
প্রাণ দ্বারা যাহ1 ভোজন করে এবং যাছা! পান করে, তাহার দ্বারা অপর প্রাণ 
সমূহকে (দ্রাণেন্ছরিয় প্রভৃতি করণবর্গেকে ) পালন করিয়া থাকে। অন্তে মত) 
লময়ে [ ইহাকে অর্থাৎ প্রাণবৃত্তি অশন ও পান] লাভ ন| করিয়াই ধেহ হইতে 
বহির্গিত হয়; এই কারণেই মৃত্ুসময়ে মুখব্যার্দান করিয়া থাকে ॥ | 


শাঙ্কর-ভাষযম্‌।-_যন্তান্ন বিদ্ধঃ অন্থুরৈঃ মুখ্যঃ, তম্মাৎ নৈবৈতেন সুরভি 
ুরগন্ধি বা বিজ্লানাতি, স্বাণেনৈব তছ্ভয়ং বিজ্লানাতি লোকঃ| অতশ্চ পাপাকার্য্যা- 
দর্শনাৎ অপহতপাপ]অপহতো বিনাশিতঃ অপনীতঃ পাপা। ফন্মাৎ, সোহয়মপ- 
হুতপাপা। হি এষ বিশুদ্ধ ইত্যর্থঃ। যম্মাচ্চ আত্মন্তরয়ঃ কল্যাণাগ্ঠাসঙ্গবত্বাদ্‌ ঘ্বাণা- 
দয়, ন তথ! আত্মন্তরিমুখ্যঃ; কিং তহি, সর্বার্থ: | কথমিতি? উচ্যতে-__তেন 
মুখ্যেন যদশ্লাতি,যৎ পিবতি লোকঃ, তেনাশিতেন গীতেন চ ইতরান্‌ প্রাণাদীন্‌ 
অবতি পালয়তি। তেন হি তেষাৎ স্থিতির্ভবতীত্যার্থ: | অতঃ সর্বস্তরিঃ প্রাণঃ, অতো 
বিশুদ্ঃ| কথ, পুনঃ মুখ্যাশিতপীতাভ্যাং স্থিতিরেষাং গম্যত ইতি? উচ্যতে-_ 
এতম্‌ উ এব মুখ্যং প্রাণং মুখ্য প্রাণস্ত বৃত্তিম্‌, অন্নপানে ইত্যর্থ;; অন্ততঃ অস্তে 
মরণকালে অবিত্বা অলন্ধ1 উংক্রামতি' শ্রাণাদিপ্রাণসমুদায়ইত্যর্থঃ। অপ্রাণে 
হি ন শরোত্যশিতুৎ পাতুং বা। তেন তরদোৎক্রান্তিঃ প্রসিদ্ধা গ্রাণার্দিকলাপন্ত। 
দৃশততে হি উৎক্রান্তৌ প্রাণন্ত/শিশিষ।। অতো ব্যাদদাত্যেব আস্তবিদ্বারণং 
করোভীতার্ঘঃ। তদ্ধি ল্নালাভে উতত্রাত্তস্ত লিঙ্গম্‌ ১৯1৯ 


আনন্দগিরিঃ।-_স্রাণদ্েবতা বিদ্ধা, প্রাণদেবতাতু ন বিদ্ধা, ইত্যত্র গমকত্বেনানস্তর- 
বাক্যং ব্যাচষ্টেন্মার্দিতি। মুখ প্রাণন্ত পাপাবেধাভাবমুপসংহরতি-_অতশ্চেতি । 
পাগ্রকার্যযমাসন্স্তস্ত প্রাণেংস্পলম্তা দিত্যতঃশব্যৈবার্থঃ। হিশবেনোক্ৎ পাপ্রাবেধং 
বিশুদ্ধত্বে হেতুরুত্য মুখ্য প্রাণবিশুদ্ধিমুপসংহরতি-হোষ ইতি। তন্ত বিশ্তদ্ধত্ে 
হেত্বন্তরমাহ_-যন্মাচ্েতি। অতো বিশুদ্ধ ইত্যুত্বরত্র সন্বন্ধঃ। সর্বার্থত্বং প্রাণন্ত 
রশনপূর্ববকং প্রতিপাদযতি--কথমিত্যাদিন | প্রাপারধীত্যাদিশবেন কার্য্যমপুাচ্যতে ; 
তেনৈতান্ত্প্ন্তীতি শ্রত্যন্তরমাশ্রিত্যাহ-_তেন হীতি। প্রাপবৃতিহেতুভ্যামন্- 


দ্বিতীয়; খওঁঃ ] প্রথমোহধ্যায়ঃ। ৪১ 


পানাভ্যাৎ সংঘাতস্থিতিঃ অতঃশব্ধার্থঃ। সর্বার্থত্বং স্বিতীয়ন্ত অতঃশবস্তাথঃ। 
মুখ্যপ্রাণোপযুক্তত্বাঘন্নপানানাং সংঘাতস্থিতিহেতুত্বমিত্যত্র প্রশ্নপূর্ববকৎ লিঙ্গৎ দর্শয়তি 
__কথমিত্যাদিন'। বুত্তিমেব বিশিনষ্টি-_অন্রপানে ইতি । অন্বছমুপযুজ্যমানে 
অন্নপপানে প্রাণস্থিতিহেতু ইতি যাবৎ। প্রাণস্তোচ্চিত্রমিষায়ামপি সংঘাতঃ শ্বয়মশন- 
পানে কৃত্বা স্থাস্ততীত্যাশঙ্ক্যাহ-_অপ্রাণোহীতি। তর প্রাণোচ্চিক্রমিষাবস্থায়ামিতি 
যাবৎ । ননৃতক্রান্ত্যবস্থায়াম্‌ অশ্রিষাগ্ভাবাদেব সংঘাতস্তোতক্রান্তি ন ত্বশনাগ্ভভাবাৎ, 
তত্র প্রমাণাভাবাৎ অত আহ-দৃম্ততে হীতি। তর্দিতি মুখব্যাদ্বানমুচ্যতে । 
অন্পগ্রহণং পানোপলক্ষণার্থম্‌ ॥১৯।৯ 


ভাষ্যানবাদ্দ ।__যেহেতু মুখ্যপ্রাণ অস্থুরগণকর্তৃক পাপবিদ্ধ হয় নাই, সেই 
হেতুই লোকে ইহা! দ্বারা সুগন্ধি বা দুর্গন্ধি কোন প্রকার বস্তবিশেষ অনুভব 
করে না; পরন্ত ঘ্রাণ দ্বারাই সেই উভয় প্রকার বস্ত অনুভব করিয়। থাকে। 
অতএব, কোনরূপ পাপকাধ্য দৃষ্ট হয় না বলিয়াই [ইহা] অপহতপাপা_ 
যাহ] হইতে পাপা! (পাপ) অপহত-_বিনাশিত হইয়াছে, তাহা! অপহত-পাপা! 
অর্থাৎ বিস্তদ্ধ। যেহেতু ঘ্বাণাদ্ি করণবর্গ নিজ নিঞ্জ কল্যাণলাভে আসক্ত, 
এই কারণে তাহার! আত্মন্তরি অর্থাৎ আত্মপোষণে নিরত; কিন্তু মুখ্যপ্রাণ সেরূপ 
আত্মন্তরি নহে; পরস্ত সকলের পরিপোষণে রত। কি প্রকারে [রত], তাহ। 
বল! হইতেছে লোকে সেই মুখ্য (প্রাণ) দ্বারা যাহা ভোজন করে, যাহা 
পান করে, সেই ভুক্ত ও গীত বস্ত দ্বারা ঘ্রাণাদি অপর. করণগণকে রক্ষা ব। 
পালন করে; অর্থাৎ তাহ! দ্বারাই সেই ঘ্রাণার্দির অবস্থিতি হইয়! থাকে । অতএব 
প্রাণ সর্ধস্তর অর্থাৎ সকলের পোষক, এবং এই জন্যই বিশুদ্ধ । 

ভাল, মুখ্য প্রাণের তুক্ত ও গীত দ্বারা ইছার্দের স্থিতি হয়, ইহা! জান] যায় 
কিসে? বল! হইতেছে-_অন্ততঃ অর্থাৎ অন্তেব-মরণকালে-__মুখা প্রাণকে অর্থাৎ 
মুখ্য প্রাণের স্থিতি-সাঁধন অন্ন ও পান প্রাপ্ত হয় না বলিয়াই ঘ্বাণাদি করণসমূহ 
উৎক্রমণ করে ( দেহ হইতে বহির্গত হয় ); কারণ, প্রাণহীন ব্যক্তি ভোজন বা 
পান করিতে শক্ত হয় না; সেই কারণেই তৎকালে শ্রাণাদি করণসমূহের 
উৎক্রমণ ব! দেহত্যাগ প্রসিদ্ধ। আর উৎক্রমণ-সময়ে প্রাণের যে, ভোজনেচ্ছা হয়, 
তাহা দেখাও যায়; সেই জন্যই [মুমুযুবব্যক্তি] মুখ-ব্যাদ্বান__মুখবিদারণ করিয়। 
থাকে। অন্নের অলাভে যে, উৎক্রমণ হয়, সেই মুখব্যাদীনই তাহার চিহ্ন ॥১৯।৯ & 


ত% হাঙ্গিরা উদীথমুপাসাঞ্চক্রে ; এতমু এবাঙ্গিরপং মন্যান্তে 
অঙ্গানাং যদ্রসঃ ॥২০॥১০ 


$২ ছান্দোগ্যোপনিষৎ। 


আঙ্গিরাঃ হ (কিল) তম্‌ (প্রাণম্‌) উদ্গীথং [ পূর্ববৎ ] উপাসাঞ্তক্রে 
€(উপাসনং কৃতবান্‌ ), এতম্‌ ( বক্ষ্যমাণম্‌) উ (বিতর্কে) এব ( নিশ্চয়ে ) অঙ্গিরসং 
মন্ান্তে [খষয়ঃ], যত (বঃ) অঙ্গানাং (শরীরাবয়বানাং) রসঃ (সারঃ)। 
কেচিত্তু (বক্ষ্যমাণঃ বকো দাল্ভ্যঃ ) তং (প্রাণম্‌) অঙ্গিরা ইত্যেবং গুণসম্পন্নম 
উদ্গীগম্‌ উপাসাঞ্চক্রে হত্যাঃ ॥ 

অঙ্গির' খধি সেই প্রাণকেই উদ্গীথরূপে উপাঁসন! করিয়াছিলেন । [খধধিগণ] 
ইহাকেই অঙ্গিরা বলিয়। মনে করিয়। থাকেন, যাঁহ! অঙ্গের শরীরাবয়বসমূছের রস ॥ 

শাঙ্কর-ভাঁম্ম্‌।__তং হাঙ্গিরাঃ_-তৎ মুখ্যং প্রাণ, হ অঙ্গিরা ইত্যেবংগুণম্‌ 
উদ্‌গীথম্‌ উপালাঞ্চন্রে উপাসনং কৃতবান্‌, বকো দাল্ভ্য ইতি বক্ষ্যমাণেন সম্বধ্যতে। 
তথা বুহম্পতিরিতি, আয্নাস্ত ইতি চোপাপাঞ্চন্রে বকঃ, ইত্যেবং সম্বন্ধং 
কৃতবন্তঃ কেচিৎ; এতমু এবাঙ্গিরসং বৃহস্পতিমায়ান্তং প্রাণং মন্তন্তে ইতি 
বচনাৎ। ভবত্যেবৎ ঘথাশ্রুতাসম্তবে ; সম্তবতি তু যথাগ্রতম্‌ খষিচোদ্নায়া- 
মণি শ্রত্যন্তরবৎ__“তম্মাৎ শতচ্চিন ইত্যা চক্ষতে, এতমেব সন্তম্* খধিমপি; তথা 
মাধ্যম! গৃংসমদে1 বিশ্বামিত্রো। বামদেবোহত্রিরিত্যাৰীন্‌ খষীন্‌ এব প্রাণমাপাদয়তি 
শ্রুতিঃ। তখৈতানপি খধীন্‌ প্রাণোপাসকান্‌ অঙ্গিরোবৃহস্পত্যায়ান্তান্‌ প্রাণং 
করোতি অভেববিজ্ঞানায়; “প্রাণে। হ পিতা, প্রাণে! মাতা” ইত্যাত্বিবচ্চ | তন্মাদ্‌- 
খষিঃ অঙ্গিরা নাম, প্রাণ এব সন্, আত্মানম্‌ অঙ্গিরসং প্রাণম্‌ উদ্গীথম্‌ উপাসাঞ্ক্র 
ইত্যেভৎ। যৎ যন্মাৎ সঃ অগ্গানাং প্রাণঃ সন্‌ রসঃ তেনাসৌ আঙ্গিরসঃ ॥২০।১০ 

আনন্দগিরিঃ।-__বিশুদ্ধিগুণকমুখ্যপ্রাণাত্মোদগাতৃদৃষ্্যা উদ্গীথাবয়বভূতম্‌ ওঞ্কা- 
রাখ্যমক্ষরমুপান্তমিত্যুক্তম; ইদ্দানীং তত্রৈধাঙ্গিরসবৃহস্প ত্যায়াস্ত-গুণত্রয়বিধানাথ- 
মুত্তরগ্রন্থমুখাপয়তি-__তং হেতি। তত্র বৃত্তিকারাভিপ্রেতৎ সম্বন্ধ, দর্শয়তি_-তং 
সুখ্যমিতি | পরাভিপ্রেতসন্বন্ধে গমকমাহ__-এতমিতি । অব্যবহিত-সম্বন্ধসম্তবে 
ব্যবহিতসন্বন্ধকল্পন ন যুক্তা, ইতি পরিহরতি-_-ভবত্যেবমিতি। খধীণামঙ্গিরো- 
বৃছস্পত্যার্দিশবৈরুপদ্েশেহপি গুত্রয়বিশিষ্টপ্রাণোপাসনং ন বিরুধ্যতে ; ততশ্চ 
প্রধানানামবাধে প্রাণোপাসকানামৃধীণামুপদেশেো। ন ত্যাগমগ্তি; অঙ্গিরো- 
বৃহস্পত্যাদ্িশবেভ্যোইপি প্রথমপ্রতিপন্নান্‌ খষীন্‌ বিহায় যৌগিকবৃত্তিপ্রতিপত্তব্য- 
গুণমাত্র প্রতিপত্তযন্ূপপত্তেরিত্যর্থঃ। প্রাণোপাসকানামৃধীণামভিধানম্‌ এতরেয়কশ্রুত্যা 
দ্টয়তি_শরত্যন্তরবর্দিতি। তেব স্পঞ্টয়তি_ তম্মাদ্িতি। শতচিনো নাম 
প্রথমমণ্ডলদৃশ খাযয়ঃ | এষ চ প্রাণঃ যন্মাৎ পুরুষং সংঘাঁতাথ্যং শতবর্ধাণি অভিগত- 
বান্‌, তন্মাদ্েতমেব প্রাণং সন্তমৃষিশরীরস্থিতমপি শতচিশববাচ্যং বস্তীতি যোজনা । 


শতচিশব্বব্ছ্ভয়বিষয়াণি শব্ধাস্তরাণ্যপি সম্তীত্যাহ_তথেতি। আছ্যং মণ্ডলমুক্কা 
অধ্যমানাং মগ্ুলানাৎ দ্রষ্টারে। মাধ্যম! খবরঃ) তেংপি প্রাণঃ, তন্য হ্বাত্নি মধ্যে 


দ্বিতীয়; খণ্ড; ] প্রথমোহ্ধ্যায়ঃ। ৪৩ 


সর্ধজগদ্বিধারকত্বাৎ। গৃৎসমদস্ত দ্বিতীয়মগলপর্শী শ্বাপকালে বাগান্বীনাং গিরণাৎ, 
প্রাণো গৃথসো রেতোবিসর্গকারণং, মদহেতুত্বাদপানে| মদঃ:, প্রাণাপানাত্মকত্বাৎ 
প্রাণোহপি তথোচ্যতে | ভৃতীয়মগডলদর্শী বিশ্বা মিত্রঃ, প্রাণোহপি তথা ব্যপদিশ্ততে। 
তম্ত হি বিশ্বং ভোজ্যজাতৎ স্থিতিহেতৃতয়! শ্নিগ্ধমাসীৎ। বামদেবস্ত্ চতুর্থম গুলদ্রষ্টা, 
প্রাণো২পি তচ্ছব্বাচ্যঃ, তন্ত বাগাদিদেবতাসম্তনীয়ত্বাৎ। পঞ্চমমওলদ্রষ্টা 
অত্রিরিত্যচ্যতে; প্রাণোইপি খৈব কথ্যতে। তম্ত পাপানোহনর্থরূপান্‌ প্রতি 
সর্বত্রাতৃত্বাৎ। আদিপদেন ভরদ্বাজাদ্িপদানি গৃহীতানি। দৃষ্টান্তমেবং ব্যাখ্যায় 
দাষ্টান্তিকমাহ-_তথেতি। কিমিত্যঙ্গিরঃপ্রভৃতীন্‌ প্রাণ, করোতি ক্রতিঃ? 
অতআহ--অভেদ্দেতি। তথাচ সপ্তমে প্রাণস্ত সার্বাত্যৎ বক্ষ্যতে, তথাত্রাপি তশ্ত 
তত্তদৃষিরূপত্বং বিবক্ষিতমিত্যাহ__ প্রাণে হেতি। অব্যবহিতসম্বন্ধসম্তবে ফলিতং 
বাক্যাথং কথয়তি__তন্মার্দিতি। প্রাণন্তাঙ্গিরন্ত্ং ব্যুৎপার্ঘয়তি-__যন্মাদ্দিতি ॥২০॥১০ 


ভাষ্যানুবাদ ।_ সেই মুখ্য গ্রাণকেই 'অঙ্গিরা গুণবিশিষ্ট উদ্গীথরূপে উপাঁসন! 
করিয়াছিলেন; [ এই. উপাসন! ক্রিয়ার কর্তা হইতেছেন ] বক্ষ্যমাণ দাল্ভ্য- 
গোত্রীয় বক নামক খধি, তাহারই সহিত ইহার সম্বন্ধ । অর্থাৎ দাল্ভ্যবংশীয় 
বক ধধি এইরূপ উপাঁসন। করিয়াছিলেন। সেইরূপ, বকখষিই “বৃহস্পতি ও 
আয়ান্ত” রূপেও উপাঁসন। করিরাছিলেন; কেহ কেহ (বৃত্তিকার) এইরূপ 
বাক্যযোজন। করিয়া থাকেন; কেন না, “ইহাকেই আঙ্গিরস, বৃহস্পতি, 
আয়াস্ত ও প্রাণ বলিয়া মনে করেন” এইরূপ বচনাস্তর রহিয়াছে । [ভাষ্যকার 
বলিতেছেন ] যথা শ্রুত অর্থ অসম্ভব হইলে এরূপ সম্বন্ধ হইতে পারে বটে, কিন্ত 
এখানে ত বথাশ্রুত অর্থই সম্ভবপর হইতেছে (১২)। “সেই হেতু, খষি হইলেও 
ইহাকে ( প্রাণকে ) 'শতচিন্ বলিয়৷ অভিহ্থিত করিয়া থাকেন । প্রাণোপাসক 
খধিগণের নামোল্লেখপ্রসঙ্গে অন্ত শ্রুতির স্তায়, এখানেও প্রাণোপাসক এই 
অঙ্গিরা, বুহুম্পতি ও আয়াস, খধির অভেদ-জ্ঞানের জন্য প্রাণন্বরূপে নির্দেশ 
করা হইতেছে ; যেমন প্প্রাণই পিতা, প্রাণই মাতা” ইত্যাদি স্থলে হইয়াছে, 
তদ্রপ। অতএব অঙ্গির! নামক খধি নিজে প্রাণন্বরূপ হইয়াও আপনাকেই আর্গরা 
গ্রাণ ও উদ্গীথরূপে উপাঁসন করিয়াছিলেন যেহেতু তাঁহা সমুদয় অঙ্গের প্রাণভূত 
হইয়া রসম্বরূপ, অর্থাৎ সারভূত, সেই হেতু ইহা “আলিরস+ ॥২০1১* 

তেন তষ্চ হু বৃহস্পতিরুদ্গীথমুপাসাঞ্চক্রে ; এতমু এব 
বৃহস্পতিং মন্যন্তে, বাগ্হি বৃহতী, তন্যা এয পতিঃ ॥২১॥১১ 


(১২) ভাৎ্পধা- অপর ব্যাখ্যাতা বৃত্তিকার বলিযাঞেন যে, এদানে যে, আঙগরা' একর 
আছে, ইহ! উপ।লনীর কর্থুপদ নহে; পরদ্ধ পরবর্তী দাল্ভ্য বকনামক খধিহ ইভীর 


$৪ ছান্দোগ্যোপনিষৎ। 


তেন (হেতুন1) বৃহস্পতিঃ (বাচম্পতিঃ) হু (কিল) তম্‌ ( প্রাণম্‌) 
উদশীথম্‌ উপাসাঞ্চক্রে । এতম্‌ উ ( বিতর্কে ) এব বুহম্পতিৎ মন্তস্তে ; [ কোহসৌ ? 
ইত্যাহ-_] হি যেম্মাৎ) বাক্‌ বুহতী (মহতী), এবঃ তন্তাঃ ( বাচঃ) পতিঃ, [তেন 
বৃহস্পতিরিত্যর্থঃ ]। 

সেই হেতু বৃহস্পতি সেই প্রাণকে উদগীথরূপে উপাসনা করিয়াছিলেন । 
ইছাকেই বুহুস্পতি বলিয়া মনে করে; যেহেতু বাকৃই বৃহতী, ইনি (প্রাণ) 
তাহার পতি, [ অতএব তিনি বুহম্পতি-পদ্দবাচ্য ]॥ 

তেন ত% হায়াস্তমুদগীথমুপাপাঞ্চক্রে ; এতমু এবায়াস্থং 

মন্যান্তে, আস্তাদ্যদয়তে ॥২২॥১২ 

তেন ( হেতুন। ) তম্‌ (মুখ্যৎ প্রাণম্‌) আয়ান্তম্‌ (তদ্গুণবিশিষ্টম্‌) উদ্দগীথম 
উপাসাঞ্চক্রে [আয়ান্তো! নাম খধিঃ]। এতম্‌ (বক্ষ্যমাণম) উ (বিতর্কে) 
এব আয়ান্তৎ মন্তত্তে [ খবরঃ], [ কোহসৌ?] যৎ যঃ আন্তাৎ ( মুখবিবরাৎ ) 
'অয়তে ( নির্ণচ্ছতি ; তমিত্যর্থঃ )। 

সেইহেতু তাহাকে (প্রাণকে) আরান্ত উদ্গীথরূপে উপাসন! করিয়াছিলেন । 
ইহাকেই আযলান্ত বলিয়া মনে করেন, যাহা! আস্ত হইতে (মুখ হইতে) নির্গত হয় ॥ 

শাঙ্কর-ভাষাম্‌।--তথ| বাচো বুহত্যাঃ পতিস্তেনাসৌ বৃহস্পতিঃ॥ তথা 
যদ্‌ নমাদান্তাদ্‌ অয়তে নির্চ্ছতি, তেনায়াস্তঃ খষিঃ প্রাণ এব সন্নিত্যর্থঃ। 


সপ পপ সা স্পা শি শি 2 শা লন রা লক পিসী আশি শপ 





পর সস 


কর্তী; অঙ্গিরা শবটি উদ্গীঘের ভি মাত্র। ভাগ্তকার বলিতেছেন যে, ন-_এ্ররীপ 
সম্বন্ধ হইতে পারে না; কারণ, সন্নিহিতের সহিত সম্বন্ধ সম্ভব হইলে ব্যবহিতেব সহিত সম্বন্ধ 
কল্পনা কর। ম্যাা হয় না। বিশেষত; এখানে আঙ্গিরস, বা্ম্পত্য ও আয়ান্তত্ব, এই ত্রিবিধ 
গুগ-যোগে প্রাণোপাসন। অভিপ্রেত; 'অঙ্গিরা” প্রভৃতি শবে প্রকৃত ধধিগণের উল্লেখ স্বীকার 
করিলেও উক্ত গুগত্রয়বিশিষ্ট প্রাণোপাসনার বাঘাত হইতেছে না; ক্তরাং প্রধান উদ্দেগ্রের 
যখন কিছুমাত্র বার্ধ। নাই, এবং প্রথম শ্রীতির বিষয় প্রসিদ্ধ অঙ্গিরা প্রস্তুতি খর নাম 
পরিত্যাগ করিয়। অপ্রপিদ্ধ যৌগিকার্থ গ্রহণ করাও যখন যুক্তিযুক্ত হয় না, তখন অঙ্গিরা ও 
বৃহল্পতি প্রভৃতি শব্খগুলি প্রসিদ্ধ ধবিনামই বটে; এঁ সকল খষিরা আপনাকে তত্বদ্‌গুগ-বিশিষ্ট 
প্রাণরূপে উপাসন। করিয়াছেন । 

ধ্রতরেয় উপনিধদেও এইরূপেই লা রে অভিহিত হইয়াছে; এখানে “শ্রত্যন্তরবৎ' 
কথায় তাহাই জ্ঞাপিত হইয়াছে । “তন্মাং, ইত্যাদি-__ প্রথম মগ্ডলদর্শা খষগণের নাম 
'শত্চিন্ । যেহেতু এই প্রাণও টি পুরুষদেহকে আশ্রয় করিয়া থাকে, সেই 
হেতু এই প্রাণও ধফি-শরীরস্থিত বলিয়া! 'শতর্টিন্ত নামে অভিহিত হইয়া! থাকে। অঙ্গিরা প্রভৃতি 
খধির প্রাণরূপে নির্দেশে শ্রুতির অভিপ্রায় এই যে, যাহার! উল্লিখিত গুণবিশিষ্টরূপে প্রাণের 
উপীসন। করেন, তাহার! প্রাণের সহিত অভিন্নভাব লাভ করেন, তাহাদের পৃথক ভাব বিলুপ্ত 
হইয়া যায়। 





স্বিতীয়ঃ থণ্ডঃ ] প্রথমোহ্ধ্যায়ঃ। ৪৫ 


তথা অন্তোহপুযপাসপক আত্মানমেবাজিরসাদ্বিগুণৎ প্রাণমুদগীথমুপাসীতে- 
ত্যর্থঃ ॥২১-_-২২।১১--১২ 

আনন্গগিরিঃ|-_অঙ্গিরঃশববৎ বৃহস্পতিশকোহপুযুভয়ন্র নেতব্যঃ, ইত্যাহ-_ 
তথেতি । প্রাণন্ত বুহস্পতিত্বং সাধয়তি-বাচ ইতি । অঙ্গিরোবৃহস্পতিশববদায়া ্ত- 
শকোইপু[তয়ত্র দ্রষ্টব্যঃ, ইত্যাহ--তথেতি। তন্তোভয়ত্র বৃত্বিং বিশঘ্বয়তি-_- 
যদ্যন্মার্দিতি ষম্মাদাস্তাদ্‌ অয়তে, তেন আয়াম্তঃ প্রাণঃ স এবাত্রোপাসকত্বাদৃষিরপি, 
তথেতি যোজন | যথোক্তানামৃবীণামেবোক্রগুণকমুপাসনং, নান্টেষাং বিশেষবচনা'দ 
ইত্যাশঙ্ক্যাহ-_-তথেতি । বিশেষস্ত ন শেষনিবর্তকত্ৎ প্রদর্শনার্থতবাদিত্যর্থঃ॥ 
২১--২২]১১-7১২ | 


ভাষ্যান্ুবাদ ।__সেইরূপ, বৃহৎ ( মহৎ) বাক্যের পতি, সেই কারণে এই প্রাণ 
ও বৃহস্পতি । সেইরূপ, যেহেতু আন্ত_মুখ হইতে বহির্গত হয়, সেই হেতু 
আয্নান্ত-_প্রাণম্বরূপ হইলেও খধি। এইরূপ অন্তান্ত উপাসকও আপনাকেই 
আঙ্গিরসাদি গুণবিশিষ্ট প্রাণস্বূপে উদ্গীথোপাসনা করিয়াছিলেন ॥২১-- 
২২॥১১--১২ 


তেন তক্* হ বকো দাল্ভ্যো বিদাঞ্চকার। স হ 
নৈমিষীয়ানামুদ্গাতা বভুব; স হু স্মভ্যঃ. কামানা- 


গায়তি ॥২৩।১৩ 

দ্বাল্ভ্যঃ ( দ্বল্ভন্ত অপত্যৎ ) বকো। (নাম খধিঃ) হ তং (প্রাণৎ) তেন 
€(ষথোক্তগুণযোগেন ) বিদাঞ্চকার (বিদ্দিতবান্)। সঃ (বকঃ) হু ( এঁতিহো) 
নৈমিষীয়ানাম্‌ ( নৈমিষারণ্যবাসিনাম্‌ খষীণাম্‌ ) উদ্গাতা ( উদ্গীথগাত1 ) বভৃব। 
সঃ হ(স এব) এভ্যঃ ( নৈমিষীয়েভ্যঃ ) কামান্‌ ( অভিলধিতার্থান্) আগায়তিন্ম 
গীতবান্‌ ॥ 

দবল্ভের পুল্র বকনামক খষি সেই প্রাণকে উক্ত গুণবিশিষ্টরূপে অবগত হইয়া 
ছিলেন। [সেইজন্ত ] তিনি নৈমিষারণ্যবাসী খবিগণের, উদ্গাতা হইয়াছিলেন ; 
তিনিই তাহাদের অভিলাষ পুরণার্থ উ্গীথ গান করিয়াছিলেন ॥ 

শাহ্কর-ভাষ্যম।-_ন কেবলমঙ্গিরঃপ্রভৃতয় উপাসাঞ্চক্রিরে ; তং হ বকে নাম 
্বল্ভন্তাপত্যৎ দবাল্ভ্যো বিদাঞ্চকার-__যথাদশিতৎ প্রাণৎ বিজ্ঞাতবান্। বিদিত্বা 
চসহ নৈমিষীক়্াণাংৎ সত্রিণামুদ্গাতা বভৃব। স চ প্রাণবিজ্ঞানসামর্থ্যাদ্বেভ্যো 
নৈষিষীয়েভ্যঃ কামানাগায়তি স্ম হ আগীতবান্‌ কিলেত্যর্থঃ ॥২৩॥১৩ 

আনন্দগিরিঃ।-_-যথোক্তোপাসনন্ত ত্রিষু নিয়মাভাবে গমকং দর্শযতি--ন কেবল- 


৪৬ ছান্দোগ্যোপনিষৎ। 


মিতি। সংপ্রতি বিহিতোপাসনস্য ৃষ্টফলমাদে ইং পাঁতনিকাং করোঁতি-_বিদ্দিত্বেতি 
২৩১৩ 

ভাষ্মানুবাদ |-_-কেবল যে অঙ্গির! প্রভৃতি খবিগণই উপাসনা করিয়াছিলেন, 
তাহ! নহে; বকনামক দল্ভপুত্র-_দাল্ভ্য খষিও উক্ত গুণানুসারে সেই প্রাণকে 
বিশেষরূপে বিদ্দিত হইয়াছিলেন, এবং বিদিত হইয়! নৈমিষারণ্যবাসী যাজ্রিকদ্দিগের 
উদ্গাতা__সামগানকর্তা হ₹ইয়াছিলেন। তিনি সেই প্রাণবিজ্ঞানবলেই এই 
নৈমিষীয়গণের কাম অর্থাৎ ইচ্ছানুসারে উদ্গীথ গান করিয়াছিলেন ॥২৩১৩ 


আগাতা৷ হু বৈ কামানাং ভবতি, ঘ এতদেবং বিদ্বান- 


ক্ষরমুদূগীথমুপান্তে ) ইত্যধ্যাত্বম্‌ ॥২৪॥১৪ 
ইতি প্রথমাধ্যায়ন্ত দ্বিতীয়ঃ খণ্ডঃ ॥২। 

বঃ (জন:) এবং ( যথোক্তগ্রকারং) বিদ্বান (জানন্) এতৎ (এতং 
প্রাণম্‌ ) উদ্গীথম্‌ অক্ষরম্‌ ( প্রাণরূপেণ উদ্গীথাক্ষরম্‌ ) উপাস্তে (ধ্যায়তি ), [সঃ] 
বৈ কামানাং আগাতা ভবতি হ (এব) ইতি ( এতাবৎ) অধ্যাত্মৎ ( আত্মবিষয়ক- 
মুদ্গীথোপাসনমিত্য্থঃ )॥ 

যেলোক এইরূপে প্রাণতত্ব অবগত হইয়া এই উদ্‌গীথ অক্ষরের উপাসনা 
করেন, তিনি সমস্ত কামের সম্যক গানকর্তী হন। এই পর্যন্ত অধ্যাত্ব [ উপাসনা 
উক্ত হইল]। 

শান্কর-ভাষ্যম।-_তথা অন্ঠোইপুযুদগাতা আগাতা হ বৈ কামানাং ভবতি, য 
এবং বিদ্বান্‌ যথোক্তগুণং প্রাণমক্ষরমুদ্গীথমুপান্তে, তস্তৈতদ্ ষ্ং ফলমুক্তম্‌। প্রাণাত্ম- 
ভাব্ধদৃষ্টম, “দেবো তৃত্বা দেবানপ্যেতি” শ্রত্যন্তরাৎ সিদ্ধমেবেত্যভিপ্রায়ঃ 
ইতি। ইত্যধ্যাত্মম--এতদাত্মবিষয়ম্‌ উদ্গীথোপাসনম্‌ ইত্যুক্তোপসংহারঃ অধিটদৈব- 
তোদ্গীথোপাসনে বক্ষ্যমাণে বুদ্ধিসমাধানার্থঃ ॥২৪॥১৪ 

ইতি প্রথমাধ্যায়ে দ্বিতীয়: খণ্ড; ॥২॥ 


আনন্দগিরিঃ - ভৃমিকাং কৃত্বা বিবক্ষিতমুপাস্তিফলং কথয়তি-_-তথেতি। 
ৃষ্টমিতি বিশেষণাদ্‌ অতীষ্টং ফলাস্তরমাচষ্টে_ প্রাণেতি। আত্মবিষয়ং শরীরবর্তি- 
প্রাণগোচরমিতি যাবং। উপসংহারস্ত প্রয়োজনমাহ-_অধিদৈবেতি ॥২৪॥১৪ 


ইতি প্রথমাধ্যায়ন্ত দ্বিতীয়ঃ খ্ডঃ ॥২। 


দ্বিতীয়ঃ থণ্ডঃ ] প্রথমোহধ্যায়ঃ | 6৭ 


ভাষ্বান্ুবাদ।-_সেইরূপ অন্ত উদ্গাতাও অভীষ্ট বিষয়ে উদ্গাতা হইয়া 
থাকে; ধিনি এইরূপ অবগত হইয়া যথোক্তগুণসম্পন্ন প্রাণকে উদ্গীথাক্ষররূপে 
উপাসনা! করেন; এই উদ্‌গাতৃত্ব তাহার দৃষ্ট বা লৌকিক ফল মাত্র; কিন্ত 
প্রাণাত্মতাবপ্রাপ্তিই তাহার অনৃষ্ট বা অলৌকিক ফল। অভিপ্রায় এই যে, 
[ উপাসক ] দেবতাম্বরূপ হইয়। দেবতাকে প্রাপ্ত হন। এই অপর শ্রুতি হইতেই 
ধ্রূপ সিদ্ধান্ত সিদ্ধ হইতেছে । ইহা অধ্যাত্ম, অর্থাৎ আত্মবিষয়ক উদ্গীথোপাসন1 ; 
(১৩) [পরবর্তী খণ্ডে] বক্ষ্যমাণ অধিদৈবত উদ্গীথোপাসনায় মনোযোগ 
সম্পানার্থ এইরূপ উপসংহার করা হইল ॥২8॥১৪ 


প্রথমাধ্যায়ে দ্বিতীয়খণ্ডের ভাষ্যান্ুবাদ্দ সমাপ্ত ॥ 


(১৩) তাৎপর্য-একই উদগীথাক্ষর প্রণবেব বিভিন্নরপে ও বিভিন্গুণে উপাসন! 
বিধানার্থ এখানে উপক্রম করা হইয়াছে। তন্মধো, প্রথম খণ্ডে ওক্কারের মহিমা কীন্িত 
হউয়াছে; দ্বিতীয় খণ্ডে দেহাশ্রিত প্রাশশ্বরূপে তাহার উপানন। বিভিত হইবে । প্রাণ 
সভাবতই আত্মায়__দেহে আশ্রিত; এই কারণে প্রাশরূপে উদ্গীথোপাসনাকে অধাত্স 
সংজ্ঞায় অভিহিত করা হইয়াছে। ইহার পরবত্তী তৃতীয় খণ্ডে বিভিন্নখন-সম্পন্ন দেবতাবপে 
উদ্‌গীথোপানা। বিহিত হইবে; নুতরাং তত্রত্য উদ্গীগোপাসনা 'অধিদৈবত' সংজ্ঞায় অতিহিত 
হইবে। 


প্রথমাধ্যায়ে 


তৃতীয়; খণ্ডঃ। 


অথাধিদৈবতম_য এবাসৌ তপতি, তমুদ্গীথমুপামীত ; 
উদ্ন বা এষ প্রজাত্য উদ্গায়তি। উদ্ধস্তমৌভয়মপতন্ত্য- 
পহন্ত| হ বৈ ভয়ম্তয তমমো৷ ভবতি, ঘ এবং বেদ ॥২৫॥১ 

অথ (অনন্তর) অধিদৈবতৎ ( দেবতাধিকৃতম্‌ উদদনীথোপাসনম্‌ ) [ উচ্যতে 
ইতি শেবঃ]। যঃ এব অসৌ (দৃগ্ঠমানঃ হূর্যযঃ ) তপতি, তম্‌ (উদ্যত সৃরয্যং ) 
উদগীথম্‌ ( উদগীথরূপেণ ) উপাসীত; এষঃ (নুর্ধ্যঃ) উদ্যন্‌ ( উদ্দগচ্ছন্‌) বৈ 
(এব) প্রজাভ্যঃ ( জীবেভ্যঃ জনহিতার্থম্‌) উদ্‌গায়তি ( লোকমঙ্গলত্বাৎ 
উদ্গায়তীব ইত্যর্থঃ ); উদ্চন্‌ ( উদগচ্ছন্‌ সন্‌ হুরধ্যঃ ) তমঃ ( নৈশম্‌ অন্ধকারম্‌ ) 
অপহস্তি; যঃ ( জন: ) এবং ( যথোক্তগুণং ) বেদ (জানাতি),[ সঃ] বৈ (এব) 
ভয়ম্ত ( জন্মমরণার্দিরূপস্ত ) তমনঃ ( অজ্ঞানস্ত চ) অপহস্ত। (বিনাশকঃ ) ভবতি। 

অনন্তর অধিদৈবত [ উদগীথোপাসন! কথিত হইতেছে] এই যিনি তাপ 
দিতেছেন, তাহাকে উদগীথ বলিয়া! উপাসন| করিবে; ইনি (সূর্য্য) উদ্য়কালে 
যেন প্রজাগণের জন্য উদগীথগানই করিয়া থাকেন। [হুরধ্য] উদয়-সমকালেই 
নৈশ অন্ধকার ও তজ্জনিত ভয় বিনষ্ট করেন; যে লোক উক্তপ্রকার জ্ঞানলাভ 
করেন, তিনিও জন্মমরণার্দি ভয় ও অজ্ঞানান্ধকার বিনষ্ট করেন ॥ 

শাঙ্কর-ভাঘ্যম্‌।--অথানভ্তরম্‌ অধিটৈবতং দ্েেবতাবিষয়ম্‌ উাগীথোপাসনৎ 
্রস্ততমিত্যর্থঃ অনেকধা উপাস্যত্বাদুদ্গীথন্ত । য এবাসৌ আদিত্যন্তপতি তমুদসীথ- 
মুপাসীত আদিত্যদৃষ্ট্যোদগীথম্‌ উপাসীতেত্যর্থঃ | তমুদ্গীথম্‌ ইত্যুদগীথশবো হক্ষর- 
বাচী লন্‌ কথমাদিত্যে বর্ততে ? ইতি। উচ্যতে- উদ্ধন্‌ উদগচ্ছন্‌ বৈ এয প্রজ্াত্যঃ 
্রজার্থমুদগায়তি প্রজানামন্নোতগত্যর্থম্‌) ন হনুগ্যতি তন্সিন্‌ ব্রীন্থাদেঃ পক্তিঃ শ্তাৎ 
অত উাগায়তীব উদগায়তি, যখৈবোদ্গাঁতা অন্নার্থম। অত উাগীথঃ সবিতেত্যর্থঃ। 
কিঞ্চ, উদ্যান নৈশং তমন্তজ্জঞ্চ ভয়ং প্রাণিনামপহস্তি। তমেবং__গুণৎ সবিতারৎ যে 
বেদ, যঃ অপহস্তা নাশরিতা হ বৈ ভয়ন্ত জন্মমরণাদিলক্ষণস্ত আত্মনত্তমসশ্চ 
তৎকারণস্ত অজ্ঞানলক্ষণস্ত ভবতি ॥২৫।১ 


তৃতীয়ঃ খওঃ ] প্রথমোহ্ধ্যায়ঃ। ৪৯, 


আনন্গিরিঃ।__অনস্তরমাধ্যাক্মিক-প্রাণদৃষ্ট্যো দগীথোপাসনবচনাদ্দিতি শেষঃ। 
কিমিতি দেবতাবিষয়মুদ্গীথোপাসনং প্রস্তুয়তে, তত্তাহ-_-অনেকধেতি। প্রাণরূপেগ' 
আধিত্যাদিরপে চ উদ্গীথস্োপান্তত্বান্দেবতাবিষয়-তত্রপাস্তিপ্রস্তাবো যুক্ত 
এবেত্যর্থঃ। আদিত্যাদিমতয়শ্চেত্যািন্তায়েন বাক্যার্থ, কথয়তি-__আদিত্যদৃষ্ট্েতি। 
তমা দিত্যমুদ্গীথমুপাসীত ইত্যাদিত্যশব্বস্তোদ্গীথশব্স্ত চ সামানাধিকরণ্যমযুক্তম্‌ 
উদ্গীথশবন্ত প্রকরণাদদক্ষরবাচিত্বাৎ আদ্িত্যশবস্ত চ জ্যোতিধিষয়ত্বাততিন্নার্থয়োশ্চ, 
শব্ধয়োঃ সামানাধিকরণ্যাষোগাদিতি শঙ্কতে_ তমুদ্গীথমিতীতি। আদিত্যে যগ্ঘপি 
নোদ্গীথশবে। রূচ্যা বন্তিতুমহতি, তথাপি গৌণ্য। চ তত্র তত্র বৃত্তেঃ সামানাধিকরণ্য- 
সিদ্ধিঃ ইত্যুত্তরমাহ-__উচ্যত ইতি । প্রজার্থমুদ্গা়তীত্যেতদেব স্পষ্য়তি-_প্রজানা- 
মিতি। অন্নোৎপত্ত্যর্থমুদ্গায়তীতি পুর্বেণ সম্বন্ধঃ। তেব ব্যতিরেকদ্বার৷ জাধয়তি' 
_নহীতি। আতিত্যন্তান্নার্থমাগানম্‌ অতঃ শব্দার্থঃ। ন তন্তোদ্গাতুরিব 
প্রত্যক্ষমুদ্গানমুপলব্মিত্যাশঙ্ক্যাহ__উদ্গাঁয়তীবেতি। উপমামেব উপপায়তি-_ 
যথেতি। অথ আত্মনেহন্নাগ্থমাগায়ে দিতি শ্রুত্যস্তরে ষথান্নার্থমুদ্গাতা৷ আগায়তীত্যব- 
গতং, তথ। আদ্িত্যোহপি প্রজানামন্নার্থমাগায়তীত্যর্থঃ | উদ্গীথশব্স্তাদিত্যে সম্তবং 
পরামুগ্ত ফলিতমাহ__-অতইতি। আদিত্যদৃষ্ট্যোদ্গীথোপাসনমুপপাগ্ভ ফলোক্তিং 
ব্যাচ্টে কিঞ্চেত্যার্দিনা। এবংগুণং তমস্তজ্জ ভয় নিবর্তকত্বগুণপহিতমিতি যাবৎ ॥২৫॥১ 

ভাগ্ান্ুবাদ ।-_-উদগীথোপাসন] বহুপ্রকার, এইজন্ত অতঃপর অধিদৈবত অর্থাৎ 
দেবতাবিষয়ক উদগীথোপাসনা বণিত হইতেছে । এই যে সু্যদেব তাপ দ্বিতেছেন, 
তাছাকে উদগীথরূপে উপাপনা করিবে, অর্থাৎ আদিত্যজ্ঞানে উদগীথের উপাঁসন। 
করিবে । ভাল, “তম্‌ উদগীথম্» এই উদদগীথ শব্দটিত অক্ষরবাচক, তবে তাহা: 
আদিত্যবোধক হয় কিরূপে? বলা হইতেছে_উদ্ন্‌ অর্থাৎ উদদীরমান এই 
আদিত্য প্রজাগণের জন্য অর্থাৎ প্রজাগণের অন্নোৎপত্তির উদ্দেশ্তে উদগান্‌ ( উদগীথ- 
গান) করেন। হৃু্য উদ্দিত না হইলে ধান্তাদি শস্ত পক হয় না, এই কারণে 
উদ্গাতা যেমন অনসংস্থানার্থ উদগীথ গান করিয়! থাকেন, ঠিক তেমনি ্ুরধ্য যে, 
উদয় লাভ করেন, তাহ! যেন তিনি উদগীথই গান করেন) এই জন্যই সবিতা 
উদশীথ [ বলিয়। উক্ত হইয়াছেন ]। অপিচ, উদয়-সমকালেই কুর্যদেব নৈশ 
অন্ধকার ও তজ্জনিত ভয় বিনষ্ট করিয়। থাকেন; এবক্ভতগুণসম্পন্ন সবিতাকে ধিনি 
জানেন, তিনিও জন্ম-মরণাঁদিরূপ সংসার-ভয় এবং তৎকারণীভূত স্বীয় অজ্ঞানান্ধকার, 
উভয়ই বিনষ্ট করেন ॥২৫॥১ 

শান্কর-ভাষ্যম্‌।__যগ্পি স্থানভেদাৎ প্রাণা্দিত্যো ভিম্নাবিব লক্ষ্যেতে, তথাপি 
ন স তত্বভেদস্তয়োঃ। কথং 1 


সমান উ এবায়ধ্ণাসৌ চ, উষ্চোহয়মুষ্ণোহসৌ, স্বর ইতীম- 


ধু ছান্দোগ্যোপনিষতৎ। 


মাচক্ষতে স্বর ইতি প্পরত্যান্বর ইত্যমুং তন্মাদ্‌বা এতমিম- 
মমুঞ্চোদৃগীথমুপাসীত ॥২৬॥২ 


অয়ং ( প্রাণঃ ) চ অসৌ (আদিত্যঃ) চ সমান: (গুণেন তুল্যঃ) উ (এব) 
[ তথাহি ]-_মক্নং (প্রাণ; ) চ উঞ্:, অসৌ (কুর্্যঃ) চ উঞ্চ৫, ইমং (প্রাণং ) 
স্বর ইতি আচক্ষতে [খষয়ঃ], অমুৎ (সুর্য্যং) চ 'ম্বরঃ (অন্তমিতঃ) ইতি 
“প্রত্যান্বরঃ (প্রত্যাগতঃ) ইতি চ (আচক্ষতে), তম্মাৎ (হেতোঃ) বৈ 
( এব) এতম্‌ (প্রক্রান্তম্‌) ইমম্‌ ( গ্রাণম্‌) অমুৎ ( ্ধ্যম্‌) চ উদ্গীথম্‌ ( উদ্‌গীথ- 
ব্ূুপেণ) উপাশীত ॥ 

এই প্রাণ নিশ্চয়ই [ুর্য্যের ] তুল্য; [ দেখ] এই প্রাণও উষ্ণ, হুর্যও উফ, 
প্রাণকে স্বর (মৃত্যুসময়ে বহির্গামী ) বলে সুর্যকেও স্বর” (অন্তমিত ) এবং 
“প্রত্যাস্বর' প্রত্যাগমনশীল বলিয়া! থাকে । অতএব এই প্রাণ এবং এ হৃর্য্যকে 
উদ্দগীথরূপে উপাসন! করিবে ॥ 

শাহ্কর-ভাষ্যম্‌।-_সমান উ এব তুল্য এব প্রাণঃ সবিত্রা। গুণতঃ সবিতা চ প্রাণেন। 
যম্মাৎ উষ্চোহয়ৎ প্রাণঃ। উষ্ণশ্চাসৌ সবিতা । কিঞ্চ, স্বর ইতীমং প্রাণমাচক্ষতে 
কথন্ত্তি। তথা ম্বর ইতি প্রত্যাস্বর ইতি চামুৎ সবিতারম্‌। যম্মাৎ প্রাণঃ স্বরত্যেব 
ন পুনমৃতিঃ প্রত্যাগচ্ছতি, সবিতা তু অস্তিত্ব পুনরপি অহন্তছনি প্রত্যাগচ্ছতি। 
অতঃ প্রত্যান্বরঃ; অন্মাদ্‌ গুণতো৷ নামতশ্চ সমানৌ ইতরেওরং প্রাণাদিত্যো। 
বমতঃ সতত্বাভেবাদেতৎ প্রাণমিমমমুঞ্চ আদিত্যম্‌ উদ্গীথমুপাসীত ॥২৬|২ 

আনন্দগিরিঃ।- নন্বধ্যাত্বমধিদৈবতমিতি স্থানভেদাৎ প্রাণাদিত্যয়োভিন্নতবাতিনন- 
মেব তয়োরুপাসনম্‌ উপাদেয়ম্‌, অত্র আহ-_যগ্ধপীতি। প্রাণাদিত্যয়োঃ স্বরূপভেদা- 
ভাবং প্রশনপূর্ববকৎ প্রতিপাদয়তি__কথমিত্যাদিনা। উশকোহপার্থতঃ স্বানভেপতো। 
'ভেদমনুজানাতি। গুণতঃ সাম্যৎ সাধয়তি যন্মাদ্িতি। নামতঃ সাম্যং সংগিরতে 
_কিঞ্চেতি। সবিতৃবৎ প্রাণেহপি প্রত্যান্বরশৰ প্রবুত্তিমাশঙ্ক্যাহ-__যম্মার্দিতি। 
স্বরত্যেব গচ্ছত্যেবেতি যাবৎ । তশ্মিন্নেব সুলদেহে ন প্রত্যাগচ্ছতি তন্মাৎ প্রাণে 
স্বরশবাপ্রবৃত্তিরেবেত্যর্থঃ। সবিতর্য্যপি তহি তচ্ছন্ধপ্রবৃত্তিরেবেত্যাশঙ্কযাহ-_সবিত। 
ত্বিতি। আদিতাস্তাস্তগত্তস্ত প্রতাহমেকত্রৈব আগতিদর্শনাৎ তশ্মিন্‌ প্রত্যাম্বরশবা- 
স্তাপি প্রবৃত্তিরস্তীত্যর্থঃ। অতঃ প্রাণ! দিত্যয়োরুক্কং সাম্য নিগময়তি-_অশ্মার্দিতি। 
অস্তোন্ণসাম্যকৃতৎ ফলমাহ--অত ইতি। প্রাণাদিত্যাবেকীকৃত্য তন স্টযোদ্গীথাবয়ব- 
ভূতম্‌ ওষ্কারাখ্যমক্ষরম্‌ উপাস্তমিত্যর্থঃ ॥২৬২ 

ভাষ্যানুবাদ ।-_যদ্দিও আশ্রয়স্থানের প্রভেদ থাকায় প্রাণ ও আদিত্য 
'বিভিন্ন বলিয়াই প্রতীত হয় সত্য; তথাপি, প্রকৃত পক্ষে তাহাদের 


তৃতীয়ঃ খণ্ডঃ ] গ্রথমোহধ্যায়ঃ। ৫১ 


সেই ভেদ বাস্তবিক নহে। কি প্রকারে? [যেহেতু তাহার! ] উভয়ে সমান 
অর্থাৎ গুণান্ুসারে প্রাণও সবিতার সমান, এবং সবিতাও প্রাণের 
লমান। যেহেতু এই প্রাণও উষ্ণ, এবং এই সবিতাও উঞ্ণ। আরও, 
[খধিগণ] এই প্রাণকে 'ম্বর” বলিয়া! নির্দেশ করেন, সেইরূপ এই হৃুর্ধ্যকেও 
স্বর” ও ্রত্যান্বর' বলিয়া নির্দেশ করিয়া থাকেন। যেহেতু প্রাণ কেবল 
নির্গতই হয়, অর্থাৎ দেহ হইতে বহির্গতই হয়, মৃত্যুর পর আর প্রত্যাগত হয় 
না; সবিতা কিন্তু অন্তমিত হুইয়াও দ্িবসে পুনর্বার গ্রত্যাগত হইয়া থাকেন 
এই কারণে [ হূর্ধযদেব ] প্রত্যান্বর, ৷ অতএব গুণ ও নামানুসারেও প্রাণ ও 
আদ্বিত্য পরম্পর পরস্পরের সমান। অতএব, প্রকৃত পক্ষে ভেদ ন। থাকায় 
এই সন্নিহিত প্রাণ এবং ব্যবহিত আদিত্য, এই উভয়কে উদ্গীথ বলিয়! 
উপাসন] করিবে ॥২৬|২ 

অথ খলু ব্যানমেবোদ্গীথমুপামীত; ঘদ্বৈ প্রাণিতি স 
প্রাণো যদপানিতি সোহপানঃ। অথ হয প্রাণাপানয়োঃ 
সন্ধিঃ স ব্যান) যে ব্যানঃ সা বাক। তম্মাদপ্রাণন্ননপানন্‌ 
বাচমভিব্যাহরতি ॥২৭॥৩ 


অথ (প্রকারাস্তরস্থচকং ) ব্যানৎ [বক্ষ্যমাণং] এব উদ্গীথম উপাসীত 
[ লোকঃ ]। যৎ(যঃ) প্রাণিতি (প্রাণব্যাপারং করোতি ) সঃ প্রাণঃ, যত (যঃ) 
অপানিতি (অধোব্যাপারং করোতি ) সঃ (বায়ুবিশেষঃ) অপানঃ। অথ 
(প্রকারান্তরে) ষঃ প্রাণাপানয়োঃ (€উক্তলক্ষণ-ব্যাপারয়োঃ) সন্ধিঃ ( সন্মিলনং ) 
সঃ (বায়ুবৃত্তিবিশেষঃ) ব্যানঃ | যঃ ব্যানঃ, সা বাক্‌। তন্মাৎ (ব্যানন্ত 
বাগ্রপত্বাৎ হেতোঃ) অপ্রাণন্, অনপানন্‌ (প্রাণাপানয়োর্ব্যাপারমকুর্বন্‌ সন্‌ ) 
বাঁচম্‌ ( শব্মম্‌) অভিব্যাহরতি ( উচ্চারয়তি )[ লোক ইতি শেষঃ ]। 

প্রকারান্তরে উদ্গীথোপাসনা কথিত হইতেছে_ব্যানকেই উদৃগীথ বলিয়! 
উপাসন] করিবে । লোকে যে প্রাণন অর্থাৎ শ্বাস ত্যাগ করে, তাহাই প্রাণ, 
আর যে অপানন অর্থাৎ বায়ুকে অভ্যন্তরে আকর্ষণ বা অধোগামী করে, তাহ 
অপান; আর যে প্রাণ ও অপান বায়ুর সন্ধি বা সম্মিলন, তাহা ব্যান; যাহা 
ব্যান, তাহাই বাক (শব্ব)। সেই কারণেই লোকে প্রাণ ও অপান বায়ুর 
কার্ধ্য স্থগিত রাখিয়া শঝোচ্চারণ করিয়। থাকে ॥ 


শাঙ্কর-ভাষ্ম।__অথ খন্িতি। প্রকারান্তরেণোপাসনমু্গীথন্তোচ্যতে-_ 


কু ছান্দোগ্যোপনিষৎ। 


ব্যানমেব কক্ষ্যঘাণলক্ষণং প্রাণন্তৈব বৃত্তিবিশেবমুদ্রগীথমুপাসীত | অধুনা তৎ 
লতত্বং নিরপ্যতে-_যদ্বৈ পুরুষঃ প্রাণিতি মুখনাসিকাভ্যাং বায়ুৎ বহিসিঃসার- 
যতি, স প্রাণাখ্যো বায়োরত্তিবিশেষঃ; যদপানিতি অপশ্বসিতি তাভ্যামেব 
অন্তরাকর্ষতি বায়ু, দোংপানোহপানাখ্য বৃত্তিঃ। ততঃ কিম্‌ ইতি? উচ্যতে-_ 
'অথ ষ উক্তলক্ষণয়োঃ প্রাণাপানয়োঃ সন্ধিস্তয়োরস্তরা বৃত্তিবিশেষঃ, স ব্যানঃ, যঃ 
সাঙ্যাদিশাস্ত্রপ্রসি্বঃ শ্রুত্য। বিশেষনিরূপণান্নাসৌ ব্যান ইত্যভিপ্রায়ঃ। 


কম্মাৎ পুনঃ প্রাণাপানে হিত্ব। মহতায়াসেন ব্যানশ্তৈবোপাসনমুচ্যতে ? 
বীর্য্যবৎকর্ম্মহেতুত্বাৎ। কথৎ বীর্য্যবৎকর্মহেতুত্বম্‌ ইত্যাহ-_-যে ব্যান; 1 
বাক্‌; ব্যানকার্ধ্যত্বাদ্বাচঃ। যম্মাদ্‌ ব্যাননির্বর্ত্যা বাক্‌ তন্মাদ্বপ্রাণন্‌ অন- 
পানন্‌ প্রাণাপানব্যাপারাবকুর্বন্‌ বাচমভিব্যাহরত্যুচ্চারয়তি লোকঃ ॥২৭॥৩ 


আননগিরি:।__অথাধ্যাত্সিকমাধিদবিকৎ চোদ্গীথোপাসনৎ প্রস্তত্য তদেব 
-সমশ্তৈকীকৃত্যোক্তং, তথা চ বক্তব্যাভাবাৎ কিমুত্তরেণ গ্রস্থেন, ইত্যাশঙ্ক্য আধ্যাত্মিক- 
মেব উদ্গীথোপাসনমনুস্থত্যাহ_-অথেতি। কোইসৌ ব্যানো বদ ষ্ট্যোদ্গীথো- 
পাপনম্‌ উপদিদ্বিক্ষিতম অত আহ্‌-_বক্ষ্যমাণলক্ষণমিতি। পর্স্তরৎ ব্যাবর্তয়তি 
_ প্রাণন্তৈবেতি । বক্ষ্যমাণলক্ষণমিত্যুক্ত ব্যক্ীকরোতি-__অধুনেতি। তন্নিরূপ- 
শীর্থমা্দৌ প্রাণাপানৌ নিরূপয়তি-_যদ্ব' ইত্যা্িনা। তাভ্যামেব মুখনাসিকাভ্যা- 
মিত্যেতৎ। স্তাতামেবং প্রাণাপানো, ব্যানন্ত তু কিমায়াতমিতি শঙ্ষিত্ব। তৎস্বরূপং 
দর্শতি_-তত ইত্যার্দিনা। সন্ধিমেব শ্ফুটয়তি_তয়োরিতি | প্রাণাপানয়ো- 
বুত্তোরভাবাবস্থায়াৎ মধ্যে চ বায়ার ত্তিবিশেষে। যোহস্তি, স ব্যানশব্দার্থ ইত্যর্থঃ। 
সন্বিস্বনবমর্্মদেশবৃত্তিব্যান ইতি সাংখ্য] যোগাশ্চাহঃ, তান্‌ প্রত্যাহ__ষঃ সাংখ্যা্দীতি। 
সাংখ্যানাৎ ফোগানাৎং চ শাস্ত্রে গ্রসিদ্ধো যো বায়োবত্তিবিশেষঃ স্বন্ধাদিদেশগঃ নাস 
ব্যানঃ, শ্রত্যা বিশেষনিরূপণার্দিতি যোজন । ব্যানন্ত গ্রাণাপানসাপেক্ষত্বাৎ 
তয়োরন্ততরস্তোপাসনমেবোচিতৎ ন ব্যানোপাসনম্, ইতি মন্বানশ্চোদ্রয়তি__ 
কম্মাদিতি। মহতায়াসেন ব্যানসতত্বনিরপণেনেতি যাবৎ । তাত্যাৎ তন্ত বৈশিষ্ট্য- 
মুপেত্য পরিহ্রতি-_বীর্য্যবদ্িতি। ব্যানশ্তৈবোপাধনমিতি শেষঃ। তদেব প্রশ্নার' 
প্রপঞ্চয্নতি-_কথমিত্যার্দিনা। কথ ব্যানস্ত বীর্য্যবৎকর্্ম প্রসিদ্ধং প্রতিজ্ঞায়তে 
কাধ্যকারণাভাবাৎ ইত্যাহ-ব্যানেতি। বাচে ব্যাননিবর্ত্যত্বে লিং দরশয়তি-_ 
যম্মার্দিতি ॥২৭॥৩ 

ভাস্তান্থবাদ।-_“অথ খলু* ইত্যাদ্ি। প্রকারান্তরে উদ্‌গীথোপাসন1 কথিত 
হইতেছে,__পরে যাহার লক্ষণ কথিত হইবে, প্রাণেরই বৃত্তিবিশেষ সেই ব্যানকে 
উদ্গীথরূপে উপাসনা করিবে । এখন তাহাই যথাযথ ভাবে নিরূপিত হুই- 
তেছে,_ পুরুষ যে প্রাণন করে, অর্থাৎ মুখ ও নাসিক দ্বার! বায়ুকে বহিম্িঃহত 


করে, তাহাই বায়ুর প্রাণনামক বৃত্তিবিশেষ; আর যে অপানন করে, অর্থাৎ 


তৃতীয়ঃ খণ্ডঃ ] প্রথমোহধ্যায়ঃ ৫৩ 


সেই মুখ ও নাসিকা দ্বারাই বায়ুকে অন্তরে আকর্ষণ করে, তাহাই অপান অর্থাৎ 
বায়ুর 'অপান' নামক বৃত্তিবিশেষ। তাহাতে কি হইল? বলা হইতেছে__ 
যাহা উক্তলক্ষণ প্রাণ ও অপানের সন্ধি বা সম্মিলন, অর্থাৎ তছৃভয়ের মধ্যবর্তী 
বৃত্তিবিশেষ, তাহাই ব্যান। অভিপ্রায় এই যে, সাংখ্যার্দি শাস্ত্রগ্রসিদ্ধ যে 
ব্যান, ইহা সেই “ব্যান” নছে) সেই জন্যই শ্রুতি বিশেষভাবে ইহার নির্দেশ 
করিয়াছেন (১৪ )। 


আচ্ছ! [জিজ্ঞাসা করি ], প্রাণ ও অপানকে পরিত্যাগ করিয়া মহা প্রযত্- 
সহকারে কেবল ব্যানেরই উপাসনা] উক্ত হইতেছে কি কারণে? [উত্তর] 
যেহেতু উহা বীধ্যবান্‌ কর্মের হেতুভূত। বীর্যযবং-কর্ম-হেতুত্বই বা কি প্রকার, 
তাহা বলিতেছেন- যাহা ব্যান, তাহাই বাক; কেননা, বাক বা শব্দোচ্চারণ 
ব্যানেরই কার্য; বাক্‌ যেহেতু ব্যান দ্বারা সম্পাদনীয়, সেই হেতুই লোকে প্রাণ 
ও অপানের ক্রিয়৷ ন৷ করিয়। অর্থাৎ তদভয়ের ব্যাপার নিরুদ্ধ করিয়া অভি- 
ব্যাহার করে__শব্ধ উচ্চারণ করিয়া থাকে ॥২৭।৩ 


যা বাক্‌ সর্ক, তস্মাদপ্রাণন্ননপানন্নচমভিব্যাহরতি ; ধর্ক, 
ত সাম, তম্মাদপ্রাণনননপানন্‌ সাম গায়তি ; যৎ সাম, স 
উদগীথঃ তন্মাদপ্রাণন্ননপানননদগায়তি ॥২৮।৪ 
অপি চ, যা বাকৃ্‌, সা [এব] খক্‌ (বাণ্ধিশেষ এব খগিত্যর্থঃ ), তন্মাৎ 
( তয়োঃ একত্বাদেব ) [ পুরুষঃ] অগ্রাণন্‌ অনপানন্‌ (প্রাণাপানয়োঃ ব্যাপাৰৌ 
অকুর্ববন্‌ ) খচং ( ধাণ্েদ্বং ) অভিব্যাহরতি ( উচ্চারয়তি )। যা খকৃ, তৎ[ এব] 
সাম, (খক্-সায়োরেকত্বং চ “ধচ্যধৃঢ়ং লাম গীয়তে” ইত্যাদি শ্রুতিপ্রসিদ্ধম্‌)। 
তম্মাৎ (খক্‌-সায়োঃ একত্বাৎ হেতোঃ) অপ্রাণন্‌ অনপানন্‌ সাম গায়তি ; যৎ সাম, 
সঃ. (তৎ সামৈব) উদ্গীথঃ ত্মাৎ (হেতোঃ) অপ্রাণন্‌ অনপানন্‌ চ 
উদগায়তি ( উদ্গীথম্‌ উচ্চারয়তি )। 
যাহ! বাক্‌, তাহাই খক্‌, অর্থাৎ শব্দবিশেষেরই নাম খক্‌; সেই কারণে 
প্রাণাপানের ক্রিয়! স্থগিত রাখিয়! থক্‌ মন্ত্র উচ্চারণ করিয়া থাকে | যাহা খক্‌, 
তাহাই সাম, সেইভন্ত প্রাণ ও অপানের ব্যাপার না করিয়া সামগান করিয়া 


(১৪) তাৎপধা-_দাংখ্যাদি শাল্তপ্রসিদ্ধ 'ব্যান* বায়ু এই প্রকার-“ব্যানে! নাম রিঘক্‌- 
গমনবান্-_মুখনাসিকার্দি-স্থানবর্তী 1” অর্থাৎ সমস্ত শরীরব্যাপী বায়ুর নাম 'বান”, প্রধা- 
নতঃ মুখনাসিকাদি স্থানে ইহার স্থিতি। এখানে শ্রতি বখন বিশেষ করিয়া বলিয়া 
দিলেন যে, প্রাণ ও অপান বায়ুর যে সন্ষি_সংযোগন্থান, তাহার নাম 'ব্যান, তখন আর 
অগ্ শান্ত্প্রসিদ্ধ 'ব্যান' বাুর এখানে সম্ভাবনা হইতে পারে না। 


৫৪ ছান্দোগ্যোপনিযৎ। 


থাকে; যাহা সাম, তাহাই উদগীথ; সেইহেতু প্রাণ ও অপানের ব্যাপার বন্ধ 


করিয়! উদ্‌গীথ পাঠ করিয়া থাকে ॥ 
শাঙ্কর-ভাব্যম্‌।__-তথা বা্িশেবামূচম্‌ খক্সংস্থধ্চ সাম সামাবয়বঞ্চ উদ্গীথম্‌ 


অপ্রাণন্‌ অনপানন্‌ ব্যানেনৈব নির্বর্তয়তীত্যভিপ্রায়ঃ ॥২৮॥৪ 
আনন্দগিরিঃ।-_যা বাগিত্যাদিবাকানাম্থৎ সংক্ষিপতি--তথেত্যাদিন1॥২৮।৪ 
ভাষ্যানুবাদ ।__এই শ্রুতির অভিপ্রায় এই যে, শব্দ-বিশেষাত্মক খক্‌ মন্ত্র) 
খকে অবস্থিত সাম এবং সামের অবয়বভূত উদ্গীথ, এ সমুদ্বায়কে প্রাণাপানের 
ব্যাপার নিরুদ্ধ করিয়! কেবল ব্যানের সাহায্যেই সম্পাদ্বন করিয়া থাকে ॥২৮)৪ 
অতো৷ যান্তন্তানি বীধ্যবন্তি কন্মীণি_বথাগ্রেন্মন্থনমাজেঃ 
সরণং দৃঢম্ত ধন্ুষ আযমনমূ, অপ্রাণন্ননপানক্ষস্তানি করোত্যে- 


তন্ত হেতোব্যানমেবোদ্গীথমুপানীত ॥২৯॥৫ 

অতঃ ( অস্মাৎ উক্তাৎ বাগব্যাহারাৎ ) অন্ঠানি যানি বীর্যযবস্তি শশক্তিসাধ্যানি) 
কর্মাণি[ সস্তি] যথা__অগ্নেঃ মন্থনম্‌ (অরণীঘর্ষণাদ্‌ অগ্রযৎপাদ্দনং), আজেঃ 
( লক্ষ্যসীমায়াঃ) সরণৎ (গমনৎ লক্ষ্য-সীমাভিমুখৎ ধাবনমিত্যর্থ: )। দৃঢ়স্ত 
( কঠিনস্ত) ধন্থষঃ আর়মনং ( আনমনৎ), তানি (এতানি কর্্মাণি) অপ্রাণন্‌ 
অনপানন্‌ চ করোতি; এতন্ত হেতোঃ (এতম্মাদ্‌ এব কারণাৎ) ব্যানম্‌ এব 
উদ্‌গীথম্‌ উপাসীত, ইতি পুর্ব অন্তৎ ]। 

এতদ্বতিরিক্ত ও যে, অগ্রি-মস্থন, লক্ষ্য-শীমায় ধাবন, দৃঢ় ধন্ুর অবনমন, ইত্যাদি 


বীর্ধ্যসাধ্য কর্মসমূহ, প্রাণ ও অপানের ব্যাপার নিরোধ করিয়াই সে সমুপয়, 
করিয়। থাকে; এই হেতুতে ব্যানকেই উদ্গীথরূপে উপাসন! করিরা থাকে | 


শাঙ্কর-ভাব্যম।-ন কেবলৎ বাগাগ্ভভিব্যাহরণমেবাতোহস্মারস্তান্পি যানি 
বীর্ষ্যবস্তি কর্মাণি প্রযত্বাধিক্যনিব্বত্যানি_যথাঘ্ে্বস্থনম্‌ আজেন্র্য্যাদায়াঃ সরণং 
ধাবনৎ, দৃঢন্ত ধন্ুষ আয়মনমাকর্ষণম্‌ অপ্রাণন্‌ অনপানন্‌ তানি করোতি। অতো 
বিশিষ্টে। ব্যানঃ প্রাণাদিবৃত্তিভ্যঃ। বিশিষ্টন্তোপাসনং জ্যায়ঃ ফলবত্বাদ্রাজো- 
পাসনবৎ। এতন্ত হেতোরেতম্মাৎ কারণাদ্‌ব্যানমেবোদ্গীথমুপাসীত নান্তিদ্‌- 
বৃত্যন্তরম্‌। কর্ম-বীর্য্যবত্তরত্বৎ ফলম্‌॥২৯॥৫ 

'আনন্দগিবিং।_অতো। যানীত্যা্ি ব্যাচে ন কেবলমিতি। ব্যানেন 
নির্বত্স্নতীতি পুর্বেণ সন্বন্ধঃ। যানি অন্ান্তপি যথোক্তানি কর্মাণি, তানি লোকো 


ব্যানেনৈব করোতীতুযান্তরত্র সম্বন্ধ; | প্রযত্রাবিক্যনির্বপ্ত্যানি কর্মাণ্যেবোদাহরতি__ 
যথেতি। যথ! তানি কন্মাণি তথ! অন্তান্যপ্যেবংপ্রকারাণীতি যোজন । ব্যানস্, 


তৃতীয় খণ্ড] প্রথমোহধ্যায়ঃ| ৫৫ 


বী্য্যবৎকর্মহেতৃত্বে ফলিতমাহ__অতইতি। বৈশিষ্ট্েইপি কিং স্তাৎ, ইতি চে 
তদ্বাহ-_বিশিষ্টস্তেতি। বৈশিষ্ট্যফলমুপসংহরতি-_এতন্তেতি। ফলবত্বা দিতযুক্তমুপাস্তি- 
ফলং স্পষ্ট়তি__কর্মেতি। ব্যানদৃষ্ট্যোদ্গীথোপাসনস্ত অঙ্গাববন্ৃত্বার্দিতি শেষঃ॥২৯1৫ 


ভাষ্মান্ুবাদদ।__কেবল যে বাগার্দি উচ্চারণই | ব্যানের কাধ্য ], তাহা 
নহে, এতত্তিন্নও যে সমস্ত বীধ্যবান্‌ অর্থাৎ সমধিক প্রবত্বসাধ্য কর্ম্-_যেমন 
অগ্নির মন্থন, আজ্ির অর্থাৎ কোন শ্রেষ সীমায় ধাবন, এবং দৃঢ় ধনুর আয়মন 
ব। আকর্ষণ অর্থাৎ অবনমন, এ সমস্ত কর্ম প্রাণ ও অপানের ব্যাপার নিরোধ 
করিয়াই করিয়া থাকে; অতএব প্রসিদ্ধ প্রাণার্দি বৃত্তি হইতে উক্ত ব্যান, 
বিশিষ্ট অর্থাৎ বিভিন্ন পদার্থ। রাজসেবার স্তায় বিশিষ্ট বস্তর উপাসনাই সমধিক 
প্রশস্ত; এই কারণে উক্ত ব্যানকেই উদ্গীথরূপে উপাসনা করিবে, অন্যান্ত বাযু- 
বৃত্তিকে নহে। কর্মের অধিক শক্তি সম্পা্দনই ইহার ফল ॥২৯৫ 

অথ খল দৃগীথাক্ষরাখ্যুপাসীত-_উদ্গীথ ইতি, প্রাণ এবোৎ 
প্রাণেন হ্্যন্ভিষ্ঠতি, বাগ গীঞ্ বাচো হ গির ইত্যাচক্ষতে ; অন্নং 
থম্‌, অন্নে হীদ* সর্ববঞ্ধ স্থিতম্‌ ॥৩০॥৬ 

[ উপাসনায়াঃ প্রকারান্তরমাহ ]__অথেতি। অথ (অধুনা) খলু (নিশ্চয় ) 
উদ্গীথাক্ষরাণি ( উদ্গীথ-শব্বাবয়বান্‌ বর্ণান্‌ ) 'উৎগী-গ, ইতি ( এবং) উপাসীত। 
[ তত্র অক্ষরাণ্যেব বিশেষ্াহ )-, প্রাণ এব “উৎ হি (যম্মাৎ) [সর্বোলোকঃ ] 
প্রাণেন ( করণেন ) উত্তিষ্ঠতি, [অন্যথা অবসীদ্বতীতি ভাবঃ ]| [তথা] খাক্‌ 
[ এব] 'শীঃ, হু (যম্মাৎ) বাঁচঃ (বাক্যানি) গিরঃ১ ইতি আচক্ষতে-_ 
(কথয়স্তি)। অন্নং[ এব] থম ছি (যম্মাৎ) ইদ্দং অর্ধং (জগৎ) আনে 
স্থিতং ( প্রতিষ্ঠিতং অন্নাধীন মিত্যর্থ: )॥ 


অনন্তর “উদ্গীথ শব্দের “উ ী” থ, এই অক্ষরসমূহকে উপাসন৷ করিবে! 
তন্মধ্যে প্রাণ হইতেছে ] উিৎ, কারণ প্রাণের সাহায্েই জর্ধপ্রাণী উখ্িত হয়। 
বাক [ হইতেছে ] 'গী', কেন না, পণ্ডিতগণ বাক্যকেই “গার নামে অভিহিত 
করেন। আর অন্ন [হইতেছে] থি' কারণ, এই জগৎ অন্নেই প্রতিষ্ঠিত 
আছে। [ এইরূপে উদ্গীথাক্ষরসমূহের চিন্তা করিবে ] ॥৩০॥৬ 


শাঙ্কর-ভায্ম্‌।-_অথাধূনা খলুদ্গীথাঙ্ষরাধুযপাশীত, ভক্তক্ষরাণি মা ভূবন্‌ 
ইত্যতো বিশিনষ্টি-উদ্গাথ ইতি । উদ্গীথনামাক্ষরাণীত্যর্থঃ। নামাক্ষরো- 
পাসনেহপি নামবত এবোপাসনৎ কৃতৎ ভবেৎ, অমুকমিশ্র! ইতি যদবৎ। প্রাণ 
এব 'উৎ*) “উত, ইতি অন্বিননক্ষরে প্রাণদৃষ্টিঃ | কথৎ প্রাণন্তোত্বমিত্যাহ-_-প্রাণেন 


৫১ ছান্দোগ্যোপনিবৎ। 


ছি উত্তিষ্ঠতি সর্ব:, অপ্রাণন্তাবসাদদর্শনাৎ অতোহস্তি উদঃ প্রাণন্ত চ সামান্তম্‌। 
বাক গীঃ। বাচো হ গির ইত্যাচক্ষতে শিষ্টাঃ। তথা অন্নং থম্‌, অল্নে হীদ্বং. 
সর্বধ স্থিতম্; অতোবস্তযনন্ত থাক্ষরস্ত চ সামান্তম্‌ ॥৩০।৬ 

আননাগিরিঃ।-_উদশীথোপাসনপ্রসঙ্গেন উদ্ীথাক্ষরোপাসনাং প্রন্তৌোতি-_ 
অথেতি। বিশেষণতাৎপর্যযৎ দর্শয়তি--ভক্তীতি। উ্‌গীথাক্ষরাণি উপাসীত 
ইত্যুক্তে ভক্তযক্ষরান্থ্যপাস্তানি প্রাপ্তানি, তানি মাভৃবন্‌ ইতি যতো! মন্ততে শ্রুতিঃ, 
ততো বিশেষণৎ করোতীত্যর্থঃ। বিশেষণশ্রুতিৎ ব্যাকরোতি--উদগীথেতি। 
নামাক্ষরোপাসনমুদ্গীথোপাসনস্তাকিঞ্চিংকরমিত্যাশঙ্ক্যাহ__নামেতি । যথা লোকে 
রুঞ্+মিশ্ার্দিবাচকশব্বপ্রয়োগে বাচ্যস্ত পুরুষবিশেষন্ত উপাসনং গম্যতে, 
তথেছাপীত্যর্থঃ। নাঁমাক্ষরোপাসনে নামবৎ তছৃপাসনেইপি তছুপাঁসনমেব কথম্‌ ?' 
ইত্যাশঙ্ক্য বিভজতে-প্রাণ এবেতি। প্রাণন্তোদঃ সাদৃশ্ঠৎ প্রশ্পূর্বকমাহ-_ 
কথমিত্যাদিনা। গ্রীরিত্যশ্িন্ক্ষরে 'বাগ্দৃষ্টিঃ কর্তব্যেত্যাহ-_বাগ্গীরিতি। 
বাচো গিরশ্চ সাদৃশ্তং দর্শর়তি__বাচো হেতি। উদ্গীরক্ষরয়োঃ প্রাণবাগৃদৃষ্টিরিব 
থমিত্যস্থি্ক্ষরেইযদৃষ্টি: কার্ষ্যত্যাহ__তথেতি। থকারাম্নয়োরপেক্ষিতৎ সাদৃশ্তং 
দর্শয়তি_ অন্নে হীতি ॥৩০৬ 

তাষ্মান্ববাদ ।--অনস্তর উদ্গীথাক্ষর-সমুহের উপাসনা করিবে, [ “উদ্‌গীথাক্ষর, 
শবে] উদ্গীথভক্তি'র অক্ষর-সমূহ, এইরূপ অর্থ না হউক, এইজন্য বিশেষ 
করিয়া বলিতেছেন-_-“উৎ+গী+থ” ইতি। ইহার অর্থ এই যে, 'উদ্‌ণীথ, 
এই নামের অক্ষর-সমূহ | “অমুক মিশ্র (“রাম মিশ্র” ) ইত্যাদির স্তায় নামা- 
ক্ষরের উপাসনায়ও সেই নামধারীর উপাসনা! কৃত হইয়! থাকে, [ এইজন্তই 
নামাক্ষরের উপাসনা! বিহিত হইয়াছে ] (১৫) প্রাণই “উৎ, অর্থাৎ 'উ এই 
অক্ষরে প্রাণদৃষ্টি করিবে। প্রাণের উত্ব কি প্রকারে হয়? তাহা বলিতেছেন__ 
সকল লোকই প্রাণের সাহায্যে উখিত হয়, যেহেতু প্রাণহীনের অবসাদ হইয়া! 
থাকে; অতএব, ভিত ও প্রাণের সমানতা আছে । বাকৃই 'গীঃ, ['গী? 
অক্ষরে বাক্দৃষ্টি করিবে ], কেননা, শিষ্ট ব্যক্তিরা বাক্যকে “নী: বলিয়া থাকেন। 
সেইরূপ অন্নই থ'; কারণ, এই জগৎ অন্নেই স্থিত (প্রতিষ্ঠিত ), অতএব অন্নের, 
সহিত 'থ' এর সমানত। আছে ॥৩০।৬ 

শাঙ্কর-ভাষ্যম্‌।-_ ত্রয়াণাৎ শ্রত্যুক্তীনি সামান্তানি, তানি তেনান্ুরূপেণ' 
শেবেঘপি দ্রষ্টব্যানি__ 


(১৫) তাৎপধ্য--'মিশ্র এই গৌরবশ্চক বিশেষণটি । 'রামমিশ্র' 'কুক্মিশ্র ইত্যাদি নাঁম- 
বিশেষ গ্রহণ করিলে যেমন সেই সেই নামীয় লোকদিগের উপাসনা-_-প্রীতিসম্পাদন করা হয়, 
তেমনি "উদ 'গী' ও 'থ' এই নামাক্ষর গ্রহণেও ব্রহ্ষের প্রিয় উপাসন। সম্পাদিত হইয়া থাকে ।: 
এই কারণে প্রাশাদি দৃষ্টিতে উদগীথাক্ষরের উপাসনা বিহিত হইয়াছে। 


সৃতীয়ঃ খণ্ডঃ] ] প্রথমোহ্ধ্যায়ত। ৫৭ 


গ্যৌরেবোদ্‌ অন্তরিক্ষং গীঃ পৃথিবী থমৃ; আদিত্য এবোদ্‌ 
বাযুর্ীরগিস্থ সামবেদ এবোদ্‌ যজুর্বেবেদো গীঃ খখেদস্থং 
দুগ্ধেহন্মৈ বাগ দোহং যে! বাচো৷ দোহঃ, অন্নবানন্নাদো। ভবতি, য 
এতান্যেবং বিদ্বানুদ্গীথাক্ষরাণ্যুপান্তে__উদ্‌-গীথ ইতি ॥৩১॥৭ 
[ অন্তচ্চ, ] ছ্ৌঃ (ছ্যলোকঃ) এব িৎ,, অন্তরিক্ষং (নভঃ) [এব] 
'গীঃ”, পৃথিবী [ এব ] থম; আদ্দিত্যঃ (ুর্ধ্যঃ) এব “উষ্ণ, বাযুঃ [ এব ] “নী, 
'অগ্নিঃ [ এব ] থং, সামবেদঃ এব “উৎ, যজুর্বেঘঃ [এব] 'গীঃ, খণ্বেদঃ [ এব ] 
থং; বাক (খণেদাদিশবঃ ) অস্মৈ (সাধকায় ) দোহং ( ফলং) ছু্ধে (ম্বয়মেব 
প্রচ্ছতি )-_যঃ বাচঃ দোহঃ ( শব্দপাধ্যং ফলমিত্যর্থঃ)। কিঞ্চ, ঃ উপাসকঃ এবং 
(ফথোক্তরূপং) বিদ্বান (জোনন্) এতানি উদ্গীথাক্ষরাণি 'উৎ+গী--থং, ইতি উপান্তে, 
[ সঃ] অন্নবান্‌ ( প্রভৃতান্নসম্পন্নঃ ) অন্নাদঃ ( অন্নভোক্তা- দীপ্তাগ্নিশ্চ ভবতি )॥ 
অপিচ, ছ্যলোকই “উিৎ, অন্তরীক্ষই ( আকাশই ) 'গী৮, পৃথিবীই “; 
আদ্দিত্যই “উৎ্, বামুই “গী%, অগ্নিই “; সামবেদই “উৎ”, যজুর্কেদই “গীঃ”, 
এবং খণ্বেদই 'থ'। শব্দবসাধ্য যে দোহ অর্থাৎ ফল, খণেদাদিশব ইহাকে 
(সাধককে ) সেই ফল প্রদান করে। যিনি উক্তরূপে অবগত হইয়! “উৎ-_শী-_ 
থ এই উদ্গীথাক্ষরসমূহ উপাসন। করেন, তিনি প্রচুর অন্লশালী এবং অন্নভোক্তা 


অর্থাৎ দ্ীপ্তান্সি হইয়! থাকেন ॥ 

শাঙ্কর-ভাঘ্যম্‌।- গ্যৌরেবোৎ উচ্চৈঃস্থানাৎ, অন্তরিক্ষৎ গীঃ গিরণাৎ লোঁকানাম্‌। 
পৃথিবী থৎ প্রাণিস্থানাৎ। আদিত্য এবোৎ উর্দাত্বাৎ। বাযুঃ অগ্ন্যাদীনাৎ গিরণাৎ। 
অগ্রিস্থং যাল্দ্রীয়ক্মমাবস্থানাৎ। সামবেদ এব উৎ স্বর্গসংস্ততত্বাৎ। যজুর্ব্বেদে গীঃ 
যজুবাং প্রত্তস্ত হবিষে! দেবতানাৎ গিরণাৎ। খণ্থেদঃ থং, খচ্যধ্যঢত্বাৎ সায়ঃ | 

উদশীথাক্ষরোপাসনফলমধূনোচ্যতে-_ছগ্ধে দোদ্ধি অস্মৈ সাধকায়; কা সা? 
বাকৃ) কং? দোহং; কোহসৌ দোহঃ? ইত্যাহ যো বাচো দোহঃ, খগ্েদা- 
দিশবসাধ্যৎ ফলমিত্যভি প্রায়ঃ, তদ্বাচে। দোহম্তৎ ন্বরমেব বাক্‌ দোগ্ধি আত্মানমেব 
দোগ্ধি। কিঞ্চ, অম্নবান্‌ প্রহৃতান্নোহন্নাদশ্চ দীপ্তাগ্রিঃ ভবতি, য এতানি যথোক্তানি 
এবং যথোক্ত গুণানি উদগীথাক্ষরাণি বিদ্বান্‌ লন্‌ উপান্তে উদগীথ ইতি ॥৩১।৭ 

আনন্দগিরিঃ।-_প্রাণ এবোদিত্যা্ো সাদৃশ্তং শ্রুত্যেবোক্তং, গ্ৌরেবোদিত্যাদৌ 
তু নোক্তং ; তথা চ তত্র সাদৃশ্ঠাভাবে কথ, দৃষ্টিকরণম্‌? ইত্যাশক্ক্যাহ-_ত্রয়াণামিতি। 
'অন্তরিক্ষমাকাশঃ তদন্তঃ প্রতিষ্ঠা লোকান্তেন গীর্ণা ইবেতি মত্বাহ--গিরণার্দিতি। 
'অগ্ন্যাদীনাং গিরণাদিতি সংবর্গবিদ্ভায়াৎ দ্রষ্টব্যম্‌। “সামবেদে। বৈ ম্বর্গে লোঁকঃ, 
ইতি হ্বর্গলোকত্বেন সামবেদস্ত সংস্ততত্বার্দিতি হেতুমাহ স্বর্গেতি। যজুষা ন্াহা" 


৫৮ ছান্দোগ্যোপনিষৎ | 


স্ব্ণাদিনেতি যাবং | অধ্যাত্বয ধিলোকমধিদৈবমধিবেদৎ চ নামাক্ষরোপাসনমুক্ 
তৎফলোক্তিমবন্ঠার্্য ব্যাকরোতি-_-উদ্গীথেতি । যো বাচো৷ দোহ ইত্যত্র ষষ্ঠী 
কর্ধণি রষ্টব্যা । তমেব বাক দোহং প্রকটয়তি-_থণ্েদার্দিতি। তংসাধ্যৎ ফলং 
ক্বাধীনোচ্চারণক্গমত্বং, তদনারাসেনাস্ত সম্তভবতীত্যর্থঃ | তদ্দিতি প্ররুতফলপরামর্শঃ | 
ষষঠা পুর্ববৎ | তমিতি দোহোক্তিঃ | বাচএব দোছে কর্ত্ব, কর্তৃত্বং চেত্যাহ_ 
আক্সানমেবেতি। যো দোগ্ধা সা বাগেব, সা চাত্মানমেব তং দোগ্বীতি যোজন]। 
যথোক্তানি প্রাণবাগন্নাদ্িরূপত্বেনোক্তানীতি যাবৎ। যথোক্তগুণানি উথান- 
গিরণস্থিত্যা্ি ধর্মকা শীত্যর্থঃ| উদ্গীথাক্ষরাণীত্যুক্তং বিশেষণানুবাদেন স্ফুটয়তি 
_উদ্‌ৃগীথ ইতি । উদ্গীথইত্যেবংরূপস্ত নায়োহক্ষরাণীতি যাবৎ ॥৩১1৭ 

ভাষ্যান্বাদ্ ।__যে তিনটি সামান্য বা সাধন্ম্য শ্রুতিবর্তৃক উক্ত হইয়াছে, 
তদ্রনুসারে অবশিষ্ট স্থলেও যোজন। করিতে হইবে (১৬)। দ্যলোকই “উতৎ, 
কারণ, উহ] উচ্চে অবস্থিত ; অন্তরিক্ষই “গীঃ*, কারণ, উহ? সমস্ত জগৎকে গিলিয় 
থাকে। প্রথিবীই “থ, কারণ, উহ প্রাণীর আশ্রয়। আদিত্যই “উৎ, কারণ, 
উদ্দধে স্থিত; বায়ুই গীঃ, কেননা, অগ্নি প্রভৃতি পদার্থ নিচয়কে গ্রাস করিয়া থাকে; 
অগ্নিই '” কারণ, যক্জ্ীয় কাধ্যে অবস্থান করে। সামবেদই “উৎ; কারণ, উহ! 
স্বর্গেও পরিচিত; বজুর্বেদ ই “গীঃ, কেননা, যজূর্মন্ত্রে ত্যক্ত হবিই দ্েবতাগণ ভক্ষণ 
করেন ; খণ্বেদই 'থ+, কারণ খকেই সামবেদ অধিষ্ঠিত আছেন। উদগীথাক্ষর- 
সমুহের উপাসনার ফল এখন বলা হইতেছে_দুগ্ধে অর্থাৎ দোহন করে? অশ্্মৈ 
অর্থাৎ সাধকের জন্ত? কে দোহন করে? বাকৃ। কি দোহন করে? দৌোহম 
অর্থ।ৎ ফল। এই দোহ বা ফল কি? ইহার উত্তরে বলিতেছেন যে “যো বাচো 
দোছঃ (অর্থাৎ বাক্যের ফল)। অভিপ্রায় এই যে, বাক্যের ফল বলিতে 
খগ্েদাদিশব্'সাধ্য ফল বুঝাইতেছে? বাক্‌ ম্বয়ং ইহা! দোহছন করেন। তা ছাড়া 
তিনি অন্নবান্‌ অর্থাৎ প্রচুর অন্নশালী এবং অন্নভোক্তা অর্থাৎ দীপ্তাগি হন, যে 
পুর্ববোন্ত উদগীথাক্ষরগুলি পৃর্ব্বোক্ত গুণযুক্তরূপে জানিয় 'উৎ__গী_থ' এইরূপে 
উপাসন। করেন ॥৩১)৭ 

অথ খল্বাশঃসমৃদ্ধিরপসরণানীত্যপাসীত, যেন সাঙ্গ 

স্তোষ্যন্‌ স্তাৎ তৎ সামোপধাবেৎ ॥৩২।॥৮ 

অথ ( অনস্তরং) খলু (নিশ্চয়ে) আশীঃ সমৃদ্ধিঃ (আশিষঃ কাম্যফলন্ত, 
সমৃদ্ধি ৃদ্ধিহেতুঃ ) [ প্রকারবিশেষ উপদিশ্ততে ইতি শেষঃ || উপসরণানি 


০ শপ পপিশশস শা পপ ০৮ 


(১৬) তাৎপর্যা_প্রাণ এব উৎ” ইত্যাদি স্থলে প্রাণাদির ও উপগীথের যেরূপ সাদৃ্ 
গ্রহণ করিতে হইবে, শ্রুতি নিজেই তাহা বলিয়া দিয়াছেন। কিন্তু দ্যুলোকাদির সহিত যে 
উদ্গীথের কিরূপ সাদৃগ্ঠ, তাহা বলেন নাই-_বুঝিয়। লইতে হইবে, যথা দ্যুলৌক সকলের 
উপরে স্থিত, “উৎ অক্ষরও সকলের প্রথমে স্িত। অন্ত্বিক্ষ-_-আকাশ সর্ধব্য/পক বলিয়া যেন 
সকলকেই গ্রাম করিয়া আছে; 'গীর' অর্থও কবলিত করা); এবং পুথিবীর উপরে যেমন 
সকলে থাকে, তেমনি অন্যান্ত অক্ষরগুলিও 'থ'র উপরে রহিয়াছে । ইত্যাদি প্রকারে সাদৃণ্ চিন্তা! 
করিতে হইবে। 





স্বৃতীয়ঃ খণ্ড ] প্রথমোহধ্যায়ঃ | ৫৯ 


€ প্রাপ্তব্যানি ধ্যেয়ানি ) ইতি ( ইখং) উপাসীত.__যেন সায়া (সামবিশ্রেষেণ ) 
ন্োষ্যন্‌ (স্ততিং করিয্যন্‌) স্তাৎ (ভবে) [ উদগাত1 ইতি শেষঃ ] তং লাম 
উপধাবে ( উৎপত্ত্যাদ্দিভিঃ ধর্মৈঃ চিন্তয়েদিত্যর্থঃ )। 


অনন্তর কর্ম্মফলোতকর্ষের উপায়ভূত [উপাসনা উপদ্ধিষ্ট হইতেছে ]। প্রাপ্য 
বিষয়সমূহ এইরূপে উপাসনা করিবে ; যথা__(উদগাতা) যে সামবিশেষ দ্বারা স্তব 
করিবেন,সেই সামকে উৎপত্তি প্রভৃতি ধশ্মবিশিষ্টরূপে চিন্তা করিবেন ॥ * 

শাঙ্কর-ভাষ্যম্‌।_-অথ খলু ইদ্ানীমাশীঃসমৃদ্ধিঃ আশিষঃ কামস্তা সমুদ্ধির্বথা 
ভবেত, তছ্চ্যত ইতি বাক্যশেষঃ। উপসরণান্থ্যুপসর্তব্যান্যুপগন্তব্যানি ধ্যেয়ানী- 
ত্যর্থঃ। কথম্? ইত্যুপাসীত এবমুপাসীত; তদ্যথাযেন সাম! ঘেন সাম- 
বিশেষেণ স্তোষ্যন্‌ স্তৃতিৎ করিষ্যু্‌ স্তাদ্ভবেদ্রগাতা, তৎ সাম উপধাবেৎ উপম্মরেৎ 
চিন্তয়েহ্ত্পত্তযা্দি ভিঃ ॥৩২|৮ 


আনন্দমগিরিং।-_বাগাদিসমুদ্ধিফলকমুপাসনমুপদিশ্ঠ ফলসমুদ্ধির্বেন প্রকারেণ 
ভবতি, তত্প্রকারং জ্ঞানৎ সর্বকাম্যোপাসনশেষভূতৎ প্রাসঙ্গিকং বিধীয়ত ইত্যাহ-__ 
__অথ খন্বিতি। বাগাদিসমুদ্ধিফলকোপাসনানস্তধ্যমথশবার্৫থঃ। বঙ্ষ্যমাণোপাসনানাং 
সর্বকাম্যোপাসনাশেত্বগ্ঠোতনার্থং, থনিত্যুক্তম্‌। প্রাপঙ্গিকত্বং দর্শয়তি--ইদানী- 
মিতি। কামশব্দঃ ফলবিষয়ঃ। তচ্ছন্ধঃ প্রকারজ্ঞানপরামশশী । উচাতে বিধীয়ত 
ইত্যর্থ:। ধ্যানপ্রকারং প্রশ্নপূর্ববকৎ বিশদয়তি__কথমিত্যার্দিনা। ইতি শ্রব্যার্থ 
মভিনয়তি-__এবমিতি। এবংশব্দার্থমুদাহরণনিষ্ঠতয়া স্পষ্টযনতি_-তদবথেতি | 


উতৎপত্ত্যাদিভিরিত্যাদ্বিশব্দেন চ্ছন্দোদেবতাদ্দি গৃহাতে ॥৩২।৮ 


ভাষ্যান্ুবাদ ।-__-অনস্তর আশীঃসমৃদ্ধ-_ অর্থাৎ আশীঃ অর্থ২কাম বা 
অভিলাষ, অমুদ্ধি অর্থ-_বুদ্ধি (পুষ্টি); যে প্রকারে কাম্য কলের উৎকর্ষ লাভ 
হয়, “তাহা কথিত হইতেছে”, [এই অংশটুকু শ্রুতিতে | শেষ বা অন্ুক্ত 
রহিয়াছে । উপসরণ অর্থ__উপগন্তধ্য অর্থাৎ প্রাপ্তব্য বা ধ্যেয়। কিপ্রকারে? 
এই প্রকারে উপাসন। করিবে; তাহা যে প্রকারে করিতে হইবে, [ তাহ! 
এইবূপ ]- উদ্গাঁতা যে সাম-বিশেষ দ্বারা স্ততি করিবেন, সেই সাম-বিশেষকে 
উপধাবন-_নিরন্তর ম্মরণ অর্থাৎ উৎপত্তি প্রভৃতি ধর্ম বিশিষ্টরূপে চিন্তা করিবে 1৩১৮ 


যস্তায্বচি তাম্নচং যদার্ষেয়ং তম্বষিং যাং দেবতামভিস্টোম্যন্‌ 
সা তাং দেবতা মুপধাবেৎ ॥৩৩|৯ 

ষস্তাম্‌ খচি ( খঙ্মন্ত্রে অধ্যঢ়ৎ সাম ) তাৎ (খচৎ), যদার্ষেয়ং (যেন খষিণ! 
দৃ্টৎ ) তৎ ( খষিং)যাং দেবতাম্‌ অভিষ্টোষ্যন্‌ (আভিমুখ্যেন বস্তা: দেবতায়াঃ 
স্তৃতিং করিধ্যন্‌) স্তাৎ [ উদগাতা ], তাৎ দেবতাং [ চ] উপধাবেৎ। 


উদ্‌গাতা, যে খক্মস্ত্রে অধিষ্ঠিত, এবং যে খধিদুষ্ট সামঘার1 যে দ্বেবতার 
উদ্দেশে স্ততি গান করিবেন, সেই খকৃ, সেই সাম এবং সেই দেবতাকে চিন্ত1 


৬৬ ছান্দোগ্যোপনিষৎ। 


করিবেন। অভিপ্রায় এই যে, পঠনীয় সামের স্বরূপ, আশ্রয়ভূত খক্‌ এবং উদ্দিষ্ট 
দেবতার চিন্ত। না করিয়া স্তোত্র পাঠ করিবে না ॥ 

শাহ্কর-ভাষ্যম।-_যস্তামূচি তৎ সাম তাঞ্চ খচম্‌ উপধাবেদ্দেবতাদ্িভিঃ | যদদার্ষেরং 
সাম তঞ্চ খধিম্‌। যাং দেবতামভিষ্রোব্যন্‌ স্তাৎ, তাং দবেবতামুপধাবেৎ ॥৩৩|৯ 

আনন্ব্রগিরিঃ।-_দেবতার্দিভিরিত্যা্দিপদেন আর্ষেয়াদি গ্রহঃ ॥৩৩৯ 

ভাষ্যান্ুবাদ।__[ পঠনীয় ] সেই সামস্ততি যে খকে, সেই খক্কে তাহার 
দেবতাপ্রভৃতি সহকারে চিন্তা করিবে; সেই সাম যে খধিকর্তৃক দৃষ্ট, সেই 
খধিকেও এবং যে দেবতার উদ্দেশে স্তোত্র পাঠ হইবে, দেই দেবতাকেও চিন্তা 
করিবে ॥৩৩।৯ 

যেন ছন্দসা স্তোষ্যন্‌ স্তাৎ তচ্ছন্দ উপধাবেদ যেন স্তোমেন 
স্তোষ্যমাণঃ স্যাৎ ত%স্তোমমুপধাবেৎ ॥৩৪॥১০ 

ধেন চ্ছন্দস! ( গায়ত্রীপ্রভৃতিন1) স্তোষ্ান্‌ স্তাৎ, তত ছন্দঃ উপধাবেৎ, যেন 
স্তোষেন ( ত্রিবুৎপঞ্চদশা্িসংঘাতরূপেণ ) স্তোষ্যমাণঃ (স্তৃতিৎ করিধ্যমাণঃ ) স্যাৎ, 
তং স্তোমৎ [ দেবতাদিভিঃ ] উপধাবেৎ ॥ 

গায়ত্রী প্রভৃতি যে ছন্দে স্তোত্র পাঠ করিবে, সেই ছন্দঃ ধ্যান করিবে; ষে. 
স্তোম অর্থাৎ বাক্যসমষ্টি দ্বার! স্তব করিবে, সেই স্তোমকে দ্েবতাদ্বিসহকারে 
চিন্ত। করিবে ॥ 

শাঙ্কর-ভাষ্যম্‌।__যেন চ্ছন্দস] গায়ত্রা দিন! স্তোস্যন্‌ হ্যাৎ, তৎ ছন্দ উপধাবেৎ। 
যেন স্তোমেন স্তোষ্যমাণঃ স্যাৎ, স্তোমাফলন্। কর্তৃগামিত্বাদাত্মনেপদৎ স্তোষ্যমাণ 
ইতি। তং স্তোমমুপধাবেৎ ॥৩৪।১০ 


আনন্দগিরিঃ।__গায়ত্র্যাদিনেত্যাদিপদ্ম উষ্গমুষ্টুবব্হত্যাদি-সংগ্রহার্থম্‌। 
ত্রিবুৎপঞ্চদশ: সপ্তদশ একবিংশ ইতি প্রশিদ্ধঃ সোমযাগে স্তোমঃ। আত্মনেপঘ- 
প্রয়োগপ্রতিপন্নমর্থমাহ-_স্তোমাঙ্গেতি। যত্র কর্তুগামিফলং তত্রাত্মনেপদত প্রযুজ্যতে, 
প্রকৃতে চ স্তোষ্যঘাণ ইত্যাত্মনেপদং দৃশ্ঠতে, তম্মার্ধেতৎফলন্ত বর্তৃগামিত্বং গম্যতে,” 
অগ্ঠথ! পুর্ধোত্তরয়োরিব পরশ্মৈপদ প্রয়োগ-প্রসঙ্গা দিত্যর্থ: ॥৩৪।১ 


ভাষ্যান্থবাদ।-_গায়ত্রী প্রভৃতি যে ছন্দ অবলম্বনে স্তব করিবে, সেই 
ছন্দের চিন্ত। করিবে; যে স্তোম (১৭) দ্বার স্তব করিবে, তাহাকেও: 


(১৭) তাৎপর্যা-_পঞ্চদশ, সপ্তদশ বা! একুশটি 'সাম' লইয়| বিশিষ্টন্রমে পাঠের নিয়ম আছে, 
সেই সমষ্টিকৃত সামভাবকে “ন্তোম* শব্দে অভিহিত কর হইয়া থাকে। ইহা] 'সোম যাগ” 
প্রকরণে বিশেষরূপে বিবৃত আছে । 


তৃতীয়ঃ থণ্ডঃ] প্রথমোহ্ধ্যায়ঃ। ৬১. 


চিন্তা করিবে । স্তোম চিন্তার ফল কর্তাতেই পর্যাপ্ত হইবে, এই কারণে “স্তোষ্যমাণঃ৮ 
পদে আত্মনেপঘ হইয়াছে ( ১৮ )10৩৪॥১০ 
যাং দিশমভিষৌয্যন্‌ স্তাৎ তাং দিশমুপধাবেৎ ॥৩৫॥১১ 


যাং দ্বিশম্‌ অভিষ্টোষ্যন্‌ (অভিমুখীক্কত্য স্তুতি করিষ্বন্) স্তাৎ, [ তদধিষ্ঠাতৃ- 
দেবতাদিভিঃ ] তাম্‌ (দ্বিশম্‌) উপধাবেৎ ॥ 


যে দ্বিকে অভিমুখ হইয়া স্তব করিবে, [তাহার দেবতার্দি-সহকারে ] সেই 
দিকের চিন্তা করিবে ॥ 


শাঙ্কর-ভাব্যম।_যাৎ দ্রিশম্‌ অভিষ্টোষান্‌ স্তাৎ তাং দিশমুপধাবেৎ 
অধিষ্টাত্রািভিঃ 0৩৫১১ 


আনন্দগিরিঃ।-__যাং দ্বিশমতীত্যভিব্যাপ্যেত্যর্থঃ | ন্তোষান্‌ দেবতাবিশেষ- 
মিতি শ্রেষঃ। অধিষ্ঠাতৃশব্দেন ইন্দ্রাদয়ো গৃহান্তে । আদ্বিপর্দং তন্তদ্দিগবস্থিতাসাধারণ- 
ধর্মসংগ্রহার্থম্‌ ॥৩৫॥১১ 


তাষ্যানুবাদ ।-_যে দিকে অভিমুখীভূত হইয়। স্তোত্র পাঠ করিবে, সেই দ্বিকের, 

দ্বেবতার্দি সহকারে চিন্ত। করিবে ॥৩৫১১ 
আত্মানমন্তত উপস্যত্য স্তবীত কামং ধ্যায়্নপ্রমত্তঃ ; 
অভ্যাশে! হ যদন্মৈ স কামঃ সমৃধ্যেত যৎকামঃ স্তবীতেতি ৎ 
কামঃ স্তবীতেতি ॥৩৬১২ 
ইতি প্রথমাধ্যায়ন্ত তৃতীয়ঃ থও্ঁঃ ॥৩| 

[ ইদানীং স্তোত্রপাঠপপ্রকারবিশেষমাহ-__আত্মানমিত্যাদিনা | ]_ অন্ততঃ অেস্তে 
_উক্তক্রমেণ সামাদ্দিচিন্তানস্তরৎ ) কামৎ ( অভিলষিতার্থং ) ধ্যায়ন্‌ না) 
( স্বরবর্ণাস্চ্চারণে অনবধানম্‌ অকুর্ধন সন্) আত্মানম্‌ (ন্বং রূপমপি) 
উপস্যত্য ( নামগোত্রবর্ণাশ্রমাদিভিঃ সংচিন্ত্য ) স্তবীত (ক্তোত্রপাঠং কুববাত) 
[ উদ্‌গাতা ইতি শ্রেষঃ] [এবং অতি] [যৎকামঃ (যঃ কামঃ যন্ত, সঃ 
তথোক্তঃ) [ সন] য (যত্র) স্তবীত, সঃ ( অভীষ্ট) কামঃ অভ্যাশঃ ( ক্ষিপ্রৎ ) 
হু (এব) অশ্মৈ (যথোক্তজ্ঞানবতে ) সমুধ্যেত ( সমৃদ্ধিং_বৃদ্ধিং গচ্ছেৎ)। 
[ দ্বিরুক্তিরাদবরার্থ। ] ॥ 

(১৮) তাৎপধ্য-শঙ্ক! হইতে পারে, অন্যান্য স্থলের ন্যায় এখানেও পরশ্মৈপদের প্রয়োগ 
(স্তোষ্যন্‌) না হইয়া আত্মনেপদের প্রয়োগ-__ন্তোষ্যমাণ; হইল কেন? সেই আশঙ্কা 
নিরাসার্থ বলিতেছেন যে, ক্রিয়াফল ধেখানে পরগামী হয়, তখন হয় পরশ্মৈপধ, আর ফল যেখানে 


কর্তৃগামী হয়, অর্থাৎ কর্তীই সেই ফল ভোগে অধিকারী, দেখানে হয় আত্মনেপদ। স্তোম পাঠে 
ফলও কর্তৃগামী । হৃতরাং উক্ত নিয়মানুসারে এখানে আত্মনেপদ ॥ 


৬২ ছান্দোগ্যোপনিষৎ | 


এখন স্তোত্র পাঠের প্রণালী বলিতেছেন-_[ উদগাতা৷ দেবতাদিবিশিষ্ট সামাদ 
চিন্তার] পর আপনাকেও স্বীয় নাম, গোত্র ও বর্ণাশ্রমাদ্দির সহিত চিন্তা করিয়া 
অভিলফিতার্থ অনুধ্যান করতঃ বর্ণাদি উচ্চারণ বিষয়ে প্রমাদরহিত (সাবধান ) 
হইয়া স্তব করিবে, তাহ! হইলেই যে কামনায় স্তব করিবে, তাহার সেই কামন! 
( কাম্যফল) সম্যক্‌ বৃদ্ধি লাভ করিয়া থাকে। উক্তার্থে আদর প্রদর্শনার্থ “যৎসামঃ 
স্তবীত” কথাটির দ্বিরুক্কি কর! হইয়াছে । 


[ ইতি প্রথমাধ্যায়ের তৃতীয়থণ্ড ব্যাখ্যা । ] 
শাঙ্কর-ভাষ্যম্‌।-_আত্মানমুদগাতা স্বৎ রূপং গোত্রনামাদিভিঃ__সামাদীন্‌ ভ্রমেণ 
স্বঞ্চ আত্মানম্‌_অন্ততোইস্তে উপন্যত্য স্তবীত। কামং ধ্যায়ন্‌ অপ্রমত্বঃ ম্বরোগ্ম- 
ব্যঞনাদিভ্যঃ প্রমাদমকুর্বন। ততোহভ্যাশঃ ন্সিপ্রমেব হ যত ঘত্রাস্মৈ এবংবিদে 
স কামঃ সমৃধ্যেত সমৃদ্ধিং গচ্ছেৎ। কোইসৌ? যৎকাঁমঃ যঃ কাঁমঃ অস্ত সোইয়ং, 
যৎকামঃ সন্‌ স্তবীতেতি। দ্বিরুক্তিরাদরার্থা ॥৩৬।১২ 
ইঙি প্রথমাধ্যায়স্ত তৃতীয়: খণ্ডঃ ॥৩ 


আনন্দগিরিঃ।-_-আক্ানং স্বরূপং গোত্রাদিভিরুপস্থত্যোদগাতা স্তবীতে তি সম্বন্ধঃ। 
নামাদিভিরিত্যাদ্দিশব্বেন বর্ণাশ্রমাদিগ্রহণম্‌। অন্তত ইত্যস্তার্থমাহ__সামার্দীনিতি। 
পুর্ববোক্তান্‌ সামারদীন্‌ সর্ববান উক্তেন ক্রমেণ ধ্যাত্বা৷ তদবসানে স্বাত্সানমপি সংচিন্ত্যা- 
পেন্ষিতফলমনুলন্দধানঃ স্বরাদিভ্যঃ প্রমাদমকুর্বনন দ্গাতা স্তবীতেতি যোজন] | ত্র 
কর্ণায়মুদ্গাতা যখোক্তরীত্য। স্তোতা ভবতি, তত্র ক্ষিপ্রমেবাশ্মৈ সস কামঃ সমৃদ্ধিং 
গচ্ছেৎ যৎকামঃ সন্‌ সঃস্তবীতেত্যন্ব়ঃ | ইতিশবঃ প্রাসঙ্গিকোপাসনসমাপ্ত্র্থ; ॥৩৬।১২ 
রী ইতি প্রথমাধ্যায়ন্ত তৃতীয়ঃ থণ্ডঃ 1৩ 


ভাষ্মান্থবাদ।__উদ্দগাতা ক্রমশঃ সাম প্রভূতিকে এবং আপনাকে অর্থাৎ 
গোত্র ও নামাদি সহকারে স্বরূপকে ও শেষে (সামাদিচিন্তার পর ) উপস্যত হয় 
চিন্তা (স্তব) করিবে। [কিপ্রকারে? ] কামনা (চিন্তা) করতঃ অগপ্রমত্তভাবে 
অর্থাৎ স্বর, উদ্ম1 ও বাঞ্জনাদি বর্পোচ্চারণে প্রমা্থ বা অনবধান ন] করিয়া। তাহ! 
হইলে উক্তপ্রকার জ্ঞানবানের সেই কাম অর্থাৎ অভিলফিতার্থ শ্বীত্ই অভ্যুদয় প্রাপ্ত 
হয়। ইহা কোন্‌ [ কাম]? [উত্তর--][ উদ্গাতা] যৎকাম অর্থাৎ উদ্গাতা 
ষে কামনাবিশিষ্ট হইয়! স্তব করিবেন, [সেই কাম ]। আদর প্রদর্শনার্থ [ শ্রুতিতে 
“যৎকামঃ স্তবীত” কথার ] দ্বিরুক্তি হইয়াছে ॥৩৬১২ 

প্রথম অধ্যায়ে তৃতীয় খণ্ডের ভাষ্যের অনুবাদ । 


প্রথমাধ্যায়ে 
চতুথ5 খণ্ড। 

ওমিত্যেতদক্ষরমুদ্গীথমুপাসীত; ওমিতি হ্থ্যদ্গায়তি, 
তস্যোপব্যাখ্যান্য্‌ ॥৩৭॥১ 

“ওম, ইতি এতৎ অক্ষরম্‌ (ওক্কারম্) উপামীত [ বক্ষ্যমাণপ্রকারেণ ইতি 
. শেষঃ ]| হি (যন্মাৎ )“ওম্‌* ইতি [কুত্তা] উদ্গায়তি (উদগীথা দিকং গায়তীত্য্থঃ) ; 
 তন্ত (ওক্কারন্ত ) উপব্যাখ্যানম্‌ ( ব্যাখ্যা-বিবর্ণৎ) [ উচ্যতে__]॥ 

“ওম, এই অক্ষরের উপাসনা করিবে; যেহেতু “ওম্* উচ্চারণ করিয়াই 
উদগীথাি গান করিয়া থাকে । তাহার ব্যাখ্যা] [ কথিত হইতেছে ]। 

শাঙ্কর-ভাষ্যম্‌।-__ওমিত্যেতদিত্যাদিপ্রকৃতস্তাক্ষরস্ত পুনরুপাদ্দানম্‌ উদ্গীথা- 
ক্ষরাদ্যপাসনাস্তরিতত্বাং অন্থত্র প্রসঙ্গ মাভৃদ্দিত্যেবমর্থম্; প্ররুতন্তৈবাক্ষরস্ত 


অমৃতাভয়গুণবিশিষ্টন্ত উপাসনং বিধাতব্যমিত্যারন্তঃ | ওমিত্যা্ি ব্যাখ্যাতম্‌ ॥৩৭॥১ 


আনন্দগিরিঃ।__প্রাসঙ্ষিকং হিত্বা প্রক্ৃতমন্ুসন্কত্তে-_ওমিত্যেতদিত্যাদীতি। 
পুনরুপাদানম্ত তাৎপর্য্যমাহ__উদ্গীথেতি । আর্দিশবেন পুর্বোক্তান্থ্যপসরণানি 
গৃহান্তে। উদ্দগীথন্ত তৈর্বযবহিতত্বাৎ-প্রকরণবিচ্ছেদশঙ্কায়াং ততোহন্তস্বিননর্থে প্রসঙ্গ: 
স্তাৎ, স মাভূ্দিত্যেবমর্থং পুনরুপার্ধান মিত্যর্থঃ। দেব] বৈ মুত্যোরিত্যাদেস্তাৎপর্যযমাহ 
__ প্রকৃতস্তেতি। অক্ষরব্যাখ্যান-প্রাপ্তাবন্থবাদদভাগং প্রত্যাহ-_ওমিত্যাদীতি ॥৩৭॥১ 


ভাষ্যান্থবাদ |- পূর্ব প্রস্তাবিত ওষ্কারাক্ষরেই “ওম্, ইত্যার্দিরূপে পুনরুল্লেখের 
উদ্দে্ঠ এই যে, মধ্যে উদশীথাক্ষরাদির উপাসন] দ্বার ব্যবহিত হওয়ায় অন্ত অর্থে 
লোকের বুদ্ধি যাইতে পারে, তাহার নিবৃত্তি করা। প্রস্তাবিত সেই অক্ষরেই 
অমৃত ও অভয় গুণ যোগে উপাসনা করিতে হুইবে ; এইজন্য পুনর্বার [উপাসনার 
গ্রসঙ্গ ] আরন্ত হইয়াছে । “ওম্‌ ইত্যেতৎ” ইত্যাদি অংশ পূর্বেই ব্যাখ্যাত 
হইয়াছে ॥৩৭॥১ 
দেবা বৈ ম্বৃত্যোর্বিিভ্যতন্ত্রয়ীং বিদ্যাং প্রাবিশন্;) তে 
ছন্দোভিরচ্ছাদয়ন্‌; যদেভিরচ্ছাদয়ঞ্চ্তচ্ছন্দসাং ছন্দস্তমূ ॥৩৮॥২ 
দবেবাঃ বৈ. এরতিহ্মন্থচকং ) মৃত্যোঃ মরণহেতোঃ ( অস্ত্রাৎ পাপাঁৎ ) বিভ্যতঃ 
( ভীতাঃ সন্তঃ ১, ্রয়ীং বিগ্ভাৎ ( বেদবিষ্ভাং, বেদোক্তং কর্ম ইত্যর্থঃ) প্রাবিশন্‌ 
( আরব্ধবন্তঃ )) তে ছন্দোভিঃ ( মন্ত্ৈঃ) অঙচ্ছাদয়ন ( আত্মানম্‌ আচ্ছার্দিতবন্তঃ )। 
মন্্ৈঃ কর্্মাণি অন্ুতিষঠন্তঃ মৃত্যুহেতোঃ পাপাদাত্মানং রক্ষিতবন্ত ইতি ভাবঃ। যত 


৬৪ ছান্দোগ্যোপনিযৎ। 


€ষম্মাৎ ) এভিঃ ( মন্ত্ৈঃ) অচ্ছাদয়ন্, তৎ তেম্মাৎ) এব ছন্দসাৎ (মন্ত্রাণাং) ছন্দস্তং 
€ ছন্দোনাম-হেতুঃ ), ছাদনাৎ ছন্দ ইত্যর্থঃ | 

পুরাকালে দেবগণ মৃত্যুজনক পাপভয়ে ভীত হইয়! বোদবিষ্ায় প্রবিষ্ট হইয়া 
ছিলেন, অর্থাৎ বেদোক্ত কর্মে প্রবৃত্ত হইয়াছিলেন ; তাহার! মন্তরমূহ দ্বারা আপনাকে 
আচ্ছাদন করিয়াছিলেন ; তাহার! যে, আচ্ছাদন করিয়াছিলেন, তাহাই ছন্দের 
ছন্দত্্ব অর্থাৎ মন্ত্রের ছন্দঃনাম হইবার কারণ। 

শাঙ্কর-ভাষযম্‌।__দেবা বৈ মৃত্যোর্ধারকাৎ বিভ্যতঃ কিৎ কৃতবস্ত ইতু)চ্যতে__ 
্শ্নীং বিষ্যাৎ ত্রয়ীবিহিতৎ কর্ম প্রাবিশন্‌ প্রবিষ্টবস্তঃ__বৈদ্িকৎ কর্ণ প্রারন্ধবস্ত 
ইত্যর্থঃ। তৎ মৃত্যোন্ত্রাণৎ মন্যমানাঃ। কিঞ্চ, তে কর্মণ্যবিনিষুক্তৈঃ ছন্দোভির্মানৈ- 
র্জপহোমাদি কুর্বস্ত আত্মানৎ কর্ধাস্তরেযু আচ্ছাদয়ন্‌ ছার্দিতবস্তঃ। যং য্তাৎ 
এভির্বন্থৈরচ্ছাদয়ন্, তৎ তন্মাৎ ছন্দসাং মন্ত্রাণাৎ ছাদনাচ্ছন্দন্তং প্রসিদ্ধমেব ॥৩৮॥২ 


আনন্দগিরিঃ।-_-“দেবাস্থর) হ বৈ ত্র” ইত্যত্র ব্যাখ্যাত। দেবা মারকাদাম্্রাৎ 
পাঁপানঃ সকাশানদ্দিতি যাবং। কোইয়ৎ কর্মণি প্রবেশে] নাম? তত্রাহ__বৈদিক- 
মিতি। তর্দিতি বৈদিকং কর্মোচ্যতে । তে ছন্দোভিরিত্যাদ্দি ব্যাচষ্টে কিঞ্চেতি। 
ন হি সর্কে মন্ত্াঃ সর্বত্র বিনিযুজ্যন্তে। তথ! চৈকস্মিন্‌ কর্ম্ণ্যনুঠীয়মানে বিনিযুক্তান্‌ 
অন্ত্রান্‌ হিত্ব! কর্মাস্তরেষু অবশিষ্টের্জপাদি কুর্বস্ত; স্বাত্মানং দ্বেবাশ্ছাদিতবস্তঃ | তম্মাৎ 
ন মৃত্যুবন্তা! তেষামিত্যর্থঃ। তেষাং ছন্দোভিশ্ছার্দিতত্বে ছন্দসাং ছন্দত্তপ্রসিদ্ধি- 
প্রকারমভিনয়তি-__তৎ তন্মাদ্িতি ॥৩৮]॥২ 


ভাষ্যান্ুবাদ ।-_পুরাকালে দেবগণ মৃত্যু হইতে অর্থাৎ মৃত্যুর কারণীভূত পাপ 
হইতে ভীত হইয়! কি করিয়াছিলেন, তাহা! কথিত হইতেছে- ত্রয়ী বিদ্যায় অর্থাৎ 
বেদবিছ্িত কর্ণে প্রবেশ করিয়াছিলেন ; অর্থাৎ উহাকেই মৃত্যু হইতে পরিত্রাণের 
উপায়-ম্বরূপ মনে করিয়! বেদোক্ত কর্ম আরম্ভ করিয়াছিলেন। আরও, যে সমস্ত 
মন্ত্র; তাহাদের অনুষ্টেক্ কর্মে ] প্রযুক্ত হয় না, তাহার! সেই সমস্ত ছন্দ অর্থাৎ মন্ত্র 
দ্বারা জপহোমাদ্বি কর্ম করিয়। কর্মমধ্যে আপনাকে আচ্ছাদিত (আবৃত ) করিয়া- 
ছিলেন। যেহেতু, এই সমস্ত মন্ত্র বারা আচ্ছাদন করিয়াছিলেন, সেই আচ্ছাদন 
-ছেতুই মন্ত্রমমূহের ছন্দত্ত অর্থাৎ “ছন্দঃ” নাম প্রসিদ্ধ হইয়াছে ।৩৮|২ 


তানু তত্র স্বৃত্যুর্যথা মৎস্যমুদকে পরিপশ্যেদেবং পর্্যপশ্যাদ্‌ 
খচি সান্সি যজুষি। তেনু (ক) বিদিত্বোর্ধী খচঃ সান্সে। ষজুষঃ 
স্বরমেব প্রাবিশন্‌ ॥৩৯॥৩ 


(ক) ধএবস্বা' চ ইতি ক্ধচিৎ পাঠঃ 


চতুর্থ; থণ্ডঃ ] প্রথমোহধ্যায়ঃ। ৬৫ 


উদকে (ম্বল্লজলে) [সঞ্চর্তং] মত্ম্তং যথা পরিপন্তেৎ (পশ্ততি) [লোকঃ ], এবং 
(তথা) তত্র (কর্্ণি) | প্রবিষ্টান্‌] তান্‌ ( দেবান্‌ ) উ (অপি) মৃত্যুঃ পরধ্যপস্তাৎ (দৃ্- 
বান্‌), [ কর্ণ! তে মৃত্যুভয়ং নাতিক্রান্ত ইতি ভাবঃ]1| তে (দেবাঃ) সু 
(বিতর্কে) বিদিত্বা (মৃত্যুদৃষ্টিং জ্ঞাত্বা ) খচঃ সায়ঃ যজুষঃ ( খগ্যজুঃসামসন্বদ্ধাৎ 
কর্ণ: নিবৃত্য ) শ্বরৎ (স্বরশব্িতম্‌ ওক্কারম্) এব প্রাবিশন্‌ (ওষ্কারোপাসন- 
পরায়ণ! বভূবৃরিত্যর্থঃ ) ॥ 

স্বল্প জলে বিচরণশীল মৎস্কে যেরূপ লোকে দেখিতে পায়, সেইরূপ মৃত্যুও 
থক্‌, যুঃ ও সাম-বেদোক্ত সেই কর্মাশিত দেবগণকে দেখিতে পাইয়াছিল; 
তাহারা উহা বুঝিতে পারিয়া খক্‌, যজুঃ ও সামবেদ-বিহিত কর্ম হইতে নিবৃত্ত 
হইয়! স্বর অর্থাৎ ওষ্কারাক্ষরে প্রবেশ করিয়াছিলেন ॥ 

শাঙ্কর-ভাষ্যম্‌।__তান্‌ তত্র দেবান্‌ কর্শপরান্‌ মৃত্যুঃ যথা লোকে মত্হ্য- 
ঘাতকো মৎ্স্যমুদ্ধকে নাতিগন্ভীরে পরিপশ্রেৎ বড়িশোদকআাবোপায়সাধ্যৎ মন্- 
মানঃ, এবং পর্ধ্যপশ্ঠৎ দৃষ্টবান্‌ মৃত্যুঃ | কর্মক্ষয়োপায়সাধ্যান্‌ দ্েবান্‌ মেনে 
ইত্যর্থঃ। কাসৌ দেবান্‌ দদর্শ ইত্যুচ্যতে_খ্চি সায়ি যজুষি; খগ্যজুঃসাম- 
সম্বন্ধিকর্ণীত্যর্থঃ। তে নু দেবা বৈদিকেন কর্মণা সংস্কতাঃ শুদ্ধাতআনঃ সস্তো 
মুত্যোঃ চিকীধিতৎ বিদ্িতবন্তঃ; বিদ্বিত্বা চ তে উদ্ধা ব্যাবৃত্তাঃ কর্মভাঃ খচঃ 
সান্»ঃ যজুষঃ খগ্যজুঃসামনম্বব্কাৎ কর্মমণঃ অভ্য্থায়েত্যর্থঃ | তেন কর্মণা মৃত্যু- 
ভয়াপগমং প্রতি নিরাশাঁঃ তদপাস্ত অমৃতাভয় গুণমক্ষরৎ দ্বরশব্দিতৎ প্রাবিশন্এব 
প্রবিষ্টবন্তঃ, ওষ্কারোপাসনপরাঃ সংবুত্তাঃ। এবশন্দোহবধারণার্থঃ সন্‌ সমুচ্চয়প্রতি- 
ষেধার্থঃ। তহ্পাসনপরাঃ সংবৃত্ত। ইত্যর্থঃ ॥ ৩৯৩ 

আনন্দগিরিঃ1- কর্ম্ানুতিষ্ঠতাং দেবানাং মৃত্যবশ্ততা ন ব্যাবৃত্তা, ইত্যাহ-_. 
তানিতি।' তত্রেতি বৈদিককর্ম প্রারস্তোক্তিঃ | উশব্দোহপ্যর্থঃ ; যথোক্তকর্মপরানপি 
তান ত্যুঃ পর্য্যপশ্তদিতি সম্বন্ধঃ। কর্মণাং মৃত্যুপদগোচরত্বৎ দৃষ্টান্তেনাহ__বথেতি। 
দা্টান্তিকভাগস্ত বিবক্ষিতমর্থং সংগৃহাঁতি-মৃত্যুরিতি । দাষ্টাস্তিকে ক্ষুদ্রোদক- 
স্থানীয়ং কিং স্তাৎ? ইতি প্রশ্নপূর্বকং দর্শয়তি__কাসাবিত্যাদিনা। খগার্দীনাং 
নিত্যত্বেন ক্ষয়াভাবান হ্ষুদ্রোদকস্থানীয়তা, ইত্যাশঙ্ক্য বিবক্ষিতমর্থমাহ-_খগিতি | 
কর্মণশ্চ ক্ৃতকত্বেন ফলতঃ স্বরূপতশ্চ ক্ষপিতা প্রসিদ্ধেতি ভাবঃ। মৃত্যুপরিহারোপায়- 
মুপদিশতি__তে নু দেবা ইত্যাদিনা। কর্ণভ্যঃ সকাশাদুদ্ধা। ব্যাবৃত্তা ইত্যর্থঃ। 
সর্বকর্থসংগ্রহার্থ, কন্মভ্য ইতি বহুবচনম্‌। অবৈদ্দিক-কর্মত্যাগন্ত কর্শিঘপি পিদ্ধত্বাৎ 


বৈদ্িককর্মত্যাগার্থৎ বিশিনষ্টি--খ5 ইতি । কর্মত্যাগমান্রাৎ কৃতকৃত্যতাশঙ্কাং 
বারয়তি-_তেনেতি । কিং তদক্ষরং তদাহ-_গুকারেতি ॥ ৩৯।৩ 


৩ 


৬৬ ছান্দোগ্যোপনিষৎ। 


ভাদ্যান্ুবাদ ।__-জগতে মত্শ্তঘাতক যেরূপ উদ্কে অর্থাৎ অনতিগন্তীর জলে 
[ বিচরণণীল ] মত্তকে বড়িশ ও জলসেচনাদ্ি উপায়ে গ্রহণযোগ্য মনে করিয়া 
দর্শন করে, তদ্রপ মৃত্যুও বৈদিক কর্মরত দেবগণকে দ্েখিয়াছিল, অর্থাৎ দেবগণকে 
কর্মক্দয়র্ূপ উপায়ে আক্রমণযোগ্য বলিয়া মনে করিয়াছিল । দেবগণকে কোথায় 
দেখিয়াছিল, তাহা বলা হইতেছে-_খকে, সামে ও যজুতে, অর্থাৎ খক্‌, যজু ও 
সামবেদ্বোক্ত কর্মে । কিন্তু সেই দেবগণ বেদবিহিত কর্মানুষ্ঠান দ্বার। সংস্কৃত অর্থাৎ 
বিশ্ুদ্ধচিত্ত হওয়ায় মৃত্যুর চিকীধিত বা অভিপ্রেত অবগত হইয়াছিলেন ; অবগত 
হইয়া তাহারা খক্‌, সাম ও যজুর কর্্মসমূহ হইতে নিবৃত্ত হইয়া_খক্‌, যু ও 
সামবেদোক্ত কর্ম হইতে উখিত হইয়! অর্থাৎ সেই কর্ম দ্বারা মৃত্যুভয় অতিক্রমে 
নিরাশ হইয়া, তাহা পরিত্যাগপূর্বক অমুত ও অভয়গুণসম্পন্ন “স্বর শব্দৌক্ত 
অক্ষরেই প্রবেশ করিয়াছিলেন,__গুঁকারের উপাসনাঁয় তৎপর হইয়াছিলেন। 
“এব” শব্দটি অবধার্ণার্থক হইলেও, এখানে কর্ধসমুচ্চয়-প্রতিষেধও তাহার অপর 
একটি অর্থ (১৮); কেবলই ওষ্কারোপাসনা-তৎপর হ্ইয্নাছিলেন ॥৩৯।৩ 


যদা বা খচমাপ্রোত্যোমিত্যেবাতিম্বরতি এব% সামৈবং 
যজুঙ এষ উ স্বরো যদেতদক্ষরমেতদম্বতমভয়ং, তৎ প্রবিশ্য 
দেবা অস্থৃতা অভয়া অভবন্‌ ॥ ৪০ ॥ ৪ 


যদ (যম্মিন কালে) খচম্‌ ( ধণ্বেদোক্রৎ মন্ত্রম) আপ্রোতি ( উচ্চারয়তি ১, 
[ তা ] “ওম্‌, ইতি (এত) এব [ অবধারণে ] অতিস্বরতি ( আদরাতিশয়েন 
উচ্চারয়তি ); এবং (উক্তবদ্দেব ) যঙ্জুঃ, এবং সাম; ( ওষ্কারোচ্চারণপূর্ববকমেব 
খগ্যজুঃসায়াম্‌ উচ্চারণৎ ভবতীত্যাশয়ঃ )। [ কোহসৌ স্বরঃ? ইত্যাহ ]__এষঃ 
[ বক্ষ্যমাণঃ ] উ (এব) স্বরঃ (ম্বরশবিতঃ ) য এতৎ অক্ষরম্‌ ( ওষ্কারঃ ), এতং 
€ অক্ষরৎ ) অমৃতম্‌ অভয়ম্‌ ( মৃত্যুভয়বারকং ৮); দেবাঃ তত ( অক্ষরং) প্রবিশ্ 
(আশ্রিত্য, উপান্ত ) অমৃতাঃ মেরণরহিতাঃ) অভয়াঃ (মৃত্যুতয়রহিতাঃ চ ) অভবন্‌। 

যখন খক্‌ পাঠ করে, তথন “ওম, এই অক্ষরই অতি আদরের সহিত 
উচ্চারণ করে, সাম ও ষন্তুর সম্বন্ধেও এই নিয়ম। এই যে অক্ষর (ওষ্কার), 
ইহাই "শ্বর শবে [ অভিহিত]) ইহা অমৃত ও অভয়ন্বরূপ; দেবগণ ইচ্বাকে 
আশ্রয় করিয়া অমর ও ভয়রহিত হইয়াছেন ॥ 


(১৮) তাৎপর্য এই যে,_কেহ কেহ বলেন, মুমুক্ষু ব্যক্তির পক্ষে জ্ঞান ও কর্ম, উভয়ই 
একদ! আশ্রয়ণীয়। কর্পরহিত জ্ঞানে মুক্তি হয় না, অতএব জ্ঞানীকেও অবগ্তই কর্ম করিতে 
হইবে । আচার্য বলিতেছেন ঘে, না-_জ্ঞান ও কর্মের সমুচ্চয় অর্থাৎ সাহচ্ধ্য নাই; চিন্তশুদ্ধির 
জন্য কর্ণের প্রয়োজন ; চিন্তশুন্ধ হইলে আর কর্দের প্রয়োজন থাকে না; সুতরাং দেবগণও 
কর্দ্রহিত জ্ঞানের আশ্রয় লইয়াছিলেন । 


চতুর্থঃ খণ্ডঃ ] প্রথমোহধ্যায়ঃ গণ 


শাঙ্কর-ভাষ্যম্‌।_-কথং পুনঃ শ্বরশব্বাচ্যত্বমক্ষরশ্ত ইতি উচ্যতে__ষদা বৈ 
খচমাপ্রোতি ওমিত্যেব অতিশ্বরতি এবং সাম এবং যজুঃ। এষ এব উ স্বরঃ। 
কোহসৌ? যদেতদক্ষরম্‌, এতদমূতমভয়ং, তৎ প্রবিশ্ত যথাগুণমেব অমৃতা অভ- 
স্বাশ্চ অভবন্‌ দেবাঃ ॥৪০॥৪ 

আনন্দগিরিঃ।-_উদাত্তাদিরূপত্বাভাবাদক্ষরন্ত ন শ্বরশব্ত্বম্‌, ইত্যাশঙ্ক্য পরি- 
হরতি__-কথমিত্যাদিন। | খচমাপ্রোত্যধ্য়নেন স্বাধীনাৎ করোতীত্যর্থঃ ৷ অতি- 
স্বরতাতিশয়েন আদরধিয়! উচ্চারয়তীতি যাবৎ । খগ্যজুঃসাম্মাং প্রত্যেকমোংকারো- 
চ্চারণদ্বারেণৈবাপ্তিদর্শনাৎ ইতাতিশবার্থঃ। উশব্োইপি অপিপর্য্যায়ঃ | জম্প্রতি- 
পন্নস্বরবদিতি দৃষ্টাস্তার্থঃ | অমুতমভয়ং তথাবিধব্রন্মপ্রতীকত্বাদ্বিতার্থঃ | তত প্রবিশ্ঠ 
ব্রহ্ববৃদ্ধা। তদ্ধ্যানৎ কৃত্বেত্যর্থঃ ॥৪০।৭ 

ভাষ্যান্ুবাদ ।__অক্ষর ষে 'ম্বরশব্ববাচ্য কেন, তাহা বল! হইতেছে__যখন 
[ কেহ] খক্‌ (অধায়ন করেন) [তখন ] "ওম্৮ এই অক্ষর আদরাতিশয়ে 
উচ্চারণ করিয়া থাকেন ; সাম ও যভুর্বেদ সম্বন্ধেও এই প্রকার (১৯)। ইহাই 
“্বর' ; ইহা! কে? যাহা এই অক্ষর [ওক্কার ], ইহা অমৃত ও অভয় [মৃত্যুভয়- 
নিবারক ]) দ্বেবগণ তাহাতে প্রবিষ্ট হইয়) [তাঁহার উপাঁসন! করিয়। ] সেই 
গুণানুসারেই অমৃত ও অভয় হইয়াছিলেন ॥8 ০1৪ 


স 'য এতদেবং বিদ্বানক্ষরং প্রণৌত্যেতদেবাক্ষর& 


স্বরমম্বৃতমভয়ং প্রবিশতি, ত€ প্রবিশ্ট যদ্যুতা দেবাস্তদয্ুতো 
ভবতি ॥ ৪১ ॥ ৫ 


ইতি প্রথমাধ্যায়স্তয চতুর্থঃ খণ্ডঃ ॥ ৪ ॥ 


[ ইদ্দানীং ষথোক্কোপাসনায়াঃ ফলমুপসংহরতি--“স যঃ” ইত্যার্দিনা | ]-_সঃ 
ঝঃ (অন্তোইপি কশ্চিৎ ) এবম, ( যথোক্তগুণম্) এতৎ অক্ষরম্‌ (ওষ্কারং ) বিদ্বান্‌ 
(জানন্‌ সন) প্রণৌতি ( উপান্তে ) [সঃ] এতৎ এব ম্বরম্‌ (ম্বরশন্দোক্তম্‌ ) 


(১৯) তাৎপর্য-_'ধক্‌ প্রাপ্ত হয়' ইত্যাদি কথার অর্থ আনন্দগিরি এইরাপ লিখিয়াছ্ছেন, 
_খচম্‌ আপ্রোতি”__অধ্যয়নেন স্বাধীনাং করোতীত্ার্চট। অতিশ্বরতি--অতিশয়েন_- 
আদরধিয়! উচ্চারয়তি ইতি যাবৎ । “খগ্যজুঃসায়াং প্রত্যেকম্‌ ওঞ্কারোচ্চারণন্বারেশেৰ আপ্তি- 
দর্শনাদিতি “অতি” শব্দার্থ: । ইহার মর্ এই যে, “ধক প্রাপ্ত হন” অর্থ_অধ্যয়ন করিয়া 
খখেদকে নিজের আয়ত্ত করেন। 'অতিগ্বরতি” কথার অর্থ _অতি--অত্ভিশয় অর্থাৎ উচ্চারণীয় 
মনে আদর-বৃদ্ধি বা শ্রদ্ধাস্থাপনপূর্্বক উচ্চারণ করিয়। খাকেন। খুক্‌, যজুঃ ও লামবেদ, 
ইহাদের প্রত্যেকটিকেই অগ্রে ওষ্কারোচ্চারণ করিয়া পাঠ করিতে হয়, এইরপ শিষ্টাচার দেখা 
যায়। “অতিম্বরতি”র 'অতি” শবেই এতটা অভিপ্রায় স্চিত হইয়াছে। 


৬৮ ছান্দোগ্যোপনিষৎ। 


অমুতম্‌ অভয়ম্‌ [চ] অক্ষরম্‌ (ওক্কারৎ) প্রবিশতি, তত (অক্ষরং) প্রবিশ্ত 
দেবাঃ ষদমূতা (যেন রূপেণ) অমৃতাঃ (অমরাঃ) [ বভূবুঃ ), তদমৃতঃ 
( তেনৈব রূপেণ অমতঃ-_অমরঃ ) ভবতি। 

এখনও যে কোন লোক উক্ত প্রকার অবগত হইয়া, এই ওক্কারাক্ষরের 
উপাসনা! করেন, তিনিও অমুত অভয়ম্বরূপ 'ম্বর/শবোক্ত সেই অক্ষরে প্রবেশ 
করেন; তাহাতে প্রবেশ করিয়া দেবগণ যেভাবে অমৃত হইয়াছিলেন, তিনিও 
সেই ভাবেই অমৃত হন ॥ 

শাঙ্ষর-ভাষ্যম।__সঃ যোহন্তটোভ্পি দেববদেব এতদক্ষরমেবম্‌ অমৃতাভর়গুণং 
বিদ্বান প্রণৌতি স্তৌতি; উপাপনমেব চাত্র স্ততিরভিপ্রেতা ল তখৈব 
এতদেবাক্ষরং স্বরমমূতমভয়ং প্রবিশতি ; তৎ প্রবিশ্ত চ-_রাজকুলং প্রবিষ্টানামিব 
রাজ্ঞোহস্তরঙ্গবহিরঙ্গতাবৎ ন পরন্ত ব্রহ্মণোইন্তরঙ্গবহিরঙ্গতাবিশেষঃ; কিন্তুহি ? 
যদরমৃতা দেব! যেন অমৃতত্বেন ঘদমৃতা অভূবন্, তেনৈব অমৃতত্বেন বিশিটস্তদ মৃতো 
ভবতি, ন নৃূনতা নাপ্যধিকতা অমৃতত্ব ইত্যর্থঃ ॥ ৪১।৫ 

ইতি প্রথমাধ্যা ়স্ত চতুর্থ-খণ্ড-ভাষ্যম্‌ ॥8| 


আনন্দগিরিঃ|--ভবতু দেবানামেবমূঃ অস্মাকং তু কিমাগ্নাতমূ, ইত্যাশঙ্ক্যাহ__-স 
যোইন্তোহপীতি। রাজগৃহৎ প্রবিষ্টন্ত বিশেষদর্শনাদক্ষরৎ প্রবিষ্টস্তাপি ফলে বিশেষঃ 
স্তাৎ, ইত্যাশঙ্ক্যাহ_-তত্প্রবিশ্তেতি । অমুতত্বেন বিশিষ্ট ইতি শেষঃ ॥ ৪১৫ 


ইতি প্রথমাধ্যায়ন্ত চতুর্থঃ খণ্ডঃ ॥9| 

ভাষ্যানুবাদ ।__অন্যও যে লোক দেবগণের স্তায় এই অক্ষরকে অমৃত ও অভর়- 
গুণযুক্ত জানিয়! স্তব করেন; তিনি সেইরূপই [ দেবগণের মত ] অমৃত্ত ও অতয়- 
গুণসম্পন্ন এই 'ম্বর' অক্ষরে প্রবেশ করেন । এখানে ন্তরতি” শব্দের ( “প্রণৌতি" 
কথার) উপাসন। অর্থই অভিপ্রেত। তাহাতে প্রবিষ্ট হইয়া__রাজভবনে 
প্রবিষ্ট লোকদিগের মধ্যে যেরূপ রাঙ্জার নিকট অস্তরঙ্গ [ ঘনিষ্ঠ ] ও বহিরঙ্গভাব 
ঘটে, পরব্রদ্দের নিকট সেরূপ অস্তরঙ্গ-বহিরঙ্গ-ভাবঘটিত পার্থক্য নাই; তবে 
কি?-__দ্বেবগণ ষদমুত অর্থাৎ যে অমৃতত্ব লাভে যেরূপ অমৃত [ অমর হইয়াছেন ], 
তিনিও সেই অমৃতত্বযোগেই অমৃত হন; কিন্তু অমৃতত্বে ন্যুনতাও হয় না, আধিক্যও 
নাই ( অর্থাৎ দ্বেবগণ যেরূপ অমৃতত্ব লাভ করিয়াছেন, তিনিও ঠিক তদ্রুপ অমৃতত্বই 
লাভ করেন, কিছুমাত্র তারতম্য হয় না ) 0৪১1৫ 

ইতি চতুর্থ খণ্ডের ভাঘ্যানুবাদ সমাপ্ত ॥ ৪॥ 


প্রথমাধ্যায়ে 
পঞ্চম: খণ্ড । 

প্রাণা দবিত্য-দৃ্টিবিশিষ্টম্ত উদ্গীথস্ত উপাসনমুক্তমেবানৃষ্ প্রণবোদ্গীথয়োরেকস্বং 
কৃত্বা তশ্মিন্‌ প্রাণরশ্মিভেদ-গুণবিশিষ্টুষ্টা! অক্ষব-স্যোপাসনমনে কপুত্রফলমিদানীং 
বক্তবামিত্যারত্যতে__ 

প্রাণ ও আদিত্য-দষ্টি-বিশিষ্ট অর্থাৎ প্রাণ ও আদিত্য-বৃদ্ধিতে উপাস্ত 
উদ্গীথের উপাসনা উক্ত হইয়াছে; এখন তাহারই অনুবাদ বা পুনরুল্লেখমাত্র 
করিরা এবং প্রণব ও উদ্গীথের একত্ব বা অভেদ করিয়া, তাহাতেই আবার 
প্রাণ ও রশ্মিভেদরূপ গ্রণবিশিষ্ট দৃষ্টিতে অনেক পুত্র-ফলপ্রদ অন্দরোপাসনা 
বলিতে হইবে, এই জন্য আরব হইতৈছে__ 

অথ খলু য উদ্গীথঃ স প্রণবো ঘঃ প্রণব; স উদ্গীথ 
ইতি, অপসৌ বা আদিত্য উদ্গীথ এব প্রণব ওমিতি হোষ 


স্বরনেতি ॥ ৪২॥১ 

অথ ( অনন্তরং ) [ উদগীথঃ প্রস্ত,য়তে ইতি বাক্যশেষঃ| ] বঃ খলু ( নিশ্চয়ে_ 
এব ) উদশীথঃ, সঃ [ এব ] প্রণবঃ ( ওকষ্কারঃ);[ তথ|] যঃ প্রণবঃ, সঃ উদগীথঃ 
ইতি। ( ইতিশবধঃ বাক্যচ্ছেদে)। অসৌ ( উপরি দৃশ্তমানঃ) আদিত্যঃ 
(হ্্য্যঃ) বৈ (এব) উদগীথ, এষঃ [এব] প্রণবঃ। হি (যন্মাং) এষঃ 
( আদিত্যঃ )“ওম্‌ ইতি স্বরন্‌ ( উচ্চারয়ন্‌ চিন্তয়ন বা) এতি ( আগচ্ছতি) 
[ তশ্মাৎ অসৌ হুরধ্য উদ্গীথ ইত্যর্থ: ]॥ 

অনন্তর [ প্রকারান্তরে উদ্গীথোপাসনা বণিত হইতেছে ], যাহা উদ্গীথ, তাহাই 
প্রণব, আবার যাহা প্রণব, তাহাই উদ্‌্গীথ। এই আর্দিত্যই উদ্রগীথ, ইনিই 
প্রণব; কারণ, এই আদ্দিত্য “ওম্‌* এই অক্ষর উচ্চারণপূর্ব্বক আগমন করেন ॥ 

শাঙ্কর-ভাষ্যম্‌।-_-অথ খলু ষ উদ্গীথঃ স প্রণবো বহ্বংচানাম্। যশ্চ প্রণব- 
স্তেধাং স এব ছান্দোগ্যে উদ্গীথশব্ববাচ্যঃ অলৌ ব| আদিতা উদ্গীথ এষ 
প্রণবঃ) প্রণবশব্বাচ্যোহপি স এব বহ্বচানাং, নান্তঃ) উদ্গীথ আদিত্যঃ কথং? 
উদ্গীথাখ্যম্‌ অক্ষরম্‌ ওমিত্যেতৎ এষ হি যন্মাৎ ম্বরন্‌ উচ্চারয়ন্‌ অনেকা খরত্বাগ্ধাতৃনাম্‌; 
অথবা স্বরন্‌ গচ্ছন্‌ এতি; অতোইসৌ উদ্গীথঃ সবিতা ॥৪২।১ 


ৰও ছান্দোগ্যোপনিষং । 


আনন্দগিরিঃ ।-_খণ্তান্তরন্ত তাৎপর্্যমাহ__ প্রাণািত্যেতি। প্রণবন্তোদগীথন্ত 
চৈকত্বং কৃত্বা তন্মিন্‌ সতি অধ্যাত্মং প্রাণণৃষ্ট্যা অধিদৈবতমা দিত্যৃষ্ট্যা চ বিশিষ্ট 
স্যোদ্গীথস্ত যছুপাসনমুক্তং, তদেবানৃদ্ক নিন্দিত্বা প্রাণানাৎ রশ্মীনাং চ ভেদ এব 
গুণস্তদধি শিষ্টদষ্্যা তট্ন্তিব উদ্গীথাবয়বন্ত অক্ষর অনেকপুত্রফলমুপাসনম্‌ অনেন 
গ্রস্থেন বন্তব্যম্‌, ইত্যুত্তরো গ্রন্থঃ সম্প্রতি প্রস্ত.য়ত ইত্যর্থঃ। অমৃতাভয়গুণকাক্ষরো- 
পাসনানন্তর্য্যম্‌ অথশব্যার্থঃ | প্রণবোদ্গীথয়োরেকত্বে বৈদিকপ্রসিদ্বিপ্রদর্শনার্থং 
খবিত্যুক্তম। তয়োরেকত্বমুক্1 আদিত্যতৃষ্ট্যা উদ্গীথোপাস্তিমুক্তাম্‌ অনুবদতি-_ 
অসাবিতি। উদ্গীথািত্যয়োরেকত্বৎ প্রশ্বপুর্ববকমুপপাদয়তি__উদ্গীথ ইত্যাদ্িন]। 
উচ্চারয়ন্‌ এতীতি সন্বস্ধঃ। স্বরতের্গত্যর্থত্বাৎ কথমুচ্চারয়ন্িত্যুচ্যতে? তত্রাহ__ 
অনেকার্থত্বাদিতি। গচ্ছন্‌ সবিতা প্রাণিনাং প্রবৃত্তর্থম ওমিত্যনুজ্ঞাং কুর্বনিব 
গচ্ছতি ; তম্মাদোক্কারত্বৎ সবিতুরিত্যাহ-__অথবেত্যাদ্িনা ॥৪২।১ 

ভাষ্যান্ুবা্দ ।-_ প্রকারান্তরে [ উদ্গীথোপাসনা কথিত হইতেছে ]__যাহা 
উদ্গীথ, তাহাই বহুবচদ্দিগের ( খণ্ধেদাধ্যায়িগণের ) প্রণব, এবং তাহাদের যাহা 
প্রণব, তাহাই আবার ছান্দোগ্যে উদ্গীথ-শব্দ-বাচ্য । এই আদিত্যই উদ্গীথ 
এবৎ এই প্রণব, অর্থাৎ বহুব চর্দিগের প্রণবশবাার্থও তিনিই, অপর নহে । আদিত্য 
উদ্‌গীথ হন কি প্রকারে? [ উত্তর ]_যেহেতু এই আদিত্য উদ্গীথসংজ্ঞক “ওম্‌* এই 
অক্ষর উচ্চারণ করিয়া অথবা প্রাপ্ত হইয়া আগমন করেন। ধাতুর অর্থ অনেক 
প্রকার ; এই কারণে “ম্বরন্* পদের “উচ্চারয়ন [অর্থ করা যাইতে পারে ] ॥৪২॥১ 


এতমু এবাহমভ্যগীসিষ তন্মান্মম ত্বমেকোহসীতি হ 
কৌধষীতকিঃ পুক্রমুবাচ, রশ্মীংস্ত পর্য্যাবর্তয়াদ্‌ বহবো বৈ তে 
ভবিষ্ন্তীত্যধিদৈবতম্‌ ॥৪৩|॥২ 


কৌধীতকিঃ ( তন্নামা থবিঃ) হ্‌ (প্রীতিহে) পুণ্রম্‌ উবাচ (উক্তবান্‌)__ 
অহম্‌ এতং (রশ্শিমস্তম্‌ আদিত্যং ) এব ( একত্বেনৈব ) অভ্যগাসিষং ( গীতবান্‌ 
অন্মি ), তন্মাৎ্ ( একোপাসনাৎ ছেতোঃ ) ত্বৎমম একঃ [ এক এব পু্রঃ ] অসি 
ইতি; [ অতঃ] ত্বং রঙ্মীন্‌ (হুর্ধ্যকিরণান্‌ ) পর্যযাবর্তয়াৎ (পর্য্যাবর্তয়। রক্মীন্‌ 
আদিত্যৎ চ পৃথক্কৃত্য চিন্তয়)) [ততশ্চ] তে (তব) বহবঃ [ পুক্রাঃ] 
ভবিষ্যস্তি, ইতি অধিদৈবতং ( দেবতাবিষয়কোপাসনমিত্যর্থঃ )। 

কৌধীতকি খধি পুত্রকে বলিয়াছিলেন, আমি এই আদিত্যকে (রশ্মির 
সহিত এক করিয়া!) সম্যগ্বূপে গান করিয়াছিলাম ( উপাসনা! করিয়্াছিলাম ); 
দেই কারণে তুমিই আমার একমাত্র পুত্র হইয়াছ। তুমি রশ্মিসমূহকে ও 


পঞ্চমঃ খও্ঃ ] প্রথমোহ্ধ্যায়ঃ | ৭৯ 


হুর্য্যকে পৃথগ্ভাবে উপাসনা! কর, তোমার বহু পুত্র হইবে; ইহ! 'অধিদৈবত, 
€ দেবতাবিষয়ক ) উপাসন] ॥ 

শাঙ্কর-ভাষ্যম্‌।__তমেতম্‌ উ এবাহুম্‌ অভ্যগাসিষম্‌ আভিমুখ্যেন গীতবানন্দি, 
আদিত্যরশ্্যভেদং কৃত্বা ধ্যান কৃতবানম্্ীত্যর্থঃ | তেন তন্মাৎ কারণাৎ মম 
ত্বম একোহসি পুত্রঃ,_ইতি হ কৌধীতকিঃ কুষীতকস্তাপত্যৎ কৌবীতকিঃ পুক্র- 
মুবাচোক্তবান্‌। অতো রশ্মীন্‌ আদিত্যঞ্চ ভেদেন তৃৎ পর্য্যাবর্তয়াৎ পধ্যাবর্তয়েত্যর্থঃ 
ত্বৎ-যোগাৎ; এবং বহবে। বৈ তে তব পুত্রা ভবিষ্যত্তি, ইতাধিদৈবতম্‌ ॥৪৩|২ 

আনন্দগিরিঃ।-- আ দিত্যদৃষ্ট্যোদগীথমুপদিষ্টম্‌ অনুদ্য নিন্দতি-_-তমেতমিতি | 
নিন্দাফলং দর্শরতি_অত ইতি। পর্যাবর্তয়ার্দিতি প্রথমপুরুষে আর়মাণে 
কিমিতি মধ্যমপুকষো ব্যাখ্যায়তে ? তত্রাহ_ত্বযোগাদিতি । যুদ্মত্যাপপদে 
মধ্যমপুরুষবিধানাদিত্যর্থঃ | রশ্মিভেদ-গুণদুষ্টিবিশিষ্টোদগীথোপাসনস্ত ফলং কথক়তি 
_এবমিতি। বক্ষ্যমাণে অধ্যাত্মে বুদ্ধিসমাধানার্থমুক্তং দ্বেবতাবিষয়ং দর্শনমুপ- 
সংহরতি-_ইত্যধিদৈবতমিতি 0৪৩২ 

ভাষ্যা্গবাদ্দ ।__আমি সেই এই আঘদিত্যেরই অভিগীতি করিয়াছি, তাহারই 
আভিমুখো গান করিয়াছি, অর্থাৎ আদিত্য ও তাহার রশ্মিকে অভেদ্দ বা এক 
করিয়া ধান করিয়াছি; সেই হেতু তুমি আমার একমাত্র পুত্র হইয়াছ; ইহা 
কুষীতকের পুক্র-_কৌবীতকি পুক্রকে বলিয়াছিলেন। অতএব, তুমি রশ্মিসমূহ 
ও আদিত্যকে পৃথক্‌ করিরা ধ্যান কর; এইরূপ করিলে, নিশ্চয়ই তোমার বু 
গুল হইবে । ইহা অধিদৈবত (দ্বেবতাবিষয়ক উপাসনা )। [ শ্রুতিতে ] 
“ত্বং» কুৃপদ থাকায় পর্য্যাবর্তয়াৎ, এই প্রথম পুরুষ স্থানে পপর্য্যাবর্তিয়, এইরূপ 
মধ্যম পুরুষ বুঝিতে হইবে ॥৪৩|২ 

অথাধ্যাত্মম-য এবাযং মুখ্যঃ প্রাণমুদ্গীথমুপাসীত, ওমিতি ' 
হোষ স্বরন্েতি ॥ ৪৪ ॥৩ 

অথ ( অনস্তরম্‌ ) অধ্যাত্মম্‌ (আত্মানং দেহম্‌ মধিরুত্য প্রবৃত্ত) [ উপাসনম্‌ 
উচ্যতে ]--যঃ এব অয়ং (প্রক্রান্তঃ) মুখ্যঃ প্রাণঃ (পঞ্চবৃত্তযাত্মকঃ ), তম্‌ 
উদ্গীথম্‌ ( উদ্গীথত্বেন ) উপাসীত; ছি (যন্মাৎ) এষঃ (প্রাণঃ) স্বরন্‌ (৭ওম্‌ঃ 
ইত্যুজ্ঞাৎ কুর্ববন্‌ ইব ) এতি ( বাগাদীন্‌ প্রবর্তয়তীত্যর্থঃ )। 

অনন্তর অধ্যাত্ম উপাসন। কথিত হইতেছে_াহাই এই প্রাণ, তাঁহাকে 
উদ্গীথরূপে উপাসনা করিবে । যেহেতু এই প্রাণ যেন ওক্কার উচ্চারণ করিয়াই 
বাক্‌ প্রসৃতি ইন্দিয়গণকে প্রবর্তিত করিয়া থাকে ॥ 


ণ২ ছান্দোগ্যোপনিষৎ। 


শাঙ্কর-ভাষ্যম।-_অথানস্তরমধ্যাত্মমুচ্যতে_-ষ এবায়ং মুখ্যঃ প্রাণস্তমুদ্গীথ- 
মুপাসীতেত্যাদি পূর্বববৎ তথা ওমিতি হি এষ প্রাণোৎপি স্বরনেতি, “ওম ইতি 
হি অন্গজ্ঞাৎ কৃর্বন্নিব বাগাদি প্রবৃত্তর্থমেতীত্যর্থ)। ন হি মর্ণকালে মুমূর্ষোঃ 
সমীপন্থাঃ প্রাণন্তোষ্কর্ণৎ শুর্বস্তীতি। এতৎসামান্তাৎ আর্দিত্যেইপি ওক্কর্ণম্‌ 
অনুজ্ঞামা রং দ্রষ্রব্যম্‌ ॥ ৪81৩ 

আনন্দগিরিঃ।-_অধ্যাত্ম প্রাণদৃষ্ট্যোদগীগো পাস্তিমুক্তামন্্ব্দতি__-অথেত্যাদিন|। 
কথ, প্রাণোদ্‌গীথক্োরেকত্বম্‌, ইত্যাশঙ্ক্যাহ__তথেতি। যথ' প্রাণিনাৎ প্রবৃত্যথম্‌, 
ওমিত্যনুজ্ঞাৎ কুর্বন্নিব আদিত্য! গচ্ছতীত্যুক্ত, তদ্বদিতি যাবৎ । উক্তমেব 
ব্যতিরেকদ্বারা ক্ফোরয়তি_ন হীতি। মুমৃযুসমীপবর্তিনো বান্ধবা মরণকালে 
প্রাণস্ত বাগাি প্রবৃত্ত্যর্থমনুজ্ঞাকরণং নৈব জানন্তি। তথ! চ জীবদবস্থায়াম ওমিতি 
তদনুজ্ঞাবশাদেব বাগাধীনাৎ প্রবৃত্তিরালক্ষ্যতে | তম্মাৎ প্রাণন্তান্ুজ্ঞামাত্রম্‌ ওক্করণ- 
মিত্যর্থঃ| প্রাণাদিত্যয়োঃ অধ্যাত্মাধিটদিবতয়োঃ উদ্গীথত্বাবিশেষাৎ প্রাণবৎ 
আদিত্যেইপি অনুজ্ঞামাত্রম্‌ ওহ্করণম্‌ অবধেয়ম্‌, ইত্যাহ__-এতৎসামান্তাদিতি ॥881৩ 

ভাষ্ান্ববাদ ।_-অনন্তর অধ্যায্বোপাসপনা! কথিত হইতেছে-__যাহাই এই মুখ্য 
প্রাণ তাহাকে উদ্‌গীথরূপে উপাসন। করিবে, ইত্যাদির অর্থ পূর্ববৎ। সেইৰপ, 
যেহেতু এই প্রাণও 'ওম্‌' এই অক্ষর স্বরণ করিয়া অর্থাৎ বাক্‌ প্রস্থৃতি ইন্দ্রিয়গণের 
প্রবৃত্তির জন্য “ওম, এইরূপে অনুমতি করিয়াই যেন আগমন করে। [“্যনঃ 
বলিবার অভিপ্রায় এই যে, ]_মরণ-সমপ্সে মুমুযুর সমীপস্থ লোকেরা ত আর 
প্রাণের ওষ্কারোচ্চারণ শুনিতে পায় না, [ অতএব, যেন অনুজ্ঞাই করে, এইরূপ 
অর্থ করিতে হয় ]। হইহারই সাদৃগ্তে আদিত্যেও যে, “ওম্১কারোচ্চারণ কাথত 
হইয়াছে, তাহাও অন্ুজ্ঞামাত্র বুঝিতে হইবে, সত্য সত্যই “ওম্‌* শব্ধ করা নহে 
| 880৩ 


এতমু এবাহমভ্যগাসিষং, তম্মান্মম ত্মেকোহ্সীতি হু 
কৌধীতকিঃ পুত্রমুবাচ ) প্রাণাঞ্স্ত্ং ভূমানমভিগায়তাৎ, বহবে। 
বৈ মে ভবিষ্যন্তীতি ॥8৫ ॥8 
কৌধীতকিঃ হ (এঁতিহে ) পুক্্রম্ উবাচ-_অহম্‌ উ এতম্‌ (প্রাণম্‌) এব 
( কেবলং ) অভ্যগাসিষম্‌ ( অভিগীতবান্‌ অশ্মি ), তশ্মাৎ ( একত্েন প্রাশোপাষনাৎ 
হেতোঃ) মম তব একঃ [ পুত্রঃ] অসি ইতি; [অতঃ] ত্বং মে (মম) বহবঃ 
[ পুত্রাঃ ] বৈ (অবধারণে) ভবিষ্যস্তি, ইতি ( এবমভিপ্রায়েণ) প্রাণান্‌ ভূমানম্‌ (ভূম- 
গুগবিশিই্ান্‌ ভেদেন) মভিগায় ভাৎ €( আভিমুব্যেন গায়__গানৎ কুরু ইত্যর্থঃ )। 


পঞ্চমঃ থণ্ডঃ ] প্রথমোহধ্যায়ঃ। ৭৩ 


কৌধষীতকি খাধি পুত্রকে বলিয়াছিলেন, আমি একমাত্র এই প্রাণকে 
[ উদ্গীথরূপে ] উপাসনা করিয়াছিলাম; সেই কারণে তুমি আমার একমাত্র 
পুত্র হইতেছ ; অতএব, “আমার বহু পুক্র হইবে মনে করিয়া, তুমি বহুত্বগুণ- 
সম্পন্ন প্রাণসমূহকে উপাসন! কর ॥ 

শাহ্কর-ভাষযম্‌।__এতম্‌ উ এব অহম্‌ অভ্যগাসিষমিত্যাি পুর্ব্বদেব । অতো 
বাগাদীন্‌ মুখ্যঞ্চ প্রাণৎ ভেদগুণবিশিষ্টমুদ্গীথং পশ্তন্‌ ভূমানংৎ মনসা অভিগায়তাৎ, 
পুর্বববৎ আবর্তয়েত্যর্থঃ| বহবো বৈ মে মম পুক্রা ভবিষ্্তীত্যেবমভিপ্রায়ঃ 
সন্সিতার্থঃ। প্রাণাদিত্যৈকত্বোদ্গীথদৃষ্টেঃ একপুল্রত্ফলদোষেণ অপোদিতত্বাৎ 
রশ্মিপ্রাণভেদদৃষ্টেঃ কর্তব্যতা চোগ্ভতে অন্মিন্‌ কাণ্ডে বহুপুক্রফলত্বার্থম্‌ ॥৪৫॥8 


আনন্দগিরিঃ।- প্রাণদৃষ্যোক্তামুদ্গীথোপাস্তিং নিন্দিত্বা বিবক্ষিতামুপাস্তিম্‌ 
উপন্তস্ততি__এতমু এবেতি। ভূমানং বনুত্বোপেতমিতি যাঁবৎ। মধ্যমপুরুষে 
তাতঙ্ঙাদেশস্ত বৈকল্পিকত্বে২পি প্রথমপুরুংশস্কয়! ুরহবয়ং ব্যাবর্তয়তি-_পূর্বববদিতি। 
একতদৃষ্টিনিন্দাদ্বার] প্রধানোপাসনং সফলমুপসংহরতি-_ প্রাণেত্যা্দিনা ॥ ৪৫18 


ভাষ্যানুবাদ।--“এতম্‌ উ এব অহম্‌ অভ্যগাসিষম্* ইত্যাদ্দির অর্থ__ 
পুর্ববেরই অনুরূপ । এই কারণে বাগাদি ইন্দ্রিয় ও মুখ্য প্রাণকে বিভিন্নগুণ- 
বিশিষ্ট উদ্গীথদৃষ্টিতে 'ভূমা' (মহান্‌ বলিয়) হৃদয়ে ধ্যান করিবে। পূর্বের 
ন্তায় এখানেও আবৃত্তি বা ধ্যান কর, এইরূপে [ প্রথম পুরুষের স্থানে মধ্যম 
পুরুষ করিতে হইবে ]| [কিরূপে? না) নিশ্চয়ই আমার বহু পুত্র হইবে, 
এই অভিপ্রায়সমন্থিত হইয়া, প্রাণ ও আদিত্যকে এক-_ অভিন্নভাবে উদ্গীথ 
ভাবনা করিলে, তাহার ফলে একটিমাত্র পুত্র লাভ হয়, এই দোষে তাহ 
নিন্দিত বা পরিত্যক্ত হওয়ায় বনুপুত্ররূপ ফললাভার্থ এই প্রকরণে রশ্মি ও প্রাণে 
ভেদ-দর্শনের কর্তব্যতা বিহিত হইতেছে ॥ ৪৫॥৪ 
অথ খলু য উদগীথ স প্রণবে ঘঃ প্রণব স উদগীথ 
ইতি হোতৃষ্দনাদ্বৈবোপি ছুরুদ্গীতমনুসমাহরতীত্যনুসমা- 
হরতীতি ৪৬1৫ 
ইতি প্রথমাধ্যায়স্ত পঞ্চম: থণ্ডঃ ॥ ৫ ॥ 
অথ (প্রকারাস্তর-প্রদর্শনে ) খলু (নিশ্চয়ে) যঃ উদগীথঃ, সঃ প্রণবঃ, যঃ 
প্রণবঃ, সঃ উদগীথঃ, ইতি-__[ এবং চি্তয়েদিতি শ্রেষঃ || [তস্য ফলমুচ্যতে ] 
- হোতৃষদনাৎ ( হোতৃস্থানাৎ হোতৃকৃতাৎ কর্মণঃ ইত্যর্থঃ) অপি হ (কিল) 


ণ৪ ছান্দোগ্যোপনিষৎ। 


দ্বরদগীতং (দুষ্টম্‌ উদগানৎ কৃতৎ চে) [ উদগাত্রা ]) [তৎ] অনুসমাহরতি 
( সমাধন্তে প্রতিকরোতীত্যর্থঃ ) [ তরেব উদগাথোপাসনমিতি শেষঃ |] আদরার্থ৷ 
ছ্বিরুক্তিঃ | 
যাহা উদগীথ, তাহাই প্রণব, আর যাহ! প্রণব, তাহাই উদগসীথ; হোতৃকৃত 
কর্মে যদি কিছু উচ্চারণ-দোষ ঘটে, [ উক্ত উপাসনায়] তাহারও সংশোধন 
হইয়া থাকে । উক্ভার্থে আদর-প্রদর্শনার্থ দিরুক্তি হইয়াছে ॥ 
শাঙ্কর-ভাষ্যম্‌।-_-অথ খলু য উদগীথ ইত্যাদি প্রণবোদগীখৈকত্বদর্শনমুক্তম্‌ 
তগ্তৈতৎ ফলমুচ্যতে- হোতৃষদ্বনাৎ হোতা ঘত্রস্থঃ শংসতি, তৎ স্থানৎ হোতৃষদ্নং, 
হৌন্রাৎ কর্মণঃ সম্যক্‌ প্রুক্তাদিত্যর্থঃ। ন হি দেশমাত্রাং ফলমাহর্ভুং শক্যম্‌ঃ 
কিং তৎ? হ এবাপি ছরুদগীতৎ ভষ্টমুদগীতম্‌ উদগানং কৃতৎ উদগাত্র! স্বকর্ম্মণি 
ক্ষতৎ কৃতমিত্যর্থঃ। তদগ্ুসমাহরত্যন্ুসন্ধত্ত ইত্যর্থঃ। চিকিৎসয়েব ধাতৃবৈষম্য- 
শমীকরণমিতি ॥৪৬|৫ 
ইতি প্রথমাধ্যায়স্ত পঞ্চমথণ্ডভাষ্যম্‌ ॥৫॥ 
আনন্দগিরিঃ।- পুর্ববোত্তরয়োগ্র স্থয়োরসঙ্গ তিমাশঙ্ক্য তাৎপর্য প্রদর্শনপূর্ব্বকম্‌ 
উত্তরগ্রস্থমবতাধ্য ব্যাকরোতি-_অথেত্যাদ্দিনা। নন্থু যথাশ্রুতৎ স্থানমেব 
হোতৃষদ্ধনং কিং নেষ্যতে, তত্রাহ__নহীতি | হৌত্রাৎথ করণে যৎ ফলমাদ্রিয়তে, 
তৎ প্রশ্নপূর্বকম্‌ অবিশেষতো দর্শয়তি__কিং তদিত্যাদিনা। নিপাতদ্বয়মব- 
ধারণাতিশয়ফলকং ক্রিয়াপদেন সংবধ্যতে। অপিশব্বস্ নিষ্ঠানভ্তরভাবিতয়। 
নেতব্যঃ| ছৃষ্টমুদ্গানমেব স্পষ্ট্নতি_ উদ্গাত্রেতি। কথমন্তনিষ্ঠাৎ কর্মণোহন্তত্ 
ফলমাহ্ভূৎ শক্যমিত্যশঙ্ক্যাই-_চিকিৎসরেতি। উদ্গাতা প্রণবোদগাখৈকত্ব-বিজ্ঞান- 
মাহাআযাৎ হোমার্দিকৎ স্বকর্মণি প্রাপ্তৎ ক্ষতং হৌত্রাৎ কর্্মণঃ সম্যক্‌ প্রযুক্তাৎ 
প্রণবাৎ প্রতিসন্দধাতীত্যর্থঃ ॥৪৬।৫ 
ইতি প্রথমাধ্যায়ন্ত পঞ্চমঃ খওঃ ॥৫॥ 
ভাষ্যান্ুবাদ ।--অনস্তর, য উদ্গীথঃ, ইত্যাদি বাক্যে প্রণব ও উদগীথের 
একত্ব জ্ঞান উক্ত হইয়াছে; তাহার এই ফল কথিত হইতেছে-__“হোতৃ-ষ্ঘন, 
হইতে-হোতা ( হোমকর্তী ) যেখানে থাকিয়া শখসন বা স্তোত্র পাঠ করেন, 
সেই “হোতৃষদন' ; কেবলই স্থানবিশেষ হইতে ফল সংগ্রহ করা অসম্ভব, অতএব 
“হোতৃদ্বন” অর্থ__বথা-ঘভাবে অনুষ্ঠিত হোতৃ-রুত কর্ম [বুঝিতে হইবে ]) 
তাহারই মাহাত্যে-_; তাহা (ফল) কি? যগ্ভপি ছুরুদ্গীত- দুষ্টভাবে উদ্গীত 
উদ্গান কৃত হয়, অর্থাৎ উদগাত৷ যদি ত্বীয় কর্ম্মেকোন ক্রি করেন, চিকিৎস! 
দ্বারা যেরূপ ধাতু-বৈষম্যের শমতা সম্পাদন কর! হয়, তদ্রুপ তাহাও অন্ুসংহিত ; 
অর্থাৎ সংশোধিত করা হইয়া থাকে, [ অভিপ্রায় এই যে, উগাতা যদি বুঝিতে 
পাবেন যে, আমার কর্মে অনবধানবশতঃ কিঞ্চিৎ ত্রুটি ঘটিয়াছে, তাহা হুইলে 
তিনি প্রণব ও উদশীথের একত্ব-বিজ্ঞানের মহিমায় তাহার প্রতিকার করিতে 


সমর্থ হন ॥৪৬।৫ 
ইতি পঞ্চম থণ্ডের ভাস্যানুবাদ সমাপ্ত ॥৫॥ 


প্রথমাধ্যায়ে 
ষষ্ট; খণ্ডঃ। 
অধেদান্নীৎ সর্বফলসম্পত্যর্থমুদ্গীথস্তোপাসনান্তরৎ বিধিংহ্যতে-_ 


অতঃপর এখন সর্বফলসিদ্ধির জন্য অন্যপ্রকারে উদগীথোপাসনার বিধান করিতে 
ইচ্ছ| হইতেছে 


ইয়মেবর্গগ্নিঃ সাম তদেতদেতস্যামৃচ্যধৃ্চ সাম তম্মাদৃচ্য- 
ধৃঢ্ সাম গীয়তে ; ইয়মেব সা, অগ্নিরমস্তৎ সাম ॥৪৭॥১ 

[ ইদানীম্‌ উদগীথম্ত উপাসনান্তরমাহ_ইয়মেব, ইত্যাদিনা। ] ইয়ম্‌ 
( প্রত্যক্ষসন্িধাপিতা পৃথিবী ) এব (নিশ্চয়ে ) খক্‌ ( খণ্েদরূপ! ), অগ্নিঃ সাম 
(সামবেদ্দরূপঃ), তৎ (প্রসিদ্ধং) এতৎ (প্রক্রান্ত,) সাম এতম্তাম্‌ (খচি) 
অধৃাঢ়ং (প্রতিষ্ঠিতৎ ), তম্মাৎ ( হেতোঃ) খচি ( খগ্মন্ত্রে) অধৃাঢ়ং[ এব ] সাম 
( সামমন্ত্র;) গীয়তে [সামগৈরিতি শেষঃ ]। ! ইদানীং “সামশবন্ত নিরুত্তি- 
প্রকারমাহ ], ইয়ং (পৃথিবী) এব 'দা' (সামনায় আগ্তাক্ষররূপা ), অগ্রিঃ 
[এব] “অম£ ( অপরাংশরূপঃ ), তৎ (উক্ত পৃথিব্যগ্নিঘ্বয়ং সম্মিলিত, সং) 
“সাম” (স1+অম-সাম” পদৎ নিষ্পন্মিত্যর্থঃ)। [ তন্মাদেতৎ পৃথিব্য গ্রিদ্বয়ং 
খক্‌-সামবৎ অন্টোন্-সংশ্রিষ্টং বিভাবয়েদিতি ভাবঃ ]॥ 

এখন প্রকারাস্তরে উশী'থোপাঁন! কথিত হইতেছে-_এই পৃিবীই খ্েদস্বরূপ, 
এবং অগ্নিই সামবেদস্বরূপ ; সেই এই সাম খক্-মন্ত্রে প্রতিষ্ঠিত ) সেই কারণেই 
সামবেদকে খক্‌-প্রতিষ্ঠিত করিয়৷ গান করা হয়। এই পৃথিবীই “সা+ আঁর অগ্নিই 
'অম”, এই “সা” ও 'অম' মিলিত হইয়া “সাম” পদ হইয়াছে ॥ 

শাহ্কর-ভাষ্যম্।-_ইয়মেব পৃথিবী খকৃ; খচি পৃথিবীদৃষ্টিঃ কার্য্যা। তথা অগ্মিঃ 
সাম) সামি অগ্রিদৃষ্টিঃ। কথং পৃথিব্যগ্স্যোখ কৃসামত্বমিতি? উচ্যতে-_তদেতদ্‌ 
অগ্্যাথ্যৎ সাম এতন্তাৎ পৃথিব্যামূচি অধুঢ়মধিগতম্‌ উপরিভাবেন স্থিতমিত্য্থঃ, 
খটীব সাম। তম্মাৎ অত এব কারণাৎ খচ্যধৃঢ়ষেব সাম গীয়তে ইদ্দানীমপি 
সামগৈঃ। যথা চ খক্সামনী নাত্যন্তভিন্নে অন্যোন্াং, তখৈতোৌ পৃথিব্যন্ী। কথম্? 
ইয়মেব পৃথিবী সা, সামনামার্ধশব্দবাচ্যা ; ইতরার্ধঘশবববাচ্যোইগ্সিঃ অমঃ, তদেতৎ 
পৃণিব্যগনিদ্বয়ং সামৈকশবযা ভিতেয়ত্বমাপন্নং সাম। তল্মাৎ ন অস্তোন্তং ভিন্নং পৃথিব্যগ্ি- 
বয়. নিত্যসংশলিষ্টম খক্‌-সামনী ইব। তন্মাচ্চি পৃথিব্যগ্যোঃ খল্সামতত্বমিত্যর্থঃ। 
সামাক্ষরয়োঃ পৃথিব্যিদৃষ্টিবিধানার্থমিয়মেব সা, অগ্রিরম ইতি কেচিৎ ॥৪৭1১ 


৭৬ ছান্দোগ্যোপনিষৎ। 


আনন্দগিরিঃ।-_ইয়মেবেত্যাদিসন্দর্ভম্ত তাৎপ্যমাহ__অথেতি। পুত্রাঠৈশ্ব- 
ধ্যেকদেশবিষয়োপাপনোপরেশানস্তরম্‌ অবসরে প্রাপ্তে জ্যোতিষ্টোমাদাবধিকৃতশ্ট 
সমগ্্ৈথ্র্য্যপ্রাপ্তর্থম্‌ অধিদৈবাধ্যাত্মবিভাগেনোদ্গীথবিষয়মে বাপূর্ববমুপাসনমন্থিন্‌ গ্রন্থে 
বিধাতুমিষ্টশিতার্থঃ ৷ তত্র তদঙগভূতমুপাসনমাদে। বিদ্রধাতি ইয়মেবেতি । পৃথিব্যা- 
মুগ ট্রিরত্র নেষ্টা, বর্মাঙস্ত সংস্কর্তব্যত্বািত্যভিপ্রেত্যাহ_খচীতি। খচি যথা 
পুথিবী-ৃষ্টিরনন্তরবাক্যে বিহিতা, তথা অগ্নিঃ সামেত্যত্র অগ্রিদৃষ্টিঃ সামি বিধীয়তে 
পূর্বববদিত্যাহ--তথেতি । খক্ত্বৎ পৃথিব্যাঃ, সামত্বৎ চাগ্েরপ্রসিদ্ধমিতি শ্ঙ্কতে_ 
কথমিতি। খক্‌পামত্বসিদ্ধাবিত্যুত্তরমাহ-_উচ্যতইতি। তয়োরাধারাধেয়ভাবে 
গমকং দর্শয়তি__তম্মা্িতি । খচি পৃথিবীদৃষ্টিঃ, সায়ি চাগ্রিদৃষ্টিরিত্যত্র হেত্বস্তরমাহ 
_যথাচেতি । পৃথিব্যগ্যোরত্যন্তভেদাভাবং প্রশ্নপুর্ববকৎ প্রকটয়তি__কথমিত্যার্দিন৷। 
কর্মাঙ্গয়োঃ সহপ্রর়োগাৎ খকৃসাময়োরগ্ঠোম্তমব্যভিচারাৎ নাত্যন্ত-ভেদঃ তথা 
পৃথিব্যগ্ন্যোরপ্যেকশব্ববাচ্যত্বান্াত্যন্তৎং ভিন্নতেত্যর্থঃ।  তয়োরত্যন্তভেদাভাবে 
ফলিতমাহ__তন্মাচ্চেতি। পৃথিবী সাশব্দবাচ্য। স্ত্রীত্বাৎ অগ্সিরমঃ পুংস্তার্িতি 
রষটব্যম। পক্ষান্তরমুগ্থাপ্যাঙ্গীকরোতি--সামাক্ষরয়ৌরিতি ॥ ৪৭১ 

ভাষ্যান্ুবাদ ।_-এই পৃথিবীই খক্‌ 7) অর্থাৎ খকে পৃথিবী জ্ঞান করিবে; 
সেইরূপ অগ্নিই সাম, অর্থাৎ সামেতে অশ্বিদৃষ্টি করিবে । পৃথিবী ও অগ্নির খকৃ- 
সামরূপতা। কি প্রকারে? বলা হুইতেছে_খকের মধ্যে যেরূপ সাম প্রতিষ্ঠিত, 
তদ্রপ সেই এই অগ্নিসংজ্ঞক সাম এই পৃথিবীসংজ্ঞক খকে অধৃঢ়__অধিগত অর্থাৎ 
পৃথিবীর উপরে অবস্থিত; এই কারণেই এখনও সামগ পণ্ডিতের! খক্প্রতিষ্ঠিত 
সামকেই গান করিয়া থাকেন (২০)। খক্‌ ও সাম যেরূপ পরস্পর ভি 
নহে, এই পৃথিবী এবৎ অগ্রিও তন্রপ। কি প্রকারে? এই পৃথিবীই "সা 
নামের অু্ধ-শবের € 'স। শব্দের) বাচ্য (প্রতিপাগ্ঘ )) অগ্নি হইতেছে শবের 
অপরাধের প্রতিপাগ্ঘ অম' । অতএব নিত্য-সন্বদ্ধ খক্‌ ও সামের ন্যায় অগ্নি ও 
পৃথিবী, এই ছুইটিও পরস্পর হইতে অত্যন্ত ভিন্ন বা পৃথক নহে । এই কারণেও 
পৃথিবী ও আগ্নর খক্‌-সাম-ভাব। কেহ কেহ বলেন যে,_দাম” শব্দের অক্ষর 
ছুহটিতে পৃথিবী ও অগ্নি অর্থাৎ খক্‌-সাম-দৃষ্টি বিধানার্থ ই “ইয়মেব সা, অগ্জিঃ অম+ 
এইরূপ উপদ্দেশ ॥ ৪৭১ 

রর 
অন্তরিক্ষমেবর্ধীয়ুঃ সাম তদেতদেতন্তা মৃচ্যধ্যুক্চ সাম, তন্মা- 


ধু সাম গীয়তে। অন্তরিক্ষমেব দা বায়ুরমস্তৎ সাম 1৪৮২ 


সস শপ পিলীতি ৮ পপি শি শিািিপাসপক সাপ িলসল তি তা শি শাস্তি তি পিপাপপপশি শশা শশী পি শিস্পিপপপীা লাশ টিলা সী শী শিপ িপিশাশিস্লাশসপাগশাসি 


(২৭) তাৎপধ্য-_খখেদের সহিত সামবেদের পার্থক্য বড় কম) যে সকল মন্থ খখেদে 
ক্রিয়াবিনিযুক্ত ভাবে নিবদ্ধ, প্রায় সেই সফল মন্ত্রই বিশেষ বিশেষ শ্বরসংযোগে গেয়রূপে নিবদ্ধ 
হইয়া সামাকারে পরিণত হইয়াছে মাত্র। কাঁজেই খক্‌ও মাম অত্যন্ত ভিন্ন হইতে পারে লা। 
এইজগ্যই এখানে “খচ্যধুাঢ়ং সাম গীয়তে” বল! হইয়াছে । 


বষ্ঠঃ খণ্ডঃ ]  প্রথমোহধ্যায়ঃ | ৭ 


[ প্রকারান্তরমাহ-__“অন্তরিক্ষমচ  ইত্যা্ধি। ]_ অন্তরিক্ষম (আকাশম্‌) 
এব খাক্‌ বাযুঃ সাম; তং এতৎ (বায়ুসংজ্ঞকৎ) সাম এতস্তাম্‌ ( অস্তরিক্ষরূপায়াম্‌) 
খচি অধৃঢ়ৎ (প্রতিষ্ঠিতৎ); তম্মাৎ (হেতোঃ) খচি অধৃা়ম এব সাম গীয়তে 
[ সামটৈঃ ]| অন্তরিক্ষম এব 'সা" বাসুঃ 'অম£, তত (মিলিতং সৎ ) সাম ( সা+ 
অম-সাম ) [নিম্পগ্ভতে ]1 

প্রকারান্তরেও উপাসন! কথিত হইতেছে__-এই অন্তরিক্ষই খক্‌, বায়ুই সাম, 
সেই এই বাযুসংজ্ঞক সাম অন্তরিক্ষনামক খকে অধিষ্ঠিত আছে; এই কারণেই সাম- 
বেদ খক্‌-প্রতিষ্ঠিত হইয়া গীত হইয়া থাকে । আকাশই “সা” এবং আর্দিত্যই 'অম', 
তাহাই [ মিপিত হইয়া ] “দাম'_-'সা'+অম*-্' সাম? রূপে নিষ্পন হয় ॥৪৮ ॥২ 

দ্যৌরেবর্গাদিত্যঃ লাম তদেতদেতন্থা মৃচ্যধ্যু্চ সাম, তম্মাদৃচ্য- 
কচ সাম গীয়তে ) দ্যৌরেব সা, আদিত্যোইমস্তৎ লাম ॥৪৯৩ 
গ্যৌঃ (ছ্যুলোকঃ) এব খক্‌, আদিত্যঃ (সুধ্যঃ) [ এব] সাম, তৎ এতৎ 
( আদ্িত্যাখ্য,) সাম এতস্তাম্‌ (ছ্যলোকরূপায়াম্‌) খচি অধুা়ম্‌ ( অধিষ্ঠিতম্‌ )) 
তস্মাৎ কোরণাৎ) খচি অধুাঢ়ং [এব] সাম গীয়তে (পঠ/তে ), [পামগৈঃ] | ছৌঃ এব 
'“সা” অ।দিত্যঃ অমঃ, তৎ ( অংশদ্বৎ মিলিতং সৎ) “সাম” শব [ নিম্পগ্ভতে ]1 
এই ছ্যলোকই খক্‌ ও আদিত্যই সাম, সেই এই আরত্যাখ সাম এই 
ঢালোকনামক খকে অধিষ্ঠিত; সেই কারণেই সামবেদজ্ঞ পণ্ডিতগণ খক্প্রতিষ্ঠিত 
সামেরই গান করিরা থাকেন ॥৪৯1৩ 

শাঙ্কর-ভাম্যম্‌।__অন্তরিক্ষমেব খক্‌, বাছুঃ সামেত্যাদি পুর্ববব ॥৪৮।৪৯২-_-৩ 

ভাষ্য[ন্ববাদ ।-_অন্তরিক্ষই খক্‌, বামুই সাম' ইত্যার্দির অর্থ পূর্বের 
হ্যায় | ৪৮৪ ৯॥২---৩ 

নক্ষত্রাণ্যেবর্ক চন্দ্রমাঃ সাম, তদেতদেতন্যামৃচ্যধুযুঢ্জ সাম, 
তম্মাদৃচ্যধৃয়*্ নাম গীয়তে | নক্ষত্রাণ্যেব সা, চন্দ্রমা অমঃ, 
তৎ সাম ॥৫০॥৪ 

নক্ষত্রাণি এব খক্‌, চন্দত্রমাঃ সাম; তৎ এতৎ (চন্দ্রাখ্যং) সাম এতন্তাম্‌ 
( নক্ষত্রসংজ্ঞিতায়াম্‌ ) খচি অধু়ং; তন্মাং (কারণাৎ )খচি অধূডঢ়ং[ এব ] সাম 
গীয়তে [সামগৈঃ]। নক্ষত্রাণি এব “সা” চন্ত্রমাঃ “অম+, তত সাম ইতি পূর্বববৎ। 

নক্ষত্রসমূহই খাক্‌, চন্দ্র তাহার সাম, সেই এই চন্দ্রসংজ্কক সাম উক্ত নক্ষত্র- 
সংস্ঞক ধাক্‌-মধ্যে প্রতিষ্ঠিত; এই কারণে সামবেদজ্ঞ পঞ্ডিতগণ সামবেকে খক্‌- 


৭৮ ছান্দোগ্যোপনিষৎ। 


প্রতিষ্ঠিত করিয়াই গান করিয়া! থাকেন; নক্ষত্রসমূহই 'সা', আর চন্দ্রই 'অম+, এই 
উভয়ের মিলনে “সাম' পদ নিষ্পন্ন হইয়াছে ॥ 
শান্কর-ভাষ্যম্‌।-__নক্ষত্রাণামধিপতিশ্চন্দ্রমাঃ ; অতঃ স সাম ॥৫০॥৪ 


আনন্দগিরিঃ।-_ কথ পুঝনরষত্রপর্যযায়ে তদেতদেতন্তামিত্যাদি বাক্যম্‌? নহি 
নক্ষত্রেযু চন্্রমসঃ স্থিতিঃ, অত আহ-_ক্ষত্রাণামিতি। নক্ষত্রাধিপত্যাৎ তছুপরি- 
ভাবেন চন্দ্রমসঃ স্থিতেরিত্যতঃশবাার্থঃ। নক্ষত্রসহিতং চন্দ্রমসং পরাস্র্ং সশবঃ ॥৫০॥৪ 


তাষ্যান্থবাদ ।--চন্দ্র হইতেছেন নক্ষত্রগণের অধিপতি ; এই জন্য তিনি "সাম" 
পদ্দবাচা (২১ ) 0৫০৪ 


অথ যদেতদাদিত্যম্য শুরুং ভাঃ সৈবর্গ অথ যন্লীলং পরঃ 
কৃষ্ণং তৎ সাম, তদেতদেতস্ামৃচ্যধূট* সাম, তম্মাদৃচ্যধ্য্চ সাম 
গীয়তে ॥৫১।৫ 


অথ ( প্রকারান্তরে ) আদিত্যন্ত (ুর্যস্ত) ষৎ এতৎ (দৃশ্ঠমানং ) শুক্ুৎ ( শুত্রং) 
ভাঃ(দীপ্তিঃ), দা (শুক্র দীপ্তিঃ) এব খক্‌) অথ যৎ নীলখ_পরঃ কৃষ্ণম্‌ 
অতিশয়েন কাঞ্চধ, তত সাম; তৎ এতৎ ( যথোক্তৎ ) সাম খচি ( যথোক্তায়াং 
গুরুভারপায়াম্‌ খচি ) অধুা়ং তম্মাৎ (হেতোঃ) খচি অধৃঢ়ং সাম গীয়তে 
[ সামগৈরিতি শেষঃ ]। 


আদিত্যের এই যে শুরু আভা, ইহাই খক্‌, আর যে গাঢ় নীল আভা, তাহাই 
সাম; সেই এই কৃষ্ণ আভারূপ সাম সেই শুক্লাভারূপ খকে প্রতিষ্ঠিত আছে; 
সেই কারণেই সামকে থকে সংস্থাপনপূর্বক গান করা হয়॥ 

শাঙ্কর-ভাষ্যম্‌।--অথ যদেতদাদিত্যন্ত শুরুৎ ভাঃ শুর! দীপ্তিঃ, সৈব খক্‌, অথ 
যদাদিত্যে নীলং পরঃ কৃষ্ণঃ পরোহতিশয়েন কা, তত সাম। তদ্ধ্যেকাস্ত- 
সমাহিতদৃষ্ঠেঃ দৃশ্তাতে ॥৫১1৫ 

আনন্দগিরিঃ।__অঙ্গোপাসনানি কানিচিছুক্ত1 তাদৃগেবোপাসনাস্তরমাহ__ 
অথেতি। আ'দিত্যমগ্ডলাত্মনো যত্রূপং শুরুৎ দৃশ্ঠতে, খচি তত্ৃষ্টিঃ কর্তব্যেত্যর্থঃ | 
তদ্দেব রূপং বিশিনষ্টি--ভা ইতি। তামেব ব্যাচ্টে শুক্ুদীন্তিরিতি | খচি 
ষথ। পুর্ববোক্তরূপদৃষ্টিঃ, তথা সাযি বক্ষ্যমাণরপদৃষ্টিরনুষ্ঠেয়েত্যাহ-_অথেতি। নন্বাদিত্যে 
শৌক্লযুবদদনতিশয়ং কাঞ্চৎ নাম্মাভিরমভৃয়তে, তত্রাহ-_তদ্বীতি। একানস্তেন 
সমাহিতা শান্্রসংস্কৃতা যন্ত দৃষ্টিঃ, তন্তাদিত্যে নিরতিশয়ং কার্চৎ দৃশ্াতে ; তথাচ 
তন্ধৃষ্টিঃ সামি শ্লিষ্টেত্যর্থ: ॥৫১।৫ 


(২১) অভিপ্রায় এই যে, নক্ষত্রের কথাপ্রসঙ্গে "চন্ত্রনামক সাম নক্গত্ররূপ কে অধিষ্ভিত”, এই 
কথা! সঙ্গত হয় কিরূপে ? কারণ, চন্ত্র ত আর নক্ষত্রের মধ্যে অবস্থান করে না; তদুত্তরে বলা 
হইতেছে যে, চন্্র যখন নক্ষত্রের অধিপতি, তখন অধ্যক্ষ বা! প্রভুরূপে নক্ষত্রের উপর অধিষ্ঠান 
করা, তাহার পক্ষে অসঙ্ত হয় না। মূলে “সঃ শবে নক্ষত্র-সহকৃত চন্দ্র উক্ত হইয়াছে। 


যষ্টঃ খণ্ড] প্রথমোহ্ধ্যায়ঃ ৭৯ 


ভাষ্যান্ুবাদ ।-_ প্রকারান্তরে [ উপাসনা! কথিত হইতেছে ], আদিত্যের এই 
ষে শুরু ভা, অর্থাৎ শুভ্র দীপ্তি, তাহাই খক্‌; আর আদিত্যে যে নীল, 
অর্থাৎ অতিশয় রুষ্ণ আভা, তাহা সামম্বরূপ। যাহার! অত্যন্ত সমাহিতৃষ্ট 
অর্থাৎ শান্তরগ্তানপরিমাজ্জিতবুদ্ধি; সেই গাঢ় নীল রূপ তাহাদেরই দৃষ্টিগোচর হয়, 
| অপরের নহে ] 0৫১৫ 


অথ যদেবৈতদাদিত্যস্ত শুরুং ভাঃ সৈব সা, অথ যম্মীলং পরঃ 
কৃষ্ণং তদমঃ__তৎ সাম ; অথ য এষোইন্তরাদিত্যে হিরগ্রয়ঃ পুরুষো 
দৃশ্যতে হিরণ্যশ্বশ্রুহিরণ্যকেশ আ' প্রণখাৎ সর্বব এব স্বর্ণ) ॥৫২।৬ 


অথ (প্রকারাস্তরং ) আদিত্যস্ত ৎ এতৎ ( প্রসিদ্ধং ) শুরুৎ ( শুক্লা ) ভাঃ 
( দীপ্তিঃ), সা ( দীপ্তিঃ) এব “সা” ( সাম-শববস্ত পুর্বাদ্ধাক্ষরং ), অথ যত নীলং 
পরঃ কৃষ্থ (অতিশয়েন কাষণ্যৎ ), তৎ “অমঠ+, তত [মিলিতং সৎ] সাম (সা 
অম)। অথ (প্রকারান্তরে ) অন্তরারিত্যে ( আদ্িত্যমণ্ডলমধ্যে ) যঃ এষ£ 
হিরগয়ঃ (সুবর্ণময়ঃ-_জ্যোতিন্বয় ইতি যাবৎ), হিরণ্যশ্শ্রুঃ (হিরণ্যবৎ 
উজ্জবলানি শ্মশ্রুণি বসত, স তথোক্তঃ ); [তথ ] হিরণাকেশঃ পুরুষঃ দৃশ্যাতে 
( অন্ুভূয়তে ) [যোগিভিঃ]2, [যন্ত/আ প্রণখাৎ ( নখাগ্রপর্্যস্তৎ ) সর্ব এব 
( অবয়বভাগঃ ) স্বর্ণ; ( স্ুবর্ণবৎ উজ্জবলঃ )। 

প্রকারান্তরে উপাসনা! কথিত হইতেছে--এই যে আদিত্যের শুর আভ।, 
ভাহাই “সা, আর যাহা অতিশয় নীল কৃঞ্বর্ণ, তাহ অম' তাহাই সাম। অপি, 
এই যে, আবিত্যমগ্লমধ্যে হিরণার, হিরণ্যশ্মশ্র ও হিরণ্যকেশ পুরুষ দুষ্ট হর ; 
বাহার নখাগ্র হইতে সমস্তই সুবর্ণ অর্থাৎ সুবর্ণের স্টায় উজ্জ্বল ॥ 


শাঙ্কর-ভাহ্যম।_তে এবৈতে ভাসৌ শুক্ুকষ্ণত্বে স। চ অমশ্চ সাম। অথ 
এষোহস্তরাধিত্যে আদিত্যস্ত অন্তন্মধ্যে হিরণুয়ো হিরপুয় ইব হিরণায়ঃ, নহি 
নুবর্ণবিকারত্বৎ দেবস্ত সম্ভবতি, খধক্সামগেক্জত্বাপহতপাপনত্বাসস্তবাৎ;) ন হি 
সৌবর্ণে অচেতনে পাপ্যাদিপ্রাপ্তিরস্তি যেন প্রতিষিধ্যেত, চাক্ষুষে চাগ্রহণাৎ ; 
অতো লুক্তোপম এব হিরগ্য়শব্বঃ জ্যোতির্ময় ইত্যর্থঃ| উত্তরেঘপি সমান! 
যোজন | পুকুষঃ পুরি শয়নাত্, পুরয়ূতি ব! স্বেনাত্বনা জগদিতি ; দুহাতে নিবৃত্ব- 
চক্ষুভিঃ জমাহিতচেতোভিব্রন্গচর্য্যাদিাধনাপেকগৈঃ | তেজস্থিনোহপি শ্বশ্র- 
কেশাদয়ঃ কৃষ্ণাঃ স্যরিত্যতো বিশিনটি-_হিরণ্যশশ্রহিরণ্যকেশ ইতি। 
জ্যোতির্য়ান্তেবাস্য শ্মশ্রণি কেশাশ্চত্যর্থঃ। আ. প্রণখাৎ_প্রণথে। নখাগ্র্ 
নখাগ্রেণ সহ সর্বঃ সুবর্ণ ইব ভারূপ ইত্যর্থঃ ॥৫২|৬ 


৮০ ছান্দোগ্যোপনিষৎ। 


আনন্দগিরিঃ।-অথ বদেতদিত্যাধেস্তাৎপর্যযমাহ_তে এবেতি। অঙ্গো- 
পাসনানি লমাপ্যানস্তরমাধিদৈবিকীং প্রধানোপাসনাৎ বিবন্ষুরুপাস্তস্বরূপমুপন্স্তাঁত 
-অথেত্যার্দিনা। কিমিতি হিরিগ্রয়পদমুপমার্থং ব্যাখ্যায়তে, হিরণ্যবিকারত্বমেবাত্র 
বিবক্ষিতৎ কিৎ নস্তাৎ ইত্যাশঙ্ক্যাহ-_নহীতি। অপহৃতপাপাত্বাসম্তবং সাধয়তি 
_নহীত্যাদিনা। পাপথাদীত্যাদিপদ্ং তৎকার্য্যসংগ্রহার্থম্‌। কিং চ, চক্ষুয্যুপান্তে 
পুরুষে সুবর্ণ বিকারত্বন্তাগ্রহণাৎ গৌণমেব হিরগ্রয়পদ্ম, ইত্যাহ- চাক্ষুষে চেতি। 
ন চ তত্রাপ্যাতিদবেশিকৎ তন্গ্রহণম্, খক্‌-সাম-গেষ্ত্বা্দিনা তাদুশেন বিরোধাৎ। 
তম্মাৎ গৌণমেব হিরপ্য়পদমিত্যুপসংহরতি_-অত ইতি। হিরিণ্যশ্শ্ররিত্যাদি 
বিশেষণেঘপি তুল্যৎ গৌণত্বমিত্যাহ--উত্তরেঘগীতি। নন্বাদিত্যাদিমগলে পুরুষে! 
নাম্মাভিদৃশ্ঠিতে, তত্রাহ--নিবৃত্তচক্ষুভিরিতি। বিশিষ্টাধিকারিণাম আদিত্য- 
পুরুষদর্শনমুপপাধয়তি- ব্রঙ্গচর্যযাদীতি ॥৫২॥৩৬ 
ভাষ্যাম্থবাদ ।_সেই এই শুরু ও কৃষ্ণ দীপ্ডিদ্বয়ই “সা” ও 'অম--সাম'। 
এই অন্তরাদিত্য অর্থাৎ আদিত্যের অভ্যন্তরে হিরগনয় অর্থাৎ হ্রগ্ায়েরই সদৃশ; 
কেন না, আদ্দিত্যদ্বেব কখনই স্ুবর্ণের বিকার বা পরিণতি হইতে পারেন ন৷ 
(২২); কারণ, তাহা হইলে তাহার খক্‌-সাম-গেষত্ব ও অপহদ্‌পাপৃত্ব সম্ভব 
হয় না; কেন না, অচেতন স্বর্ণ বিকারে (সুবর্ণময়ে) কখনও যে পাপাদির 
সম্ভতাবন। আছে, তাহা নহে; স্থতরাং তাহার প্রতিষেধ করা হইতে পারে। 
বিশেষতঃ | বক্ষ্যমাণ ] চাক্ষুষ পুরুষেও | হিরগ্ময়াদিরূপ ] প্রতীতি-গোচর হয় 
না; অতএব “হিরপ্ময়' কথাটি লুপ্তোপমারই স্থল। “হিরগ্নয়” অর্থ-_-জ্যোতির্শয়। 
পরবর্তী হিরণ্যাদি শবেও এই প্রকারই ব্যাখ্যা। পুরুষ অর্থাৎ যেহেতু পুরে-_ 
হদরয়কমলে শয়ন করেন, অথবা ম্ব অর্থাৎ নিজের দ্বারা জগৎকে পুর্ণ করেন; 
[ দেই হেতু পুরুষ ;] যাহার! চক্ষুকে [ বিষয় হইতে ] নিবুত্ত করিয়াছে, চিত্তকে 
সমাহিত ( একাগ্রতাসম্পন্ন ) করিয়াছে, এবং ব্রহ্মচর্যাদি-সাধন-সমন্বিত হইয়াছে, 
তাহাদের কর্তৃক দৃ্ট হন। তেজস্বীরও শ্মশ্রুকেশ প্রভৃতি কুষ্ণবর্ণ হইতে পারে, 
এই আশঙ্কায় বিশেষ করিয়৷ বলিতেছেন-_ _হিরণ্যশ্বশ্রু ও হির্ণ্যকেশ ; অর্থাৎ ইহার 
শ্শ্রু ও কেশসমুহ নিশ্চয়ই জ্যোতির্শয়। আ'প্রণথাৎ_প্রণথ অর্থ_নখাগ্র; 
নথাগ্রের সহিত সমন্তই স্থুবর্ণেরই তুল্য অর্থাৎ জ্যোতির্ময় ॥ ৫২৬ 
(২২) তাৎপধ্য-_-বিকারার্থে “ময়ট' প্রত্যয়ের বিধান আছে, যেমন হথবর্ণের বিকার (পরিণতি) 
হার-_ন্বর্ণময়' ৷ মৃত্বিকার বিকার ঘট-ৃন্ময়'। এখন সংশয় হইতেছে যে, শ্রুতি- 
কথিত 'ময়ট” প্রতায়াস্ত “হিরগ্ময়' শব্দের অর্থও হিরণ্যের বিকার কি না? ভাষ্যকার বলিতে- 
ছেন,_ এখানে “হিরগ্ময়' শব্দের মুখ্যার্থ গ্রহণ হইতে পারে না) গৌণার্থেরই গ্রহণ সুবর্ণের ন্যায় 


দীর্তিমান্‌। মুধ্যার্থ হইলে, আদিত্যদেবকে অচেতন বলিতে হয়, অচেতনের পাপপুণ্য-সম্বন্ধ 
নাই। সুতরাং 'অপহত-পাপৃৃত্বাপ্দ বিশেষণগুলি অনর্থক হইয়। পড়ে। 


বষ্ঠঃ খওঃ ] প্রথমোহধ্যায়ঃ | ৮১ 


তম্ত যথা কপ্যাসং পুগুরীকমেবমক্ষিণী, তন্তোদিতি নাম, 
স এষ সর্ক্বেত্যঃ পাপ্ভ্য উদিতঃ উদেতি হ বৈ সর্কেবভ্যঃ 
পাপ্]ভ্যো ঘ এবং বেদ ॥৫৩1৭ 


[ ইদানীং তন্তৈব বিশেষাস্তরমুচ্যতে-_-প্তশ্ত* ইত্যাদি ।]-যথা কপ্যাসং 
(কপিঃ মর্কটঃ আস্ততে উপবিশ্ততে অনেন ইতি “কপ্যাসংখ, কপেঃ পুচ্ছাধঃ- 
স্থানম্‌ ইত্যর্থঃ। তচ্চ স্থানং ম্বভাবত এব লোহিতায়মাঁনং ভবতি; কপ্যাসম্‌ 
ইব যৎ) পুণ্ডরীকং (রক্তপদ্মমিত্যর্থ: ), এবম্‌ (ঈদৃশমেব ) [অন্ত] অক্ষিণী 
( চক্ুদ্বয়ং)) ততন্ত (পুরুষস্ত ) 'উৎ্ ইতি নাম (সংজ্ঞা); [ যত] সঃ এষঃ 
( পুরুষ: ) সর্ধেভ্যঃ পাপাভ্যঃ (পাপেভ্যঃ) উদ্দিতঃ ( উদগতঃ, উত্তীর্ণ: )। 
[ ইদানীম্‌ অপি ] যঃ (আাধকঃ ) এবং বেদ (জানাতি ), সঃ [অপিঃ] অর্ববভ্যঃ 
পাপৃ]ভ্যঃ উদ্বেতি ( উদ্গচ্ছতি__সর্ধপাপোত্তীর্পে! ভবতীত্যাশয়ঃ )॥ 

কপির পুঙ্ছাধোভাগের স্তায় লোহিতাভ পুগুরীক যেরূপ, ইহার চক্ষু ুইটিও 
সেইরূপ; তাহার নাম 'উং*; কারণ, তিনি সমস্ত পাপ হইতে উত্তীর্ণ; ঘে লোক 
এরূপ তত্ব অবগত হন, তিনিও সমস্ত পাপ হইতে উদ্গত-_ নিষ্পাপ হইয়া 
থাকেন ॥ 

শাঙ্কর-ভাষ্যম্‌।- তন্তৈবং সর্বতঃ সুবর্পণবর্ণস্তাপি অক্ষোর্ব্বিশেষঃ ৷ কথম্‌? 
তস্ত বথা কপেঃ মর্কটস্তাসঃ কপ্যাসঃ। আসেরুপবেশনার্থস্ত করণে ঘঞ্ ; কপি- 
পৃষ্টান্তঃ যেনোপবিশতি। কপ্যাস ইব পুগুরীক্মত্যন্ততেজন্ি এবমস্ত দেবস্তাক্ষিণী | 
উপযিতোপমত্বাৎ ন হীনোপমা। তন্তৈবংগুণবিশিষ্টম্ত গৌণমিদং নাম উদ্দিতি। 
কথং গৌণত্বম? স এষ দেবঃ সর্বেভ্যঃ পাপৃভ্যঃ পাপ্না সহ তথকার্য্যেত্য 
ইত্যর্থঃ; “্য আত্মা অপহতপাপ্যা” ইত্যাদি বক্ষ্তি। উদ্দিত উৎ+ইতঃ-উদ্গত 
ইত্যর্থ: অতোইসৌ উন্নাম! ; তমেবং গুণসম্পন্নম উন্নামানং ঘথোক্তেন প্রকারেণ যো 
বেদ; সোঁহপ্যেমেব উদেতি উদ্গচ্ছতি সর্বেত্যঃ পাপ্ুুভ্যঃ। হ বৈ ইতি 
অবধারণাথোঁনিপাতৌ | উদ্দেত্যেবেভ্যর্থঃ ॥৫৩|৭ 

আনন্দগিরিঃ | সর্ব এব স্বর্ণ ইতি বিশেষণাদক্ষোরপি সুবর্ণত্বে প্রাপ্তে 
প্রত্যাহ__তথেতি। বিশেষমেব প্রশ্নপুর্বকৎ বিশদয়তি-_কথমিত্যাদিনা। যথা 
কপ্যাসবৎ ব্যবস্থিতং পুগুরীকং, তথা তন্ত অক্ষিণী ইতি বোজন1। আসশব্সনিষ্পত্তি- 
প্রকারং সুচয়তি__আসেরিতি। ঘএন্তন্ত শব্বন্ত বিবক্ষিতমর্থ, কথরতি--কপীতি। 
তশ্ত করণত্ব ্কটয়তি_যেনেতি। স কপিপৃষ্ঠান্তঃ কপ্যাস ইতি শেষঃ। পদার্থ 
মক্কা বাক্যার্থমাহ__কপ্যাস ইবেতি। নিহীনোপময়া' দেবন্ত চক্ষ্ষী ব্যপদিশত। 
তয়োরপি নিহীনত্বৎ ব্যপদিষ্টং স্তাদিত্যাশঙ্ক্যাহ__উপমিতেতি। কপ্যাসেনোপমিতৎ 


৮হ ছান্দোগ্যোপনিষতৎ | 


পুগুরীকং তেনোপমানেনোপমিতত্বাৎ চক্ষুযোর্ননিহীনোপমানপ্রযুক্তৎ নিহীনত্ব- 
মিত্যর্থ: | যথোক্তস্তাদিত্যপুরুমন্ত ক্ষেত্রজ্ঞত্বশঙ্কাং ব্যাবর্তয়িতুৎ নাম ব্যপদ্দিশতি-_ 
তন্তেতি। নায়ো গৌণত্বং শঙ্কাারা ব্যুৎপাদয়তি-__-কথমিত্যার্দিনা। ন তন্ত 
সর্বপাপ্রোদয়ঃ, তংকার্্যভাক্তািত্যাশঙ্ক্যাহ__পাপানেতি । আদিত্য-ক্ষেত্রজেহপি 
সর্বপাপ্মোদয়ঃ সম্তবতি, ন হ বৈ দেবান্‌ পাপং গচ্ছতীতি শ্রতেরিত্যাশঙ্ক্য পরমাত্ব- 
বিষয়বাক্যশেষমুদাহরতি_য আত্মেতি। উক্তার্থযোগোহতঃশব্দার্থঃ। উপাস্তং 
পরমাত্মানমুপন্তস্ত তদ্বপাসনমিদানীং সফলমুপন্থস্ততি-__-তমেবংগুণসম্পন্নমিতি। 
যথোক্তেন প্রকারেণ উন্নামানমি তি সম্বন্ধ; ॥৫৩|৭ 

ভাষ্যান্থবাদ্ ।-_এই প্রকার সর্বাংশে ন্ুুবর্ণবর্ণ সেই পুরুষেরও চক্ষুন্য়ে বিশেষ 
রহিয়াছে । কি প্রকার? কপির অর্থাৎ বানরের আস” কপ্যাস__ পুচ্ছের 
নিয়নভাগ, অর্থাৎ যে অংশ দ্বারা উপবেশন করে, তাহাই 'কপ্যাল? ; 'আস' পদটি 
উপবেশনার্থক আন্‌ ধাতু হইতে করণবাচ্যে "ঘঞ প্রতায়ে নিষ্পন্ন হইয়াছে। সেই 
কপ্যাসসদূশ পুণ্ডরীক (পদ্ম) যেরূপ অতিশয় তেজঃসম্পন্ন, দেবতার ( পুরুষের ) 
অক্ষিদ্য়ও ঠিক তদ্রপ; উপমিতোপমান হওায় এখানে উপমেয়ের নানা হয় 
নাই (২৩)। ঈদুশ গুণসম্পন্ন সেই পুরুষের এই গৌণ ( গুণানুযারী ) নাম 'উৎ। 
নামের গৌণত্ব কি প্রকারে? [তাহা কথিত হইতেছে ]_সেই এই দেব 
( আদিত্যপুরুষ ) সমস্ত পাপ হইতে অর্থাৎ পাপের সহিত পাপকার্যযসমূহ হইতেও 
উদিত অর্থাৎ উদ্গত ( উখিত ); পরে বলা হইবে, “যিনি অপহতপাপ্য। ( নিষ্পাপ ) 
আত্মা” ইত্যাদি । এই কারণেই তাহার নাম_'উৎ | যে লোক এবংবিধ গুণ- 
সম্পন্ন 'উৎ* নামক সেই পুরুষকে যথোক্তপ্রকারে জানেন, তিনিও এই প্রকারেই 
সমস্ত পাপ হইতে উদ্গত হন। “হ' “বৈ” এই “নিপাত, শব্ধ ছুইটির (২৪) অর্থ 
অবধারণ; অর্থাৎ নিশ্চয়ই উদ্দিত হন ॥৫৩|৭ 


তন্তর্ক চ সাম চ গেফোৌ, তম্মাছুদগীথস্তম্মাত্তেবোদগাতা, 
(২৩) যেখানে উপমাবাচক 'ইব' প্রস্তুতি শব্ধ না থাকিলেও সাদৃণ্ঠ বুঝায়, তাহাকে 
'লুপ্তোপমা” বলে। 
তাৎপ্যা--কপির পুচ্ছাধেভাগের সহিত সাদৃগ্ঠ প্রদর্ণন করায়, আদিত্যপুরুষের চক্ষুদ্বয়ের 
হীনত। প্রতীতি হইতে পারে, সেই শঙ্কা নিক্নাসার্থ বলিলেন যে এখানে 'উপমিতোপম।' 
হইয়াছে, অর্থাৎ কপির পুচ্ছাধোভাগ (কপ্যাস ) স্বভাবতই লোহিতবর্ণ, তাহার সহিত উপমিত 
হইয়াছে পুগুরীক, সেই পুগরীকের সহিত আবার চক্ষদ্বয়কে উপমিত করা হইয়াছে; হবতরাং 
প্রকৃতপক্ষে পুণ্রীকই চক্ষুদ্বয়ের উপমান ; কাজেই তাহার সহিত উপমিত হওয়ায়, চক্ষুর নিকৃষ্টতা 
হইতে পারে না। 
(২৪) যে সকল শব ব্যাকরণের সাধারন নিয়মানুসারে নিশ্ন্ন ন। হয়, সেই সকল শবকে 
'নিপাত' বলে। 'হ' বৈ" প্রভৃতি শবগুলিও সেই নিপাত সংজ্ঞার অন্তর্গত । 


ষষ্ঠঃ খণ্ডঃ ] প্রথমোহধ্যায়ঃ ৮৩ 


এতস্ত হি গাতা। সএষ যে চামুত্াৎ পরাঞ্চো লোকাস্তেষাং 
চেষ্টে দেবকামানাং চেত্যধিদৈবতমূ ॥৫৪।৮ 


ইতি প্রথমাধ্যায়স্য ষষ্ঠ: খণ্ড ॥৬। 


ধক চ সাম চ (অপি) তশ্ত (পুরুষস্ত) গেষেোৌ (পর্বণী), তশ্মাৎ 
(কারণাৎ )[ সঃ পুরুষঃ ] উদ্গীথঃ € উদ্গীথবৃদ্ধ্যা উপান্তঃ ); তু (পুনঃ) তশ্মাৎ 
( পুরুষরূপোদ্গীথগানাৎ ) এব (তত্পাঠকঃ) উদ্গাতা € উদগাতৃসংজ্মিতঃ ) 
[ ভবতি ]; হি (যম্মাৎ)[ সঃ] এতত্ত € উদ্গীপুকুষস্ত ) গাতা (গায়কঃ)। সঃ 
( ব্যাখ্যাতপ্রকারঃ ) এষঃ € 'উিতৎঃ নামকঃ পুরুষঃ), যে চ অমুশ্বাৎ (আদিত্যাৎ) 
পরাঞ্চঃ ( উর্ধস্থাঃ) লোকাঃ, তেষাং (লোকানা,) চ (অপি) দ্েবকামানাং 
( দেবানাং যে কামাঃ অভিলাষাঃ, তেষাৎ ) চ (অপি) ঈষ্টে (ঈশিতা-_শাসকঃ ); 
[ চ-শব্ধাৎ ধারকঃ চ ভবতি ইতি বোধ্যম]| ইতি ( এতৎ ) অধিদৈবতং দেবতা- 
বিষয়কম্‌ উদশীন্বরূপম্‌ উক্তমিত্যর্থঃ )॥ 

খক্‌ ও সামবেদ তাহার পর্বদ্য়, সেই কারণেই তিনি উদ্গীথম্বরূপ। গায়ক 
যেহেতু ইহাই গান করেন, সেই হেতুই [ গায়ক ] 'উদ্গাতা” [ সংজ্ঞা লাভ করেন, ] 
সেই এই উৎ নামক পুরুষ আদ্িত্োর উদ্ধতন ঘে সমস্ত লোক আছে, তাহাদের 
এবং দ্েবগণেরও অভিলধিত বিষয়ের ঈশ্বর বা প্রভু । ইহা! উদ্গীথদেবের দেবতা- 
বিষয়ক স্বরূপ উক্ত হইল ॥ 


শাঙ্কর-ভাষ্ম্‌।--তত্তোদগীথত্বং দেবস্তাদিত্যাদীনামিব বিবক্ষিতত্বাদাহ__ 
তন্ত খক্‌ চ সাম চ গেষ্জো পৃথিব্যাদ্রাক্তলক্ষণে পর্বণী। সর্বাত্ম! ছি দেবঃ| পরাপর- 
লোক-কামেশিতৃত্বাদুপপদ্ভতে পৃথিবাগ্র্যাদ্যক্সামগেষ্ত্বম্‌ সর্বঘোনিত্বাচ্চ। যত এবম্‌ 
উন্নাম। চাসৌ খক্‌সামগেঞ্চশ্চ, তম্মা দৃক্সামগেষ্তত্ব-প্রাপ্তম উদশীঘত্ব-মুচাতে পরোক্ষেণ, 
পরোক্ষপ্রিয়ত্বাদ্দেবস্ত ; তম্মাহ্দ্গীথ ইতি। তম্মাতুএব হেতোঃ উদ্ৎ গায়তীত্যুদ- 
গাতা। যম্মাদ্ধি এতম্ত যথোক্তন্তোন্নায়ে। গাতা অসৌ, অতো যুক্ত! উদ্গাতেতি 
নামপ্রসিদ্বিরদ্গাতুঃ। স এষ দ্বেব উন্নামা, যে চামুক্মাদাদিত্যাৎ পরাধ্ঃ পরাগঞ্চনাৎ 
উর্ধা লোকাঃ, তেষাং লোকানাঞ্চেষ্টে ন কেবলমাশিতৃত্বমেব, চ-শব্বাদধারয়তি চ। 
“স দ্াধার পৃথিবীৎ গ্ভামুতেমাম্” ইত্যাদিমন্ত্বর্ণাৎ। কিঞ্চ, দেবকামানা মিষ্টে, 
ইত্যেতদধিদৈবতং দ্েবতাবিষয়ং দেবস্তোদ্গীথন্ত শ্বরূপমুক্তম্‌ ॥৫৪।৮ 


ইতি প্রথমাধ্যায়ে ষষ্ট-থণ্ড-ভাব্যম্‌ ॥৬। 


আনন্দগিরিঃ।--কথং পরস্তোপাসনমিত্যপেক্ষায়ামুর্গীথে সম্পান্েতি দর্শয়তি 
_ তন্তেত্যাদিনা। যথা আদিত্যাদদীনামুদগীথে সম্পাগ্তোপাসনমত্র বিবঙ্ষযাতে, 
তথা পরমাত্মনোহপি তত্র সম্পান্ভোপাসনৎ বিবক্ষিত্বা সর্ব-খক্সামাত্মত্বমাহ তন্তে- 
ত্যা্দিবাক্যমিত্যর্থঃ। মগুলাবচ্ছিননস্ত পুরুষহ্ত কথম্‌ খগাদিগেক্কত্বমিত্যাশঙ্ক্যাহ-_- 
সর্বায্সেতি। পরন্ স্বারন্তেন সর্বাত্মত্বাদাধ্যানার্থ, মগ্ডলাবচ্ছেদাহপপন্নম খগাদি- 


৮৪ ছান্দোগ্যোপনিষৎ। 


গেক্কত্বমিত্যর্থঃ | তত্রৈব হেত্বন্তরমাহ-_পরাপরেতি সর্বাত্বত্বং সাধয়তি_ সর্ধযোনিত্বা- 
দ্রিতি। সর্বকারণত্বেন সর্বাত্বত্বাদগাদিগেষ্ত্বং যুক্তমেবেত্যর্থঃ। তম্মাহদ্গীথ ইতি 
বাক্য, যোজয়তি__যত ইতি । প্রাপ্তে সতি তম্মাহদ্‌গীথ ইত্যনেন বাক্যেনোদ্গীথস্বং 
গরোক্ষেণ নায়! দেবস্তোচ্যত ইতি যোজন] | কিমিতি পরোক্ষনায়! দেবে ব্যপদিগ্ততে 
ইত্যাশঙ্ক্য পরোক্ষপ্রিয়। ইব হি দেবাঃ প্রত্যক্ষদ্বিষ ইতি শ্রত্যন্তরমাশ্রিত্যাহ__ 
পরোক্ষপ্রিয়ত্বাদ্দিতি । উন্নামত্বে দেবস্তোদ্গাতুরুদ্গাতৃত্বপ্রসিদ্ধিং প্রমাঁণয়তি__ 
তম্মান্দিতি। তচ্ছন্ধার্থং স্ফুটয়তি যম্মার্দিতি। প্ররুতন্টোন্নায়ো দেবন্তাগানা'দতি 
অতঃশব্দার্থ;ঃ। উদ্গাতুরুদ্গাতেতি নামপ্রসিদ্ধিরিতি যুক্তেতি যোজনা । সর্ব 
পাপ্যোদয়লিঙ্গাৎ তন্ত চান্াত্র অসন্তবাৎ আদিত্যান্তর্গতো৷ দেবঃ পরমাত্্েত্যক্তম্‌। 
অন্রৈব হেত্বস্তরমাহ--স এষ ইতি। দেবকামানামাদিত্যাৎ উপরিতনলোকেঘধি- 
াতারো যে দ্রেবাঃ তেষাৎ কাঁমাঁঃ কাম্যমানফলবিশেষাঃ তেষামিতি যাবৎ । ন হি 
নিরঙ্কুশ লোৌককামেশিতৃত্বং পরম্মাদস্থাত্র সম্ভবতি, “এষ সর্কেশ্বরঃ” ইতি শ্রুতেরিতি 
ভাবঃ ॥৫৪8॥৮ 


ইতি প্রথমাধ্যায়স্ত যষ্ঠঃ খণ্ডঃ1৬। 


ভাষ্যান্ুবাদ ।-__আদিত্য প্রভৃতি দেবতার স্তায় সেই “উৎ* নামক দেবের 
উদ্‌গীথত্ব বপিবার অভিপ্রায়ে বলিতেছেন_-ধক্‌ এবং সামই তাহার গেষ্ছয়__ 
পূর্বোক্ত পৃথিব্াদিরূপ পর্বদঘন। উক্ত দেবতা অবশ্যই সর্বাত্মক; সুতরাং 
উদ্ধ।ধোদেশবর্তী সমস্ত লোকের অভিলধিতার্থপূরক ; এই কারণে পৃথিবী ও অগ্নি 
প্রভৃতি রূপ খক্‌ ও সাম, তাহার পর্ধন্বরূপ হইতে পারে; তাহার সর্বযোনিত্বও 
( সর্ধকারণত্বও ) [ এ বিষয়ে ] অপর হেতু । যেহেতু এই পুরুষ “উৎ-নামক এবং 
খক্‌ সামরূপ পর্ববসম্পন্নও বটে ) দেই হেতু খক-সাঁম-গেঞ্চত্ব কথন দ্বারা [ সাক্ষাৎ 
সম্বন্ধে না বলিয়া! ] পরোক্ষভাবে তাহার উদ্গীথত্বও কথিত হইল; কারণ, দ্বেবগণ 
স্বতাবতই পরোক্ষ-প্রিয়, অর্থাৎ পরোক্ষ ব্যবহারই ভাঁল বাসেন, সেই কারণেই 
এইরূপে উদ্গীথত্বোক্তি ; এবং সেই হেতুই উদ্গীথগানকারী ব্যক্তি 'উগাতা' সংস্তায় 
[ অভিহিত হন ], অর্থাৎ যেহেতু সেই ব্যক্তি উক্ত উিৎ নামের গারক, সেই হেতুতে 
উিদ্গাতা”র 'উদ্গাতা” এই নামপ্রসিদ্ধি হওয়া উপযুক্তই বটে। যে সকল লোক 
এই আদিত্য হইতে পরাক্‌ অর্থাৎ বহির্গমন হেতু উদ্ধী্দেশবন্তাঁ, উক্ত “উৎ্-নামক 
পুরুষ, সে সমুদয় লৌকের শাসন করেন। ি” শব থাকায় [ বুঝা যাইতেছে যে,] 
কেবল যে, শাসনই করেন, তাহা নহে; পরন্ত ধারণও করেন। যেহেতু মন্তে 
আছে-_তিনি পৃথিবী, এবং এই ছ্য-লোককে ধারণ করিয়া আছেন” ইত্যাদি । 
আরও, [ তিনি ] সমস্ত দেবগণের এবং দ্বেবগণের অভিলধিতার্থেরও ইঈশ্বর। ইহা 
হুইতেছে-_'অধিদৈবত, অর্থাৎ উদ্গীথথেবের দেবতাবিষয়ক ন্বরূপ উক্ত 
হুইল ॥৫৪1৮ 

ইতি প্রথমাধ্যায়ে ষষ্ঠ খণ্ডের ভাষ্যানুবাদ সমাপ্ত ॥৬ 


প্রথমাধ্যায়ে 
সপ্তম খণ্ডঃ 
অথাধ্যাত্মং বাগেবর্ক প্রাণ সাম, তদেতদেতন্তা যুচ্যধৃঢ়* 
সাম, তম্মাদৃচ্যধ্যুঢ৫ সাম গীয়তে । বাগেব সা প্রাণোহমস্তৎ 
সাম ॥৫৫॥১ 
অথ ( অনস্তরম্‌ ) অধ্যাম্মম্‌ ( আত্মীনং দ্রেহম্‌ অধিরুত্য প্রবৃত্তং ) [ উপাসনম্‌ 
উচ্যতে ইতি শেষঃ]। বাক্‌ (বাগিন্দিয়ং) এব (নিশ্যয়ে) খক্‌ ( খণেদঃ ), 
প্রাণঃ (মুখ্যঃ প্রাণঃ) সাম (সামবেদাত্বকঃ )। তৎ এতৎ (প্রাণরূপৎ ) সাম 
এতন্তাম্‌ (বাগ রূপায়াম্‌) খচি অধৃঢ়ম্‌; তম্মাৎ (কারণাৎ )[ অধূনাপি সামগৈঃ ] 
খচ্যধ্য়ৎ সাম গারতে | বাক্‌ এব “দা”, প্রাণঃ ॥ এব ] 'অমঃ) অতঃ [কার্ণাৎ ] 
সাম (সা+অম-সাম )॥ 
অনন্তর অধ্যাত্ম উপাসন| বধিত হইতেছে-_বাকৃই খক্‌, আর প্রাণই সাম, 
সেই এই প্রাণনামক সাম উক্ত বাগরূপ খকে অধিষ্ঠিত আছে; সেই কারণে 
এখনও সামগগণ থকে স্থাপিত করিয়া সামবেদ গান করিয়া থাকেন। খকৃই 
সা, আর প্রাণই অম?; অতএব [মিলিত হইয়া] “সাম' পদ নিপপন্ন 
হইয়াছে ॥ 
শাঙ্কর-ভাষ্যম্‌।-অথ অধুনা অধ্যাত্মমুঙ্যতে-_বাগেব খক্‌, প্রাণঃ সাম, 
অধরোপরিস্থানত্বসামান্তাৎ্চ। প্রাণে' দ্রণমুচ্যতে সহ বাধুন!। বাগেব সা, প্রাণঃ 
অমঃ, ইত্যাদি পুর্বববৎ ॥৫$॥১ 


আনন্দগিরিঃ | আধিদৈবিকো পাস্ত্যানন্ত্যমথশ্ধার্থঃ | খচি বাক্দৃষ্টিং সান্নি 
প্রাণদৃষ্টিশ্চ কর্তব্যেত্যত্র হেতুমাহ__অধরেতি । কথমুক্সাময়োরিব বাক্প্রাণয়ো- 
রধরোপরিস্থান্ব তত্রাহ-_প্রাণ ইতি । হ্থানমাত্রত্বং ব্যাবর্তয়তি-_সহেতি ॥৫৫॥১ 


ভাষ্যানুবাদ ।--এখন অধ্যাত্ম উপাসন। বল! বাইতেছে_নীচে ও উপরে 
অবস্থান-সাদৃণ্ত বশতঃ, বাকৃই খক্‌, আর প্রাণই পাম । এখানে প্রাণ শবে বায়ু- 
সহকারে ত্রাণেন্দ্রিয় কথিত হইতেছে । বাক্‌ই সা, প্রাণই “অম”, ইত্যাদির অর্থ 
পূর্বের হ্যায় (১ ) ॥ ৫৫॥১. 


সি 





সি সস পি শশী শীট পিপলস লস গস 


(১) তাৎপব্য-_এখানে প্রাণ শবে প্রাণ ও স্রাণেন্দিয়, উভয়ই বুঝিতে হইবে। ঘ্বভাবতই 
বাগিল্লিয় নীচে আর স্রাণেন্দ্রিয় উপরে অবস্থিত ; সামও স্বভাবতই খকের উপরে প্রতিষ্ঠিত ; 
এইরূপে নিয়ে ও উপরে অবস্থিতি-রূপ সাদৃগ্ঠ থাকায়, খকে বাগ.দৃষ্টি, আর সামে প্রাণদৃষ্টি করিতে 
হইবে। 


১ শিস ১৮ ০. সপ 


৮5 ছান্দোগ্যোপনিষৎ 


চক্ষুরেবর্গাত্বা সাম, তদেতদেতন্থাচ্যধ্যুঢক্চ সাম, তত্মা- 
দৃ্যধুক্ সাম গীয়তে | চক্ষুরেব সাত্বামস্তৎ সাম ॥৫৬|২ 


চক্ষুঃ এব খক্‌, আত্মা ( ছায়ারূপঃ ) সাম, তত এতৎ ( ছায়াত্মকং ) সাম 
খচি ( খক্ম্বরূপে চক্ষুষি ) অধ্যঢ়ম্‌ ( প্রতিষ্ঠিতম্‌ ); তন্মাৎ খচি অধ্যুঢ়ৎ লাম গীয়তে 
[ সামগৈরিতি শেষঃ ]। চক্ষুঃ এব “সা', আত্মা! (ছায়া ) অম:, তত [ দ্বয়্ং মিলিতং 
সৎ] সাম [ ভবতীত্যর্থঃ ]। 

চক্ষুই খথেদম্বূপ, আর আত্ম। অর্থাৎ তৎ্প্রতিবিদ্িত ছায়াই সামস্বরূপ; 
সেই এই ছায়াত্মক সাম খকে অধিষ্ঠিত আছে; সেই কারণেই খক্‌-প্রতিষ্ঠিত সাম 
গীত হইয়া থাকে । চক্ষুই “সা আর আত্মাই 'অম”, সেই [ ছুইটি মিলিত হইয়া 
হইল ]__“সাম” ॥ 

শাহ্কর-ভাষাম্‌।_ চক্ষুরেব, ধক্‌। আত্ম! সাম। আত্মেতি চ্ছায়াত্মা, তৎস্থত্বাৎ 
সাম ॥৫৬|২ 

আনন্দগিরিঃ।__তোক্তারং ব্যাবর্তয়তি-_আত্মেতি। ছায়াত্মনঃ সামত্ে হেতু- 
মাহ-_তৎস্থত্বার্দিতি। চক্ষৃষি চছায়াত্মনঃ স্থিতত্বাদূচি সামবদিত্যর্থঃ 1৫৬২ 


ভাষ্যান্ুবাদ ।- চক্ষুই খক্‌ আর আত্মাই সাম; এই আত্মা অর্থে-ছায়া 
[ বুঝিতে হইবে ], তাহাতে ( চক্ষুতে ) অবস্থিত বলিয়া উহা! সাম ॥৫৬|২ 

আত্রমেবন্স নঃ সাম তদেতদেতস্তা মচ্যধ্যু্ সাম, তম্মাদৃচ্যধ্ 
সাম গীয়তে । শ্রোত্রমেব সা, মনোইমস্তৎ সাম ॥৫৭॥৩ 

শ্রোত্রম্‌ (শ্রবণেন্দ্রিয়ম্‌) এব খাক্‌, মনঃ ( অন্তঃকর্ণং ) [ এব] সাম; তম্মাৎ 
খচি অধ্যঢ়ং সাম গীয়তে। শ্রোত্রম্‌ এব সা, মনঃ অমঃ, তৎ [ উভয়ৎ ] সাঁম 
[ ভবতি ] ইতি পূর্ববৎ ব্যাথ্যেয়ম্‌॥ 

শ্রবণেক্দ্রিয়ই খক্‌, মনই সাম, সেই এই সাম খকে প্রতিষ্ঠিত, সেই জন্য থকে 
অধিষ্ঠিত সাম গীত হইয়া থাকে । শ্রোত্রই সা, মনই অম, তাহাই [ মিলিত 
ভাবে ] সাঘ॥ 

শাঙ্কর-তাব্যম্‌।-_শ্রোত্রমেব খধাক্‌, মনঃ সাম, শ্রোত্রন্তাধিষ্ঠাতৃত্বাৎ মনসঃ 
সামত্বম্‌ ॥৫৭।৩ 

তাষ্যান্থবাদ ।--শ্রোত্রই খক্‌, মনই সাম। শ্রোত্রের অধিষ্ঠাতা [প্রবৃত্তি- 
নিবৃত্তির কারণ ] বলিয়া মনের সামত্ব [ কথিত হইয়াছে ] ॥৫৭॥৩ 

অথ যদেতদক্ষঃ শুরুং ভাত সৈবর্গথ যন্সীলং পরঃ কৃষ্ণ 


সপ্তমঃ থণ্ডঃ ] প্রথমোহ্ধ্যায়ঃ | ৮৭ 


তৎ সাম, তদেতদেতম্যামৃচ্যধ্যু্* সাম, তম্মাদৃচ্যধৃ়্ছ সাম 
গীয়তে। অথ যদেবৈতদক্ষঃ শুক্লং ভাঃ সৈব সাথ যম্ীলং পরঃ 
কৃষ্, তদমস্তৎ সাম ॥৫৮॥৪ 

অথ (প্রকারান্তরে ) অক্ষঃ € চক্ষুষঃ) যৎ এত (দৃশ্তমানং) শুরুং 
(শুরু) ভাঃ (শুভ্র রূপং), সা ( শুরু। ভাঃ) এব খক্‌, অথ যত নীলং পরঃ 
কৃষ্তং ( অতিশয়েন কাষ্৫/২), তৎ (নীলং) সাম) তৎ এতৎ সাম এতস্তাম্‌ 
( স্তরুভারপায়াম্‌) খচি অধুযঢ়ং ; তন্মাৎ (হেতোঃ ) খচি অধৃঢ়ং সাম গীয়তে। 
অথ যৎ এতৎ অক্ষঃ শুরুৎ ভাঃ, সা এব সা, অথ বত নীলং পরঃ কুষ্ণং, তৎ অমং, 
তত মিলিতং সাম ইত্যাি পুর্বববৎ ॥ 

প্রকারান্তরে উপাসনা কথিত হইতেছে-__-এই বে চক্ষুর শুরু আতা, তাহাই 
ধক্‌; যাহা নীল গাঢ় রুষ্ণ আভা, তাহাই সাম, সেই সাম উত্ত খকে অধিষ্ঠিত; 
এই জন্য খকে অধিষ্ঠিত সাম গীত হইয়া থাকে । আর এই যে চক্ষুর শুক্র প্রভা, 
'তাহাই সা, আর যাহা নীল-_গাঁট কৃষ্তবর্ণ, তাহাই অম, সেই উভয়ে সাম ॥ 

শাঙ্কর-ভাষ্যম্‌।-__অথ যদেতদক্ষঃ শুক্রুৎ ভাঃ, সৈব খক্‌, অথ যৎ নীলং পরঃ 
রুষ্কমাদিত্য ইব দৃক্শক্ত্যধিষ্ঠানং, তৎ সাম ॥৫৮।৪ 

আনন্দগিরিঃ।--আধ্যাত্মিকানি কানিচিদঙ্গোপাসনান্যুন্তী, অনস্তরৎ প্রকা- 
বাস্তরেণাঙ্গোপাসনমেব কিঞ্চিছিপদ্িশতি__অথেতি। অক্ষো যদেতৎ তদ্রপৎং শুর্লং 
দৃশ্ততে, খচি তত্দৃষ্িঃ কর্তব্যেত্যর্থঃ। তদ্েব রূপৎ বিশিনষ্টি-ভা ইতি। খচি 
পূর্ব্বোক্তরূপদৃষ্টিবদ্‌ বক্ষ্যমাণরূপদৃষ্টিরপি সানি কর্তব্যেত্যা২__অথেতি । যথার্দিত্য- 
মগ্ডলে সমধিগম্যমতিরুষ্জং রূপমুক্তৎ, তথা চক্ষুয্যপি দৃক্শক্রেরধিষ্ঠানৎ তাদৃগ্‌- 
রূপমুপলভ্যতে, তন্ৃষ্টিঃ সান্সি কর্তৃব্যেত্যর্থঃ ॥৫৮।৪ 

ভাষ্যান্ুবাদ ।-_-আ'রও, চক্ষুর এই যে শুক্লা! প্রভা, তাহাই খক্‌, আর যাহা 
নীল-_গাঁট় কষ্চতা-_আদিত্যের স্যার দৃক্শক্তির অধিষ্ঠান বা আশ্রয়, তাহাই 
সাম 1৫৮1৪ 


অথ ঘ এষোহস্তরক্ষিণি পুরুষো৷ দৃশ্যতে সৈবর্কতৎ সাম 
তদুকৃথং তদ্যজত্তদ্ব্রহ্ম, তশ্যৈতস্য তদেব রূপং যদমুষ্য রূপং 
যাবমুষ্য গেফো তৌ গে যন্নাম তন্নাম ॥৫৯॥৫ 


অথ (প্রকারান্তরে ) যঃ এষঃ অন্তরক্ষিণি ( অক্ষিমধ্যে ) পুরুষঃ (ছায়াময়ঃ) 
দৃপ্ততে, সা (সঃ পুরুষঃ ) এব ধাক্‌, তত্(€সঃ এব) সাম, তৎ (সঃ এব ) উকৃথং 
( সামাংশবিশেষঃ )। তত (সঃ এব) বলধুঃ (শ্বাহা-ম্বধা-বষট্কারাদিরূপৎ ) তৎ 


৮৮ ছান্দোগ্যোপনিষৎ। 


ব্রহ্ম (বেদাঃ)। তন্ত এতন্ত (চাক্ষুষন্ত পুরুষন্ত ) তৎ এব রূপং যত অমুষ্া, 
( আদিত্যপুরুষস্ত ) রূপং ( হিরণ্যকেশাদি );[ তথ|] অমুষ্য (আদিত্যপুরুষস্ত ) 
যৌ গেফৌ (পাদপর্বদ্য়ং ), তৌ [এব অন্ত চাক্ষুষস্ত ] গেষ্কৌ, যৎ নাম, 
('উৎ ইত্যাদি), [ অন্তাপি ] তত [ এব ] নাম॥ 

প্রকারান্তরে উপাসনা অভিহিত হইতেছে_এই যে অক্ষিমধ্যে পুরুষ দৃষ্ 
হইতেছেন, তিনিই সেই খক্‌, দেই সাম, সেই উক্‌্থ ( স্তোত্রবিশেষ ), সেই স্বাহা 
্বধা প্রভৃতি যজুঃ, এবং সেই ত্রহ্মশবোক্ত বেদত্রযন্ববূপ। লেই এই চাক্ষুষ 
পুরুষের তাহাই রূপ, যাহা! আঘিত্যপুরুষের রূপ (হিরণ্যশ্মশ্র ইত্যাদি ), সেই 
আদিত্যপুরুষের যাহা গেঞ্চ ( পর্ব ), ইহারও তাহাই গেঞ্চ, এবং তাহার যাহা 
নাম (“উৎ ইত্যাদি ), ইহারও তাহাই নাম। [ফল কথা, আদিত্যপুরুষটি 
আধিদৈবিক, আর চাক্ষুষ পুরুষটি আধ্যাত্মিক, এই মাত্র বিশেষ। রূপনামাদি 
সমস্তই সমান ]॥ 

শাঙ্কর-ভাষ্যম্‌।-_অথ য এষোইস্তরক্ষিণি পুরুষে দৃশ্তে, পূর্বববৎ, সৈব খাক্‌ 
অধ্যাত্বং বাগাগ্াা, পৃথিব্যাগ্তা চাধিদৈবতম্‌। প্রসিদ্ধা চ খক্‌ পাদবদ্ধাক্ষরা্মিক| ; 
তথা সাম) উক্থসাহচর্য্যাদ্ব! স্তোত্রং সাম, খক্‌ শত্ত্রৎ উক্থাঁদন্যৎ; তথা যজুঃ 
স্বাহা-স্বধা-বষড়াদি সর্ববমেব বাগ্যজুঃ, তত স এব, সর্ধাত্বকত্বাৎ সর্বযোনিত্বা- 
চ্চেতি হাবোচাম । খগাদিপ্রকরণাৎ তদ্ব্রন্দেতি_ ত্রয়ো বেদাঃ। তণ্তৈতস্ত চাক্ষু- 
ষস্ত) পুরুষস্ত তদ্দেব রূপমতিদিশ্ততে | কিৎ তৎ? যদমুষ্য আদিত্যপুরুষস্ত-_হিরগ্ময় 
ইত্যাদি যদধিখৈবতমুক্তং, যাবমুষ্য গেষে পর্বণী, তাবেবাস্তাপি চাক্ষুষস্ত গেষ্ট ; 
যচ্চামুষ্য নাম উদ্দিতি উদ্গীথ ইতি চ, তদেবান্ত নাম । 


স্থানভেদাৎ রূপগুণনামাতিদেশাদ্‌ ঈশিতৃত্ববিষয়ভেদব্যপদেশাচ্চ আদিত্য- 
চাক্ষুষয়োর্ডেদ ইতি চে, ন, “অমুনা” অনেনৈব'ইত্যেকন্তোভয়াত্প্রাপ্তানুপ- 
পত্তেঃ। দ্বিধাভীবেন উপপগ্ভত ইতি চে, বক্ষ্যতি হি-__"স একধা ভবতি, ত্রিধা 
ভবতি” ইত্যাদি; ন চেতনস্তৈকন্ত নিরবয়ত্বান্থিধাভাবানুপপত্তেঃ | তন্মাদধ্যা- 
আধিদৈবতয়োরেকত্বমেব। যত্তু রূপাগ্ভাতিদেশো! ভেদ্কারণমবোচ$, ন তত্তে- 
দ্াবগমায়। কিৎতহি? স্থানভেদান্েদাশক্কা মাভৃদিত্যেবমর্থম্‌ ॥৫৯1৫ 


আনন্দগিরিঃ।_ আধ্যাত্মিকপ্রধানোপাসনশেষত্েনাঙ্গোপাসনানুযন্ত। অনস্তরং 
প্রধানোপাসনাবিষয়ং দর্শয়তি-_অথেতি । দৃশ্ঠত ইতি প্রয়োগাচ্ছায়াত্মা অয়মিত্যা- 
শঙ্ক্যাহ__পূর্ববদিতি। যথা পূর্বস্মিন আধিদৈবিকে বাক্যে সমাহিতচেতৌ- 
ভিরাদ্বিত্যপুরুষস্ত তৃশ্তাতবমুক্তং, তথা চাক্ষুষপুরুষস্তাপি বিশিষ্টাধিকারিভিরেব 
ৃ্াতমেষ্টব্য মিত্যর্ঘঃ। ছায্নাত্মপক্ষে বাক্যশেষ-বিরোধমভিপ্রেত্যাহ__সৈবেতি । 


সপ্তমঃ খণ্ডঃ ] প্রথমোহ্ধ্যায়ঃ | ৮৯ 


নেয়মুগ্‌ থা ব্যাধ্যাতা, সা সর্বা স এব পুরুষ ইত্যর্থ; | খচ্ক্ং ন্যায়ং সায্্যতি- 
দিশতি--তথেতি। যৎকিঞ্চিং সাম, তৎসর্বং ল এব পুরুষ ইত্যর্থঃ। খধকৃসাম- 
শবায়োররত্তরমাহ-_-উক্থেতি। স্ঝক্পাঁয দ্বদিতি দৃষ্টান্ত: তথাশবার্থ: | কথ- 
মৃগাস্াত্বত্বং পরস্ত, ইত্যাশঙ্ক্যাহ-_সর্ববাত্বকত্বাদিতি। ব্রহ্ষশবদন্ত পরমাত্মবিষযত্বং 
ব্যাব্তযন প্রকরণাদিত্যুক্তস্তায়েন ত্রয়ো বেদাঃ স এব পুরুষ ইত্যুপসংহারঃ | 
ছায়াত্মনো জড়ত্ত ব্যাবৃত্তযর্থং রূপাতিদেশঘ দর্শয়তি__তশ্তেতি। কিং তদাদ্দিত্য- 
পুকুষন্ত রূপমিত্যপেক্ষায়ামাহ-_হিরগ্রয় ইত্যাদ্দীতি। ইতশ্চ নায় ছায়াক্মেত্যাহ__ 
যাবমুষ্োতি। নামাতিদেশোহপ্যেতমর্থমুপোদ্বলয়তীত্যাহ__যচ্চেতি । আদিত্যা- 
চাক্ষ্ষরোরুপাস্তয়োঃ ভেদ্বাহুপাসনাপি ভিন্নেতি শহকতে_ স্থানেতি। আদিত্যমণ্ডলং 
চক্ষুশ্টেতি স্থানে ভিছোতে, রূপং হিরখায়ো হরণ্যশ্মশ্ররিত্যাদি, খগাদিগেষ্তত্বাদিগু ণঃ) 
উ্িত্যাদি নাম তেষামতিদেশস্তক্তৈতস্ত তদ্রেব রূপমিত্যাদিঃ। যে চামুক্মাৎ 
পরাঞ্চে৷ লোকান্তেযাং চেষ্টে দেবকামানাৎ চেত্যধিদৈবতম্। যে চৈতম্মাদর্বাধেণ 
লোকান্তেষাং চেষ্টে দ্বেবকামানাৎ মনুষ্যকামানাং চেতাধ্যাত্মম্‌। ইত্যয়মী শিতৃত্ব বিষয়ে 
ভেদব্যপদেশঃ | অতশ্চৈতয়োঃ ভেদাছুপাসনমপি ভিন্নমেবেত্যর্থঃ। নোপাস্ত- 
তেদাহপাসনাভেবোইত্ভীতি দুষয়তি_নেতি। উপাসকস্তাবদমুনা আদিত্যাত্মন। 
পরাঞ্চো লোকান্‌ দেবকামাংস্চ আগ্মোতি; স এবানেন চাক্ষুমরূপেণা্বাচীন- 
লোকান্‌ মনুষ্যকামাংশ্চ আপ্োতীতি শ্রয়তে। ন চৈকম্ত বস্তুতো৷ ভিন্নোভয়রূপত্ব- 
পরাপ্তিরুপপঞ্ঠতে | তম্মাৎ তেদকল্পন। ন যুক্তেত্যর্থ; | উভয়াত্মকত্বমেকগ্তাপি বিষ্ঠা 
মাহাত্ম্যাদ্‌ বেছ্াভাবোপগমাছুপপন্নমিতি শঙ্কতে__দ্বিধেতি । একন্ বিগ্ভাবশাদনেক- 
রিপত্বে বাক্যশেষং প্রমাণয়তি__বক্ষাতি হীতি। একস্তানেকশরীরপরিগ্রহেশ্পি ন 
স্বরূপভেদদোপপত্তিরিতি পরিহরতি__ন চেতনস্তেতি। একত্বসাধকসত্তীবন্তচ্ছন্ার্থঃ। 
পরোক্তং ভেঘকমন্তবদতি_যত্বিতি। তেদকারণমিত্যম্মাৎ উপরিষ্টাৎ ইতিশবো 
র্টব্যঃ| দুষয়তি__ন তদিত্যাদ্িনা। তদিত্যতিদিশ্তমানং রূপাতযক্তম্‌ ॥৫৯]৫ 

ভাষ্যান্গবাদ।-[ অনন্তর আধ্যাত্মিক রূপ কথিত হইতেছে | পূর্ববৎ 
€ আদিত্যপুরুষের স্ায় ) এই যে পুরুষ অক্ষিমধ্যে সমাহিত-চিত্ত কর্তৃক দুষ্ট হয়, 
আধ্যাত্মিক বাগাদি এবং আধিটৈবিক পৃথিবী প্রভৃতিই তাহার সেই থক্‌ স্বরূপ, 
[ এখানে ] খক্‌ অর্থ-_ছন্দোবন্ধ অক্ষরাত্মক সেই প্রসিদ্ধ খক্‌ ; সাম অর্থও সেইরূপ) 
অথবা “উকৃথে'র সহিত উল্লিখিত হওয়ায়, সাম অর্থ-__স্তোত্র, আর থক অর্থ-_ 
উক্থাতিরিক্ত শঙ্ত্র (শস্ত্র একপ্রকার বাক্যসন্দর্ড )) সেইপ্রকার যজুঃ; অর্থাৎ 
্বাহা স্বধা ও বট প্রভৃতি সমস্ত শব্দই তৎস্বরূপ) কারণ, তিনিই জর্ধত্ুক ও 
সর্বকারণ। ইহা পুর্ব্েই বলিয়াছি। খক্‌ প্রভৃতির প্রসঙ্গে পঠিত হওয়ায়, এখানে 
বন্ধ অর্থ বেদত্রয়। সেই এই চাক্ষুৰ পুরুষের সেই রূপটিই [ এখানে ] অতিষ্ট 
হইতেছে। সেটিকি? আদিত্যপুরুষের যাহা হিরিগয়াদি রূপ উক্ত হইয়াছে, 
[ তাহা ]। তাহার ধাহা গেঞ্চ বা৷ পর্কা্বয, ইহারও তাহাই পর্বয়; তাহার যাহা 
নাম--উৎ ও ভিদ্গীথ' ইত্যাদি, ইহারও তাহাই নাষ। 





৯০ ছান্দোগ্যোপনিষৎ। 


যর্দি বল, আশয়ের প্রভেদ থাকায়, রূপ, গুণ ও নামের অতিদেশ হওয়ায় (১) 
এবং শাসনেরও বিষয়ভেদ থাকায় আদিত্যপুরুষ ও অক্ষিপুরুষের মধ্যে নিশ্চরই 
প্রভেদ আছে? না-_তাহা নাই; কারণ, [ তাহা হইলে ] “অমুনা” ও “অনেন, 
পদে অভিহিত একেরই যে উত্যয়াম্মতাপ্রাপ্তি, তাহা উপপন্ন হইতে পারে না। 
যদ্দি বল, দ্বিধাভাবেত উপপন্ন হইতে পারে? [শ্রুতি নিজেও ] বলিবেন-_-“তিনি 
একপ্রকার হন, এবং তিন প্রকার হনঃ, ইত্যাদি । না__চেতন বস্ত স্বভাবতই 
এক ও নিরবয়ব; স্থতরাং তাহার পক্ষে দ্বিধাভাব উপপন্ন হয় না। অতএব 
অধ্যাত্ম ও অধিদৈব একই বস্তু [পৃথক নহে ]। রূপাদ্দির অতিদেশকে যে ভেদ- 
কারণ বলিয়াছ, তাহাঁও ভেব্বপ্রতীতির কারণ নহে; তবেকি? পাছে, স্থানের, 
ভেদে ভেদবুদ্ধি উপস্থিত হয়, তাহা বাঁরণের জন্তই [ রূপ-নামাদির অতিদেশ করা 
হইয়াছে ] ॥৫৯)৫ 


সম এষ যে চৈতম্মাদর্ববাঞ্চো লোকাস্তেষাং চেক্টে মনুষ্য 
কামানাঞ্চেতি। তদ্য ইমে বীণায়াং গায়ন্ত্যেতং তে গাযস্তি, 
তন্মান্তে ধনসনযঃ ॥৬০॥৬ 


সঃ ( পূর্বোক্তঃ ) এবঃ (চাক্ষুষঃ পুরুষঃ ), অন্মাৎ (আধ্যাত্মিকাৎ আত্মনঃ) 
অর্ধাঞ্চঃ (অধোবত্তিনঃ ) যে চ (অপি) লোকাঃ, তেষাৎ চ ( অপি ) ঈষ্টে (ঈশ্বরঃ), 
মনুয্যকামানাং (মানবীয়-কামনানাৎ ) চ (অপি) [ঈষ্টে]। ইতিশব্ঃ (প্রভাব- 
কথনসমাণ্তো)। তৎ ( তম্মাৎ হেতোঃ ) যে ইমে ( জনাঃ ) বীণায়াং গায়স্তি, তে 
এতম্‌ ( অক্ষিপুরুষম্‌ এব ) গার়স্তিঃ তন্মাৎ ( কারণাৎ ) তে ( গায়কাঃ ) ধনসনয়ঃ 
( ধনলন্ধারঃ ধনিনঃ ) [ ভবস্তীতি শেষঃ ]॥ 

এই সেই অক্ষিপুরুষই, ইহার অধোবর্তী যে সমস্ত লৌক আছে, তাহাদের এবং 
মনুঘ্যগণের অভিলাষেরও ঈশ্বর । সেই কারণেই *এই যাহার! বীণাষন্ত্রে গান করিয়া 
থাকে, তাহারাও ইহারই গান করে; সেই কারণেই তাহারা ধনমনি__ধনলব্ধা 
অর্থাৎ ধনী হইয়া থাকে ॥ 

শাহ্গর-ভাষ্যম্‌।-স এষ চাক্ষুষঃ পুরুষঃ, যে চ এতম্মাদ্বাধ্যাত্মিকাৎ আত্মনঃ 
অর্ধাগ্গতা লোকাঃ, তেষাৎ চ ঈষ্টে, মনুয্যসন্বন্ধিনাঞ্চ কামানাম্। তৎ তন্মাদ্‌ 


(১) ভাৎপর্য-_এক স্থলে উক্ত বিষয়ের, থে অন্যত্র বরাত দেওয়া, তাহার নাম “অতিদেশ' । 
এখানেও আদিতাপুরুষের নামরপাদির চাক্ষুষ পুরুষে বরাত দেওয়া হইয়াছে। 


সপ্তমঃ খণ্ডঃ ] প্রথমোহ্ধ্যায়ঃ | ৯১ 


যে ইমে বীণায়াং গায়স্তি গা়কাঃ তে এতমেব গায়স্তি। যন্মা্দীশ্বরং গায়স্তি, তম্মাৎ 
তে ধনসনয়ো ধনলাভযুক্তা ধনবস্ত ইত্যর্থঃ ॥৮০।৬ 

আনন্দগিরিঃ ।-_আধিদৈবিকপুরুষবৎ আধ্যাত্মিকেহপি পুরুষে নিরতিশয়ৈশ্বর্যয- 
শ্রবণাচ্চ তয়োরৈক্যম্‌ ইত্যাহ-_স এষ ইতি। তয়োর্ডেদাভাবে হেত্স্তরমাহ-_তৎ 
তম্মাদিতি। ঈশ্বরস্তৈব প্রাগুক্তহেতোর্গীনবিষয়ত্বযোগ্যত্বাদিত্যর্থ:। তঙ্ছন্বার্থং 
শ্ুটয়তি- -যন্মার্দিতি ॥৬০।৬ 

ভাষ্যানুবাদ ।--সেই এই চাক্ষুষ পুরুষই এই আধ্যাত্মিক আত্মার অধোব্্তী 
যে সমস্ত লোক, তৎসমস্তের এবং মন্ুষ্ণগণের অভিলাষেরও প্রভু; অতএব, 
যে সমস্ত বাদক বীণায় গান করেন, তাহার ইহারই গান করিয়া থাকেন। 
যেহেতু ঈশ্বরকেই গান করেন, সেই জন্যই তারা৷ ধনলাভযুক্ত ধনী হইয়া 
থাকেন ॥১৩]৬ 

অথ য এতদেবং বিদ্বান সাম গায়ত্যুভৌ স গায়তি। 
সোইমুনৈব নস এষ যে চামুম্সাৎ পরাঞ্চো লোকাস্তাক্চশ্চাপ্সোতি 


দেবকামাপুশ্চ ॥৬১।॥৭ 

অথ ( অনস্তরং ) [ উপাঁসনাফলমুচ্যতে ]--যঃ ( জনঃ ) এবং ( উক্তপ্রকারেণ ) 
বিদ্বান ( জানন্‌ সন্‌) এতৎ ( যথোঁপবণ্িতং ) সাম গায়তি, সঃ (গায়কঃ) উভৌ 
( পুর্বোক্কৌ চাক্ষুষাদ্রিত্যপুরুষৌ ) গায়তি, সঃ (গায়কঃ ) অমুন! (আদিত্যেন )__ 
যে চ অমুম্বাৎ (আদিত্যাৎ) পরাঞ্চঃ ( অধস্তনাঃ) লোকাঃ, তান্‌ দেবকামান্‌ 
(দেবতাভিলাষান্‌) চ (অপি) সঃ এষঃ (গায়কঃ) আপ্পোতি (আদিত্যমগ্লে 
দেবদেছং লব্ধ তথা প্রাপ্পোতীতি ভাবঃ)॥ 

অনন্তর উপাসনাফল কথিত হইতেছে--ধিনি উক্তপ্রকার তত্ব অবগত হইয়া 
এই সামগান করেন, তিনি [আদিত্য ও চাক্ষুষ পুরুষ, এই ) উভয়কেই গান করেন; 
তিনি এই আধিত্যরূপেই_-ইহার পরবর্তী যে সমস্ত লোক, সে সমুদয় ও দেবগণের 
কাম্যবিষয়সমূহ প্রাপ্ত হন ॥ 

শাহ্কর-ভাষ্ম্‌।-অথ য এতদেবৎ বিদ্বান যথোক্কৎ দেবমুদগীথৎ বিদ্বান সাম 
গায়তি, উভৌ স গায়তি চাক্ষুষমাদিত্যঞ্চ। তশ্তৈবংবিদঃ ফলমুচ্যতে__সঃ 
অমুনৈবাদ্দিত্যেন স এষ যে চামুম্াৎ পরাঞ্চে! লোকান্তাংশ্চাপ্রোতি, আদিত্যা- 
স্তর্গতদেবো তৃত্বেত্যর্থ:, দ্েবকামাংশ্চ ॥৬১1৭ 


আনন্দগিরিঃ।-__স্থানভেদেন যথোক্োপাসনতঃ ফলোক্তযর্থৎ পাতনিকাং করোতি 
--অথেতি। এতৎ সামেতি সম্ধঙ্ধ: | এবং বিদ্বানিত্যেতদেব বিভজতে---ষথোক্ত- 


৯২ ছান্দোগ্যোপনিষৎ । 


মিতি। বিদ্বানিত্যম্মাৎ উপরিষ্টাৎ অথশবদঃ সম্বধ্যতে । সোইমুনৈব লোকান্‌ কামাংশ্চ 
আগ্পোতীতি সন্বন্ধঃ | আপ্রিপ্রকারং বিবুণোতি__স এষইতি । উপাশ্তবছুপাঁসকশ্তাপি 
কুতো। নিরতিশয়মৈশ্ব্ধ্যং, ন হি দ্বরোনিরদ্কুশমৈশ্ধ্যৎ যুক্তমিত্যাশংক্যাহ__আর্দি- 
ত্যেতি। অমুনৈব আদিত্যেন ইত্যুক্তমেবাত্র বাক্তীরুতম্‌ ৬১1৭ 


ভাষ্যান্বাদ ।__মপিচ যিনি ইহাকে এই প্রকারে জানিয়া অর্থাৎ যথোক্ত 
উদ্গীথ দেবতাকে অবগত হইয়। সামগান করেন, তিনি উভয়েরই অর্থাৎ চাক্ষুষ 
ও আদিত্য পুরুষেরই গান করিয়া থাকেন। এবংবিধ সেই জ্ঞানীর ফল কথিত 
হইতেছে_-তিনি এই আদিত্যরূপেই_তিনি আদিত্যের অন্তর্গত দেবমৃত্তি ধারণ 
করিয়া__যে সমস্ত লোক ( ভোগস্থান ) ইহার পরবর্তী, তৎসমুদয় এবং দ্েবভোগ- 
সমুহও প্রাপ্ত হন ॥৬১)৭ 
. অথানেনৈব ঘে চৈতন্মাদর্ববাঞ্চো লোকাস্তাক্ষশ্চাপ্রোতি 
মনুষ্যকামাক্শ্চ ; তম্মাহু হৈবংবিছুদ্গাতা ব্ুয়াৎ। ৬২॥৮ 

কং তে কামমাগায়ানীত্যেষ হোব কামাগানস্তেষ্টে, য এতদেবং 
বিদ্বান্‌ সাম গায়তি সাম গায়তি ॥৬৩1৯ 
ইতি প্রথমাধ্যায়ন্ত সপ্তুমঃ খণ্ডঃ ॥৭ 


অথ ( প্রকারাস্তর্স্চকৎ ) [স এষঃ পুরুষঃ ] অনেন ( চাক্ষুষপুরুষরূপেণ ) 
এব, থে চ (অপি) এতম্মাৎ ( অক্ষিপুরুষাৎ ) অর্বাঞ্চ) ( অধোঁবত্তিনঃ ) লোকাঃ, 
তান্‌ মন্ুয্যকামান্‌ (মনুষ্যাণাং যে কামাঃ, তান) চ (অপি) আপ্রোতি। তম্মার্ 
(কারণাৎ) হ (নিশ্চয়ে) এবংবিৎ (যথোক্তজ্ঞানবান্‌) উদগাঁতা ব্য়াৎ [ যজ- 
মানম্‌ ইতি শেষঃ][হে জমান] তে (তুভ্যৎ) কং (কিংনামকং) কামম্‌ 
( অভিলধিতৎ ) আগায়ানি (গানেন ইষ্টৎ করবাণি)? হি (যম্মাৎ) এষঃ এব 
কামগানন্ত (উদ্গানেন কামৎ সম্পাদয়িতুং ) ইষ্টে (প্রভবতীত্যর্থ)। [ কঃ?] যঃ 
( উদ্গাত1 ) এবং ( যথোক্তপ্রকারং ) বিদ্বান (জানন্‌ সন্) সাম ( উদ্গীথং) 
গায়তি। দ্বিকুক্তিঃ উপাসনাসমাপ্যর্থী ॥ 

প্রকারান্তরে বল! হইতেছে যে, [সেই উপাসক ] এই চাক্ষুষ পুরুষাঁকারেই 
ইহার নিম্নবর্তী যে সমস্ত লোক আছে, সে সমস্ত লোক এবং যাবতীয় মনুস্ 
কামনা লাভ করিয়া থাকেন। এই কারণেই যথোক্ত-তত্বদর্শা উদ্গাতা [ যপ্র- 
মানকে 1 এইরূপ বপিবেন যে, তোমার কোন্‌ কামন! [ সিদ্ধির জন্ত ] গান 
করিব? যেহেতু ইনিই ষথার্থ কাম-গানের ঈশ্বর বা অধিকারী, এই প্রকার জ্ঞান 


সপ্তমঃ খণ্ড ] প্রথমোহ্ধ্যায়ঃ | ৯৩. 


লাভ করতঃ সামগান করেন। উপাসনাসমাপ্তি-স্থচনার উদ্দেশে 'সাম গায়তি' কথা 
ছুইটির দ্বিরুক্তি হইয়াছে ॥ 

শাহ্কর-ভাষ্যম্‌।_অথ অনেনৈব চাক্ষুষেণৈব, যে চৈতন্মাৎ অর্বাঞ্চো লোকাঃ, 
তান্‌ চ আপ্পোতি মনুষ্যকামাংস্চ, চাক্ষুষো ভূত্বেত্যর্থঃ। তম্মাৎ উহ এবংবিৎ 
উদ্গাতা ব্রয়াদ যজমানং__কম্‌ ইষ্টং তে তব কামম্‌ আগায়ানীতি। এষঃ হি 
যম্মাৎ উদ্গাতা কামগানস্ত উদ্গানেন কামৎ সম্পাদরিতুমীষ্টে সমর্থ ইত্যর্থঃ। 
কৌইসৌ? হয এবং বিদ্বান সাম গায়তি সাঁম গায়তি। দ্বিরুক্তি- 
রুপাসনসমাপ্ত্যর্থা ॥ ৬২--৬৩ ॥ ৮_-৯ 

ইতি প্রথমাধ্যায়স্ত সপ্তম-খণ্ড-ভাষ্যম্‌ ॥৭॥ 

আনন্দগিরিঃ।__অথশব্বঃ তথাপর্য্যায়ঃ। চাক্ষুষঃ ভূত্বা অনেনৈব চাক্ষুষেণৈবেতি 
সম্বন্ধঃ | উক্তৃফলস্ত যাজমানত্বং দর্শরতি--তম্মাদিতি ৷ তঙচ্ছব্বার্থমেব কথয়তি__এষ 
হীতি। উদ্গাতারং বিশিনষ্টি_কোঁহসাবিতি। উদ্গীথে পরস্ত সম্পাগ্যোপাসনং 
বিভাগেনোক্তমুপসংহরতি-দ্বিকক্তিরিতি ॥ ৬২--৬৩ ॥ ৮-৯ 

ইতি প্রথমাধ্যায়স্ত সপ্তমঃ খণ্ডঃ ॥৭ 

ভাষ্যান্ুুবাদ ।-_-[ অন্তপ্রকার ফলোল্লেখ-সুচনার্থ অথ" শব প্রযুক্ত হইয়াছে। ] 
এইরূপে- চাক্ষুষরূপে অর্থাৎ নিজে চাক্ষুষ পুরুষ হইয়া । যেহেতু এই উদ্গাতা 
কামগানের দ্বার! অর্থাৎ উদ্গীথ গান দ্বারা অভিলাষ সম্পাদন করিতে সমর্থ, সেই- 
হেতু নিশ্চয়ই যথোক্তজ্ঞানসম্পন্ন উদ্‌গাতা যজমানকে (যজ্ঞানুষ্ঠাতাকে ) এই প্রকার 
বলিবেন__ তোমার কোন্‌ অভীষ্ট বিষয় তোমার ইচ্ছান্ুসারে গান করিব। ইনি 
কে? যিনি এই প্রকার জানিয়া সামগান করিয়া থাকেন। উপাসনাপ্রকরণ- 
সমাপ্তি-হচনার্থ [ “সাম গায়তি” বাক্যের ] দ্বিরুক্তি হইয়াছে ॥ ৬২--৬৩ ॥ ৮--৯ 

ইতি প্রথমাধ্যার়ে সপ্তম খণ্ডের ভাষ্যান্ুবাদ সমাপ্ত ॥৭| 


প্রথমাধ্যাযুস্য 
অষ্টম: খণ্ডঃ। 


্রয়ো হোদ্‌গীথে কুশলা বভূবুঃ-_শিলক? শালাবত্যশ্চৈ- 
কিতায়নে! দাল্ভ্যঃ প্রবাহণে! উৈবলিরিতি ; তে হোটুরুদ্গীথে 


বৈ কুশলাঃ ম্মে। হান্তোদৃগীথে কথাং ব্দাম ইতি ॥৬৪1১ 

[ ইন্দানীৎ প্রকা রাস্তরেণ উদগীথোপাসনাং বক্ত মুপক্রমতে '্রগ্* ইত্যাদিনা। ] 
_ত্রয়ঃ (বক্ষ্যমাণ| খষয়ঃ) হ (এঁতিম্থে) উদ্গীথে ( উদ্গীথবিজ্ঞানে ) কুশলাঃ 
( নিপুণাঃ) বতৃবুঃ। [কে তে? ইত্যাহ]_-শিলকঃ ( তন্নামা) শালাবত্যঃ 
€ শলাবতঃ পুত্রঃ), দ্াল্ভ্যঃ ( দ্ল্ভবংশীয়ঃ) চৈকিতায়নঃ ( চিকিতায়নপুক্রঃ ১, 
প্রবাহণঃ (তন্নামা) জৈবলিঃ (জীবলম্ত পুক্রঃ) ইতি ( এতে ত্রয়ঃ)। তে 
(শিলকাদয়ঃ ) হ ( এঁতিহো ) উচুঃ ( পরম্পরং কথিতবন্তঃ )-[ যৎ] [বয়ং] বৈ 
(এব) উদ্গীথে ( উদ্গীথবিজ্ঞানে ) কুশলাঃ ম্মঃ ( ভবামঃ)) হস্ত ( সম্মতি- 
জিজ্ঞাসায়াং) উদ্গীথে ( উদ্গীথবিগ্ঠাবিষয়ে ) কথাৎ বদামঃ ( পক্ষ-প্রতিপক্ষ- 
পরিগ্রহ-পূর্বকং বিচারং কুর্ম ইত্যর্থঃ ) ইতি ॥ 

এখানে প্রকারান্তরে উদ্গীথোপাসনা প্রদর্শন করিতেছেন ;- পূর্বকালে 
শলাবতের পুত্র শিলক, দল্ভবংশীয় চৈকিতায়ন, এবং জীবলের পুত্র প্রবাহণ, এই 
তিন জন খষি উদ্গীথবিষ্ঘায় নিপুণ ছিলেন। তাহার! বলিলেন,__নিশ্চয় আমরা 
উদ্গীথবিগ্ভায় পণ্ডিত, যদি সম্মতি হয় [ তবে এস], আমরা উদ্গীথবিষয়ে বিচার 
করি॥ 

শাঙ্কর-ভাষ্যম্‌।-_অনেকধোপাস্তত্বাৎ অক্ষরস্ত প্রকারান্তরেণ পরোবরীয়ন্- 
গুণফলম্‌ উপাসনাস্তরমানিনায়। ইতিহাসস্ত স্ুখাববোধনার্থঃ। রয়ন্ত্রিসংখ্যকাঃ; 
হ ইতি ত্রতিহ্বার্থ। উদ্গীথে উদগীগক্ঞানং প্রতি কুশলী নিপুণ! বভৃবুঃ; 
কম্মিংশ্চিদ্দেশে কালে চ নিমিত্তে বা সমেতানামিত্যভিপ্রায়ঃ । নহি সর্বন্মিন্‌ 
অগতি ত্রয়াণামেব কৌশলমুদ্গীথার্দিবিজ্ঞানে। শ্রয়ন্তে হি উযস্তি-জানক্রতি- 
কৈকেয় প্রভৃতয়ঃ সর্বজ্ঞকল্পাঃ। কে তে ্রয়ঃ? ইত্যাহ__শিলকো নামতঃ 
শলাবতো২পতাৎ শালাবত্যঃ; চিকিতায়নস্তাপত্যৎ চৈকিতায়নঃ; দল্ভ্যগোত্রো 
ঘাল্ত্যঃ; ছ্যামুত্যায়ণো বা; প্রবাহণো নাতো! জীবলন্তাপত্যৎ জৈবলিঃ, 


অষ্টমঃ খণ্ড ] প্রথমোহ্ধ্যাঁয়ঃ | ৯৫ 


ইত্যেতে ত্রযঃ-_তে হোচুঃ অন্যোন্তম্‌ উদ্নীথে বৈ কুশল! নিপুণ! ইতি প্রসিদ্ধাঃ 
স্মঃ। অতো! হস্ত-_যগ্ানুম তির্ভবতাম, উদ্গীথে উদ্গীথজ্ঞাননিমিত্তাং কথাৎ বিচারণাং 
পক্ষ-প্রতিপক্ষোপন্তাসেন বদামে। বাদৎ কুুম্ম ইত্যর্থঃ। তথাঁচি তন্বিষ্ভসৎবাদে 
বিপরীতগ্রহণনাশঃ অপূর্বববিজ্ঞানোপজনঃ সংশক্পনিবৃত্তিশ্চেতি | অতস্তদবিদ্ধ- 
সংযোগ: কর্তব্য ইতি চ ইতিহাস-প্রয়োজনম্‌। দৃণ্ততে হি শিলকাদীনাম্‌ ॥৬৪।১ 


আনন্দগিরিঃ|--অধ্যাত্বাধিদৈবতস্থানভেদা বচ্ছিন্পপরমাত্ৃষ্ট্যা উদ্গীথোপামন- 
মখিলপাপ্মাপগমফলমুক্তম্‌। সম্প্রতি স্থানভেদাবচ্ছেত্ং হিত্বা পরোবরীয়ন্্-গুণক- 
পরমাত্মনৃষ্ট্যোর্গীথোপাসনং পরোবরীয়স্তগ্রাপ্তুফলকমানীতবান্‌ আম্নায়, ইতি 
প্রকরণ-তাৎপর্যযমাহ--অনেকধেতি । তহি বিবক্ষিতমুপাঁসনমেব উচ্যতাং, 
কিমাখ্যামিকয়া ইত্যাশঙ্ক্যাহ-_ইতিহাসত্তিতি। ইতিহাসঃ পূর্ববৃত্তম; ইতিহস্ত 
ভাব প্তিহ্ম্‌। সমেতা-নামিতি নির্ধারণে ষঠী। নন সর্ধন্মিন জগতি ত্রয়াণামে- 
বোদগীথাধিজ্ঞানে কৌশলমিতি কিং নোচ্যতে, কিমিতি তেষাং মধ্যে ত্রয়াণামেব 
তন্নৈপুণ্যৎ প্রতিজ্ঞায়তে, তত্রাহ_-ন হীতি। অমু্য প্রসিদ্ধস্তাপত্যম আমুষ্যায়ণঃ, 
দ্বয়োঃ আমুষ্যায়ণঃ দ্ধযামুষ্যায়ণঃ | তব মম চায়মিতি পরিভাষয়া ধর্্মতঃ পরিগৃহীত 
ইতি যাব। কিমর্থো বাদারন্ত ইত্যত আহ--তথাচেতি। প্রবৃত্তে বাদে তস্মিন্‌ 
বিবক্ষিতেইর্থে বিদ্যা যেষাং, তৈঃ সহ সংবাদে দৃষ্টমৈব ফলমিত্যর্থঃ | ইতি-শবাস্ত 
প্রয়োজনমিত্যনেন সম্ব্ধঃ। বাদারন্তশ্ত দৃষ্টফলত্বে ফলিতমাহ_অত ইতি। 
ইতিহাসন্ত স্থথাববোধার্থ ইত্যুক্তেন সমুচ্চয়ার্থচকারঃ। কথৎ যথোক্তং ফলং দৃষ্ট- 
মিত্যাশঙ্ক্যাহ__দৃষ্ততে হীতি। শিলকাদীনাঁৎ তন্বিগ্কসংযোগে বিপরীত ধী- 
ধ্বংসাঁদিকং ফলমিতি শেষঃ ॥৬৪।১॥ 


ভাষ্যান্থবাদ ।-_উদ্গীথাক্ষরের অনেকপ্রকার উপাসনা আছে; এইজন্ত 
প্রকারান্তরে পরোবরীয়স্্ব-গুণ-প্রাপ্তিবূপ ফল-বিধানার্থ অন্টপ্রকার উপাঁপন! উপদেশ 
করিয়াছেন। বোধসৌকর্ষ্যার্থ আখ্যায়িক। রচিত হইয়াছে । 


ত্রয়ঃ অর্থ সংখ্যায় তিন জন, “হ* শব্দ এ্রতিহ্শ্চক 7 “উদ্গীথে অর্থ__ 
উদ্গীথ জ্ঞানসন্বন্ধে, কুশল অর্থাৎ নিপুণ ( স্থপণ্তিত ) হইয়াছিলেন। অভিপ্রায় 
এই যে, কোন সময়ে কোন কারণে কোন এক স্থানে সমবেত জনসংঘের মধ্যে ও 
তিন জনই উদ্গীথ-বিদ্যায় বিচক্ষণ বলিয়া প্রতিপন্ন হইয়াছিলেন; নচেৎ সমস্ত 
জগতে যে, কেবল এই তিন জনেরই উদ্গীথবিপ্তায় নৈপুণ্য ছিল, তাহ! সম্ভবপর 
নহে; কেন না, গুন! যায়__উষন্তি, জানশ্রুতি ও কৈকেয় প্রতৃতিরাও সর্বজ্ঞতুল্য 


৯৬ ছান্দোগ্যোপনিষৎ। 


ছিলেন। সেই তিন জন কে কে? তাহা বলিতেছেন__শিলক নামে শলাবান্বের 
পুন্র_ শালাবত্য, চিকিতায়নের পুণ্র-_চৈকিতায়ন ; ঘল্ভ-বংশে উৎপন্ন দ্বাল্ত্য, 
অথবা দ্ধযামুয্যায়ণ, অর্থাৎ চিকিতায়ন ও দল্ভ, এই উভয়েরই পুত্র (১); আর 
গ্রবাহণ নামে জীবলের পুক্র-_জৈবলি, এই তিনজন ; তাহারা পরস্পরকে বলিয়া" 
ভিলেন-_আমরা উদ্গীথবিগ্ঠায় নিপুণ বলিয়া! প্রসিদ্ধ আছি; অতএব যদি 
আপনাদের সম্মতি হয়, [ তাহ! হইলে আম্মুন, ] আমর উদ্গীথজ্ঞানের নিমিত্ত কথা 
বলি, অর্থাৎ পক্ষ ও প্রতিপক্ষ কর্পনাপূর্বক বাদ-বিচার করি। এইরূপ হুইলে, 
তদবিষ্যসংবার্দের ফলে (২) বিপরীত জ্ঞানের (ভ্রান্তধারণার ) নাশ, অভিনব 
বিজ্ঞানোৎপত্তি, এবং সংশর়েরও নিবৃত্তি হইবে। অতএব তর্বিষ্ভসংযোগ করা 
আবশ্ক ; ইহা প্রদর্শন করাও উক্ত ইতিহাস বা আখ্যায়িকার উদ্দেশ্ত। শিলক 
প্রভৃতির সন্বন্ধেও [ এইরূপ ব্যবহার ] দেখা যায়-_॥৬৪।১ 

তথেতি হ সমুপবিবিশুঃ, স হ প্রবাহণো জৈবলিরুবাচ-_ 
ভগ্নবন্তাবপ্ে বদতাং  ত্রাহ্ষণয়োর্ববদতোর্ববাচ শ্রোষ্া- 
মীতি ॥৬৫॥২ 

[তে তর্ক] তথা (এবম্‌ অন্ত) ইতি [কুত্বা] সমুপবিবিশুঃ (সর্নেত্য 
উপবিষ্টাঃ ) হ (এ্তিহ্ে ), [ তেষু মধ্যে ] লঃ (প্রাগুক্তঃ ) প্রবাহণঃ নাম বলি 
হ ( কিল) উবাচ ( ইতরৌ উক্তবান্‌)__ভগবস্তো ( পৃজনীরৌ শ্িলকঃ দ্বাল্ভ্য্চ ) 
অগ্রে ( প্রথমৎ ) বদতাম্‌ ( বার্দং বিচারং কুরুতাম্‌ ); বদতোঃ ( বাদৎ কুর্বতোঃ ) 
ব্রাহ্মণয়োঃ ( ভবতোঃ ) বাচৎ ( বাদকথাং ) শ্রোধ্যামি ইতি ॥ 

তাহাই হউক' বলিয়া তাহারা সমুপবেশন করিলেন। তন্মধ্যে জীবলতনয় 

(১) তাৎপধা _দ্বাদশপ্রকার পুত্রের অতিরিক্ত '্ঘযামুষ্যায়ণ'ও একপ্রকার পুত্র। “এই 
পুর তোমার (জনকের ) ও আমার (গ্রহীতার ) উভয়েরই জলপিঙাদি দানে অধিকারী হউক', 
এই প্রকার সংকক্পূর্ধবক ধর্দমানুসারে গৃহীত পুত্র “দ্যামুস্ঝায়ণ' নামে কথিত হয়৷ এইবূপ পুক্র- 
গ্রহণ যুগ্নান্তরে ব্যবস্থিত ছিল। 

(২) তাৎপধ্য--তদ্বিষ্ঘ-সংবাদ' অর্থ যাহার যে বিদ্ভার অনুশীলন আছে, সেই বিষ্ভার 
অনুশীলনকারী অপরের সহিত তাহার বিজ্ঞেয় বিদ্বাবিষয়ে আলোচনা করা । সাংখ্যে ইহাকে 
সুহৃতপ্রাপ্তি বলিয়! নির্দেশ করিয়াছেন । তাহারা বলেন, নিজের মনে মনে যে সিদ্ধান্ত স্থির কর! 
হয়, তাহা ততক্ষণ পর্যাস্ত সিদ্ধান্ত বলিয়াই গ্রহণীয় নহে, যতক্ষণ তদ্বিষয়ে অভিজ্ঞ লোকের অনুমোদন 
নাহয়। তাহার কারণ এই যে, অনেক সময়ে বুদ্ধিদৌষে বিপরীত অর্থকেও প্রকৃত সিদ্ধান্ত বলয়! 
গ্রহণ করা হইয়া থাকে; বহুকালেও তাহার সেই দোষ উপলদ্ধি কর! সম্ভব হয় না, কিন্তু অপরে 


তাহার দোষ অনায়াসে দেখাইয়। দিতে পারেন । এইরপে স্বসিদ্ধীস্তগত সংশয়ও নিবৃত্ত হইয়া 
যায়, এবং ক্রমে তদ্বিষয়ে বিমল জ্ঞান উৎপন্ন হইতে থাকে । 


চে 


অষ্টমঃ খণ্ডঃ ] প্রথমোহধ্যায়ঃ ৯৭ 


প্রবাহণ বলিলেন, _প্রথমে আপনারা ছুইজনেই বিচার করুন, আমি রা্ষপদযেস 
বিচার শ্রবণ করিব 

শাহর-ভাষ্যম্‌।__-তথেত্যুন্ত! তে সমুপবিবিশ্ুঃ, হ উপবিষ্টবস্তঃ কিল। তত্র 
রাজ্ঞঃ প্রাগল্ভ্যোপপত্তেঃ স হ প্রবাহণে! জৈবলিরুবাচ ইতরৌ-_ভগবস্তো 
পুজাবন্তৌ অগ্রে পূর্ব বদতাম্‌। ব্রাঙ্গণর্োরিতি লিঙ্গাৎ রাজাসৌ ; যুবয়োব্রান্গ- 
ণয়োঃ বদতোর্বাচং শ্রোষ্যামি। অর্থরহিতামিত্যপরে বাচমিতি বিশেষণাৎ ॥৬৫॥২ 


আনন্দগিরিঃ।-_তত্রেতি নির্ধারণার্থে সপ্তমী । রাজ্ঞঃ প্রাগল্ভ্যোপপত্তেরিত্য- 
যুক্তং, তম্ত রাজত্বে হেত্বভাবাদিত্যাশঙ্ক্যাহ__ব্রাহ্মণয়োরিতীতি। পক্ষান্তরং 
বিশেষণসামর্থযাহথাপ্যালগীকরোতি-_অথেতি ॥৬৫॥২ 


ভাষ্যান্ুবাদ।__তীাহার! “তথাস্ত” বলিয়া তৎকালে উপবেশন করিলেন। 
তন্মধ্যে রাজার প্রগল্ভতা সম্ভবপর, এইজন্তই জীবলপুক্র প্রবাহণ (রাজা) 
অপর ছুই জনকে বলিয়াছিলেন-__ভগবান্‌ অর্থাৎ পুর্জনীয় আপনার! ছুইজনেই 
প্রথমে বিচার করুন, বাদ্দ-কারী (৩) আপনাদের ছুই ব্রাহ্মণের বাক্য আমি 
শ্রবণ করিব। কেহ কেছ বলেন যে, “বাচং এই বিশেষণ [ বুঝিতে হইবে 7, 
থাকায় “০ অর্থ--মর্থহীন (নিরর্থক ) শব্দ মাত্র। শিলক ও দাল্ভ্যকে 
ব্রাহ্মণ বলির! উল্লেখ করায় প্রবাহণের ক্ষত্রিরত্ব স্থচিত হইল ॥৬৫॥২ 

স হ শিলকঃ শালাবত্যশ্চৈকিতায়নং দাল্ভ্যমুবাচ--হন্ত 


্বা পুচ্ছানীতি, পুচ্ছেতি হৌবাচ ॥৬৫॥৩ 

সঃ (পুর্বোক্তঃ) শালাবত্যঃ শিলকঃ হ (কিল) চৈকিতায়নং দাল্ভ্যম্‌ 
উবাচ- হস্ত (ইতি অনুমতিজিজ্ঞাসায়াং যদি অনুমতিঃ ভবেৎ) ত্বা (ত্বাং) 
পৃচ্ছানি (প্র মিচ্ছামি ) ইতি; পৃচ্ছ (প্রশ্ন কুরু ) ইতি হু উবাচ (উক্তবান্‌ ) 
[ দ্বাল্ভ্য ইতি শেষঃ ]। 

শলাবতের পুত্র শিলক খষি চৈকিতায়ন দাল্ভ্যকে বলিলেন, যদ্দি অনুমতি 
(৩) তাঁৎপর্যা__কে“ন একটি তত্ব নির্ধারণ লইয়া যেবিচার করা হয়, তাহা চারিপ্রকার 
(১) বাদ, (২) জল্প, (৩) বিতর্ক, (৪) বিতঙা। কেবলই তত্ব নিরপণ করা যে 
বিচারের উদ্দেগ্ত, তাহাকে বাদ বলে। পক্ষ প্রতিপক্ষ কল্পনা করিয়! তন্বনিরূপণার্থ যে 
বিচার হয়, তাহাকে বলে 'জল্প'। তত্বনির্ণয়ের দিকে লক্ষ্য রাখিয়। যে, কেবপ্প নিজ নিজ 
মত সমর্থনের জন্য বিচার, তাহার নাম বিতর্ক। আর যেখানে তন্বনিরপণ উপলক্ষে কেবল 
পরপক্ষ থণ্ডন করাই প্রধান লক্ষ্য, নিজের কোনও মত থাকে না: তাহার নাম বিতণ্ডা-_ইহ। 
সর্বাপেক্ষ। নিকৃষ্ট । কেহ কেহ 'বিতর্ক' কথ।কে বিতগার অন্তর্গত করিয়া তিন প্রকার মাত্র 
কথা ভেদ স্বীকার করিয়া থাকেন। 


৪ 





৯৮ ছান্দোগ্যোপনিষতৎ। 


হয়, আমি তোমাকে এই প্রশ্ন করিতে ইচ্ছা করি। দাল্ত্য বলিলেন__ 
প্রশ্ন কর ॥৬৬৩ 
শাঙ্কর-তাষ্যম্।_উক্তয়োঃ স হু শ্রিলকঃ শালাবত্যঃ চৈকিতায়নং 


ঘালভ্যমুবাচ হস্ত যদ্যানুমত্তসে, ত্বা ত্বাৎ পৃচ্ছানি ইত্যুক্ত ইতরঃ পৃচ্ছেতি 
হছোবাচ ॥৬৬।৩ 


আনন্দগিরিঃ।-__রাজ্ঞ। যথোক্তেন প্রকারেণ উক্তয়োব্রন্গণয়োর্্মধধ্যে শালাবত্যে। 
দাল্ভ্যং প্রত্যুবাচেতি সম্বন্ধঃ ॥৬৬৩ 


ভাঘ্যান্ুবাদ ।-_উক্ত উভয়ের মধ্যে শালাবত্য শিলক চৈকিতায়ন 
দ্বাল্ত্যকে বলিলেন-_-যদ্ি অনুমতি কর, আমি তোমাকে জিজ্ঞাসা করিতে 
ইচ্ছ। করি; এই কথ! বলিলে পর, অপর (দ্বাল্ভ্য ) বলিলেন-__জিজ্ঞাসা 
কর ॥৬৬৩ 


কা সান্স! গতিরিতি, স্বর ইতি হোবাচ; স্বরস্ত কা 
গতিরিতি, প্রাণ ইতি হোবাচ; প্রাণস্ত কা গতিরিত্যন্নমিতি 
হোবাচ; অন্নস্ত কা গতিরিত্যাপ ইতি হোবাচ ॥৬৭॥৪ 

[ শিলকন্ত প্রশ্নম্‌ দাল্ভ্যন্ত চ তদৃত্তরমাহ_-কা” ইত্যাদিনা। ]__সাক্সঃ 
( সামাংশস্তোদগীথন্ত ) কা গতিঃ (পরম আশ্রয়ঃ)? স্বরঃ ( নিষাদ-গান্ধাররূপঃ, 
স্বরাআ্বকত্বাৎ সায় ইত্যাশয়ঃ ) ইতি (এতৎ)হ (কিল) উবাচ [দ্াল্ভ্য ইতি 
শেষঃ ]। স্বরস্ত কা গতি? ইতি [শিলক-প্রশ্নঃ]; প্রাণঃ ( পঞ্চবৃত্ত্যাত্বকঃ, 
প্রাণাধীনত্বাৎ ব্বরব্যবহারস্ত ) ইতি হ উবাচ [দ্বাল্ভ্যঃ]। প্রাণস্ত কা গতিঃ? 
ইতি [শিলক-প্রশ্নঃ 1; অন্নম্‌ [অন্নাধীনত্বাৎ প্রাণস্থিতেবিতি ভাবঃ] ইতি 
হ উবাচ [দাল্ভ্যঃ]| অনন্ত কা গতিঃ? ইতি [শিলক-প্রশ্নঃ]) আপঃ 
( জলানি, জলাধীনত্বাৎ অন্নোৎপত্তেঃ ) ইতি হ উবাচ [ দাল্ভ্যঃ ] ॥ 

শিলকের প্রশ্ন এবং দাল্ভ্যকর্তৃক প্রদত্ত তহৃত্তর কথিত হইতেছে__[ শিলক 
জিজ্ঞাসা করিলেন ] সামের অর্থাৎ প্রস্তাবিত সামাংশ উদ্গীথের ষথার্থ আশ্রয় 
কি? | দ্বাল্ভ্য ] বলিলেন_ন্বর অর্থাৎ গীতিময় সাম যখন নিষাদ-গান্ধারাদি- 
স্বরাত্মক, তখন স্বরই তাহার যথার্থ আশ্রয় । [ পুনঃ প্রশ্ন ]_-শ্বরের আশ্রয় কি? 
[ দ্বাল্ভ্য ] বলিলেন-_প্রাণ, [ কারণ, প্রাণের সাহায্যেই ত্বর অভিব্যক্ত হয় ]। 
[ পুরঃ প্রশ্ন 1 প্রাণের আশ্রয় কি? [দাল্ভ্য ] বলিলেন__অন্ন, [ কারণ, অন্ন 
দ্বারাই প্রাণের স্থিতি হয়] [গ্রশ্ন])_অন্নের আশ্রয় কি? [দাল্ভ্য] 
বলিলেন- জল, [ কেননা, জল হইতেই অন্নের উৎপত্তি 1 


অষ্টমঃ খণ্ডঃ ] প্রথমোহ্ধ্যায়ঃ | ৯৯ 


শাহ্কর-ভাষ্যম্‌।___লন্ধান্ুমতিরাহ-__কা সায়ঃ_ প্ররৃতত্বাদুদগীথন্ত, উদগীথো 
হি অন্রোপাস্তত্বেন প্রকৃতঃ; “পরোবরীয়াংসমুদগীথম্* ইতি চ বক্ষ্যতি; গতিঃ 
আশ্রয়ঃ পরায়ণমিত্যেতৎ। এবং পৃষ্টো দ্বাল্ভ্য উবাচ-_স্বর ইতি; স্বরাত্মুকত্বাৎ 
সায়ঃ যে! যদাত্বকঃ স তদগতিস্তদা শ্রয়শ্চ ভবতীতি যুক্তম্‌, মৃদাশ্রয় ইব ঘটাদিঃ। 
স্বরস্ত কা গতিরিতি, প্রাণ ইতি হোবাচ; প্রাণনিষ্পান্ো। হি স্বর, তন্মাৎ শ্বরস্ত 
প্রাণো গতিঃ। প্রাণন্ত কা গতিরিতি অন্নমিতি হোবাচ) অন্নাবন্টন্তে৷ হি প্রাণঃ; 
“গুধ্যতি বৈ প্রাণ খতেহন্নাং* ইতি শ্রুতেঃ, “অন্নৎ দাম” ইতি চ। অন্রস্ত কা 
গতিরিতি, আপ ইতি হোবাচ ; অপৃসম্তবত্বাদন্নস্ত ॥৬৭॥৪ 


আনন্দগিরিঃ |-__সামে। গতিরিত্যন্থরঃ ৷ সামশব্দার্থমাহ-_প্রকৃতত্বার্দিতি | তস্য 
পুর্বোত্তরগ্রন্থয়োঃ প্রকৃতত্বৎ প্রকটয়তি__উদ্গীথো হীতি | গতিশবন্ত ক্রিয়া বিষয়ত্বৎ 
ব্যাবর্তয়তি-_আশ্রম ইতি। গওপচারিকমাশ্রয়ং নিরন্ততি- পরায়ণমিত্যেতদ্দিতি। 
স্বরে! ধবনিভেদঃ, স কথমুদ্গীথস্ত গতিঃ ইত্যাশঙ্ক্যাহ__স্বরাতাকত্বাদ্িতি। তদ্‌- 
বাঞ্জকতয়া৷ তাশ্রয়নত্বেন তত্তাাত্ম্যাদ ভবতি স্বরস্তম্ত গতিরিত্যর্থঃ। সায়ঃ 
স্বরাত্মকত্েংপি কথং তদ্গতিত্বমিত্যাশঙ্ক্য দৃষটান্তেন পরিহরতি-_যে! যদ্াত্মুকইতি। 
প্রাণস্যান্নাবন্টম্তত্বে বাজসনেয়শ্রুতিৎ প্রমাণয়তি-_শ্ুষ্যতীতি । বংসস্থানীয়ন্ত প্রাণন্ত 
অন্নৎ দ্বাম বন্ধনমিতি চ শ্রুতেরিত্যর্থঃ। তা অন্নমহ্জত্ত' ইতি শ্রুতেরন্স্তাপ- 
সন্তবত্বং রষ্টব্যম্‌ ॥৬৭0৪ 

ভাষ্যান্ুবাদ ।__[ শিলক ] অনুমতি লাভ করিয়া বলিলেন-__সামের-__উদদগীথই 


এখানে উপান্তরূপে প্রস্তাবিত, এবং 'পরোবরীয়ান্, বলিয়া! পরেও [ উদ্গীথের কথা ] 
বল৷ হইবে ; অতএব, এখানে সাম অর্থ-_উদ্গীথ। সামের অর্থাৎ প্রস্তাবিত 
উদ্গীথের গতি-_আশ্রয় অর্থাৎ প্ররুষ্ট আশ্রয় স্থান কি? দাল্ভ্য এইরূপে জিজ্ঞাসিত 
হইয়া বলিলেন__স্বর ; অর্থাৎ নিষা প্রভৃতি স্বরই আশ্রয়; কেন না, স্বরই সামের 
আত্মা (প্রকৃত স্বরূপ ), যাহা ষদাতআ্বক, তাহ! যে তদ্‌গতি ও তাশ্রিত হয়, ইহা 
যুক্তিযুক্ত বটে, মৃত্তিকাশিত ঘটাদিই ইহার দৃষ্ান্তস্থল। স্বরের গতি বা আশ্রয় 
কি? [দাল্ভ্য ] বলিলেন-_প্রাণ; কারণ প্রাণই শ্বরসম্পাদক ; সুতরাং প্রাণই 
স্বরের আশ্রয়। প্রাণের আশ্রয় কে? [দাল্ভ্য ] বলিলেন_ অন্ন; কারণ, 
অন্নই প্রাণের বিধারক ; যেহেতু শ্রুতি বলিতেছেন-_অন্নের অভাবে প্রাণ শু 
হইয়। যায় এবং “অন্নই প্রাণ-বন্ধন”। অন্নের আবার আশ্রয় কে? [দ্বাল্ভ্য] 
বলিলেন-_-জল ; কারণ, জলেই অন্নের উৎপত্তি ॥৬৭।৪ 


অপাং কা গতিরিত্যমৌ লোক ইতি হোবাচ, অমুষ্য 
লোকম্ত কা গতিরিতি, ন স্বর্গং লোকমতিনয়েদিতি হোবাচ ; 


ডঃ ছান্দোগ্যোপনিষৎ। 


স্বর্গ বয়ং লোক সামাভিসংস্থাপয়ামঃ স্ব্গসপ্তস্তাব₹ হি 
সামেতি ॥৬৮।৫ 

[ পুনশ্চ শিলক আহ ]_-অপাৎ ক! গতিঃ? ইতি, অসৌ লোকঃ (স্বর্গ- 
লোকঃ বষ্্যৎপাদকত্বাৎ ) ইতি হ উবাচ [দ্বাল্ভ্যঃ ]| অমুষ্য লোকন্ত; 
(স্বর্থলোকন্ত ) কা গতিঃ? ইতি, [দাল্ভ্যঃ] উবাচ- স্বর্গ, লোৌকম্‌ অতি 
( অতিক্রম্য, ততোংপৃয্ধং কিঞ্চিৎ আশ্রয়ান্তরং) ন নয়েৎ [সাম ইতি শেষঃ]? 
হি [ যম্মাৎ] সাম স্বর্গসংস্তাবং (স্বর্গরূপেণ সংস্তাবো মস্ত, তৎ তথা ), ইতি 
( হেতোঃ ) বয়ং সাম ( উদ্গীথং ) স্বর্ণ, লোকম্‌ অভিসংস্থাপয়ামঃ ; (স্বর্গলোক- 
প্রতিষ্ঠমেব সাম জানীম ইত্যর্থ; )। 

শিলক পুনশ্চ জিজ্ঞাসা করিলেন-_-জলের প্রকৃষ্ট আশ্রয় কি? [দাল্ভ্য ] 
বলিলেন__-এই লোক অর্থাৎ ন্বর্থলোক। এই লোকের আবার আশ্রয় কে? 
[ দাল্ভ্য বপিলেন ]_ ন্বর্ঁলোক অতিক্রম করিয়! অন্থাত্র সামকে লইয়া যাইবে 
না, অর্থাৎ স্বর্গাতিরিক্ত স্থানে সামের অবস্থিতি চিন্তা করিবে না) আমরা 
সামকে ন্বর্গলোকেই 'প্রতিষ্ঠিত বলিয়া! জানি; কারণ, স্বর্গরূপেই সামের স্তৃতি 
করা হইয়া থাকে ॥ 

শাহ্কর-ভাষ্যম্‌।-_অপাং কা গতিরিতি, অসৌ লোক ইতি হোবাচ; অমুক্মাৎ 
হি লোকাত বৃষ্টিঃ সম্ভবতি। অমুষ্য লৌকস্ত কা গতিরিতি পৃষ্টে৷ দাল্ভ্য উবাচ__ 
্বগ্মমুৎ লোকমতীত্যা শরপ্ান্তরং সাম ন নয়েৎ কম্চিদিতি হ উবাচ আহ) অতো 
বয়মপি স্বর্গং লোৌকৎ সাম অভিসংস্থাপয়ামঃ; স্বর্গলোকপ্রতিষ্ঠং সাম জানীম 
ইত্যর্থঃ। স্বর্গনংস্তাবং স্বর্গত্বেন সংস্তবনৎ সংস্তাবো যস্ত, তৎ সাম স্বর্ণসংস্তাবং ; 
হি যন্মাৎ “ম্বর্গে। বৈ লোকঃ সাম বেদ” ইতি শ্রুতিঃ ॥৬৮।৫ 

আনন্দগিরিঃ।__কথমপামসৌ লোকে গতিঃ, তত্রাহ__অমুষ্মার্দিতি। ইতি 
পৃষ্টে! দাল্ভ্য উবাচ হেতি সন্বন্ধঃ। তত্র চ্ছন্দসি কালনিয়মাভাবমভিপ্রেত্য ক্রিয়াপদ্ং 
ব্যাকরোতি--আহেতি। যগ্ভপি পরে! নাস্তাশয়াস্তরং প্রতিপদ্ভতে, তথাপি ত্বয়! তদ্‌ 


বাচ্যমেব, ইত্যাশঙ্ক্যাহ_-অত ইতি। অতঃশব্বার্থমেব ক্ফোরয়তি-__শ্বর্গেতি | 


তম্মাৎ স্বর্গলো কপ্রতিষ্ঠং সামেতি পর্বে্ণ সমবন্ধঃ | সর্গসংস্তাবং সামেত্যত্র প্রমাণমাহ 
_স্বর্গইতি ॥৬৮া৫ 


ভাষ্যান্ুবাদ্ ।__[ শিলক পুনশ্চ জিজ্ঞাসা করিলেন-- ] জলের গতি কি? 
[ দ্বাল্ভ্য |] বলিলেন_-এঁ লোক অর্থাৎ শ্বর্গলৌক; কারণ, প্র লোক হইতেই 
বৃষ্টি লমুৎপন্ন হয়। ত্ী লোকের আবার গতি কি? এই প্রশ্নের পর দাল্ভ্য 


অষ্টমঃ খণ্ডঃ] প্রথমোহধ্যায়ঃ। ১০১ 


বলিলেন-_-কেহই এই স্বর্গলোক অতিক্রম করিয়া অপর আশ্রয়ে সামকে লইয়া 
যাইবে না, অর্থাৎ স্বর্গলোকই সামের প্ররুত আশ্রয়স্থান, অন্তত্র তাহার অবস্থিতি 
চিন্তা করিবে না) ইহ। বলিয়। থাকেন। অতএব, আমরাও ন্বর্গলোকেই সামকে 
সংস্কাপিত করিয়! থাকি, অর্থাৎ জামকে স্বর্গপ্রতিষ্ঠ বলিয়াই জানি। ন্বর্গ- 
সংস্তাব' অর্থ স্বর্গরূপে যাহার সংস্তাব অর্থাৎ স্ততি করা হয়, তাহাই স্বর্থসংস্তাব 
দাম; কেননা, শ্রতি বলিয়াছেন_-সামকে 'ন্বর্ঁলোক বলিয়াই 
জানেন* 0৬৮॥৫ 


তত হ শিলকঃ শীলাবত্যশ্চৈকিতায়নং দাল্ভ্যমুবাচ, 
অপ্রতিষ্ঠিতং বৈকিল তে দ্রাল্ভ্য সাম; যক্ত্বেতহি ক্রয়ান্ম ধা 
তে বিপতিষ্যতীতি মুর্ধা তে বিপতেদিতি ॥৬৯॥৬ 


শালাবত্যঃ শিলকঃ তং ( পৃর্বোক্তৎ ) চৈকিতায়নং দাল্ভ্যম্‌ উবাচ ( পপ্রচ্ছ ) 
__হে দ্াাল্ভ্য, তে (তব, ত্হৃক্তমিত্যর্থঃ) সাম কিল (শাস্ত্রবাক্যম্মারকম্‌ ) 
অপ্রতিষ্ঠিতৎ (অলবস্থিতিকং ) বৈ (এব)। যঃ (বাদী) তু (পুনঃ) এতহি 
(এতন্মিন কালে) [ এবম্‌ অপ্রতিষ্ঠিতন্ত সায়ঃ প্রতিষ্িতত্ববাদেন মিথ্যাবাদাপরাধিনং 
ত্বাং] ব্রপ্াৎ ( কথয়েৎ)_তে (তব) যুদ্ধ! (শিরঃ) বিপতিষ্যতি (পতিতৎ 
ভবিষ্যতি ) ইতি; [তহি] তে (তব দ্বাল্ভ্যস্ত) মুর্ধী বিপতেৎ (অমশ্তমেব 
পতেদ্িত্যর্থঃ )॥ 

শালাবত্য শিলক চৈকিতায়ন দাল্ভ্যকে বলিলেন- হে দাল্ভ্য, তোমার কথিত 
সাম নিশ্চয়ই অপ্রতিষঠিত রহিল; [তুমি অপ্রতিষ্ঠিত সামকে প্রতিষ্ঠিত বলিয়। 
অপরাধী হইয়াছ; অতএব ] যে কোনও লোক যদ্দি বলে যে, “তোমার মন্তক 
পতিত হইবে”, [ তাহ! হইলে নিশ্চয় ] তোমার মস্তকটি পড়িয়া যাইবে ॥ 

শাঙ্গর-ভাষ্মম্‌।-_-তম্‌ ইতরঃ শিলকঃ শালাবত্যশ্চৈকিতায়নং দাল্ভ্যমুবাচ-_ 
অপ্রতিষ্ঠিতমসংস্থিতং পরোবরীয়স্ত্বনোসমাপ্তগতি সামেত্যর্থঃ। বৈ ইত্যাগমৎ 
স্মারয়তি, কিলেতি চ, দাল্ভ্য ; তে তব সাম। বস্তু অসহিষুঃঃ সামবিৎ, এতহি 
এতশ্মিন্‌ কালে ব্রায়াৎ কশ্চিং__বিপরীতবিজ্ঞানম্__অপ্রতিষ্ঠিতৎ সাম প্রতিষ্ঠিত মিতি 
এবংবাদাপরাধিনে! সুর্ধা শিরন্তে বিপতিষ্যিতি বিস্পষ্টং পতিষ্যাতি ইতি। এবমুক্তন্তা- 
পরাধিনঃ তথৈব তৎ বিপতেৎ ন সংশয়: 3 ন ত্বহ ব্রবীমীত্যতি প্রায়ঃ ॥ 

নু মূর্ধপাতাহৎ চেদ্পরাধং কৃতবান্। অতঃ পরেণান্ক্তস্তাপি পতেৎ মুর্ধা; 
ন চেদদপরাধী, উক্তস্তাপি নৈব পততি; অন্যথ। অকৃতাভ্যাগমঃ কৃতনাশশ্চ 
স্তাতাম্‌। নৈষ দ্বোষঃ; কৃতন্ত কর্মণঃ শুভাশুভন্ত ফলপ্রাপ্তের্দেশকালনি মিত্তা- 
পেক্ষত্বাৎ । তত্রৈবং সতি মুর্ঘপাতনিমিত্তস্তাপি অজ্ঞানম্ত পরাভিব্যাহারনিমিতা- 
পেক্ষত্বমিতি ॥৬৯॥৬ 


১০২ ছান্দোগ্যোপনিষৎ। 


আনন্দগিরি:।-_উপদেশপারম্পর্য্যমাগমঃ; যত কৃতকৎ তর্দনিত্যমিতি স্বর্গ 
্তান্তবত্ধাৎ ন পরার়ণত্বৎ সম্ভবতীত্যাশয়েনাহ-_কিলেতি চেতি। যথোক্তৎ স্তায়ং 
হুচয়তীতি শেষঃ| ন্যায়াগমাভ্যামপ্রতিষ্ঠিতৎ তে সামেত্যুপসংহরতি-_দাল্ভ্যেতি । 
স্ব প্রতিঠিতং সামেতি জ্ঞানে দোষং দর্শরতি__যন্তিতি। অসহিফুন্রিখ্যাবচনমসহমানঃ 
সঙ্গতি যাবং। এতম্মিন কালে মিথ্যাবচনাবস্থায়া মিত্যর্থঃ। বিপরীতং বিজ্ঞানৎ 
যন্য স তথোক্তঃ, তং প্রতীতি বিগ্রহঃ। তদেব বিপরীতজ্ঞানমভিনয়তি__ 
অগ্রতিষ্ঠিতমিতি। সামাপ্রতিষ্িতং প্রতিষ্ঠিতমিতি বিপরীতজ্ঞানং প্রতি কশ্চিদ্‌ 
ব্রয্নার্দিতি সম্বন্ধ; । তর্দীয়বচনমেব দর্শরতি_এবমিতি । স তথা কথয়তু, মম তু 
কিৎ স্তারিত্যাশঙ্ক্যাহ-__এবমুক্তম্তেতি । তখৈব বিছুষঃ শাপবাক্যান্গসারেণেতি 
যাবং। তদ্িতি শিরোনিরুক্কিঃ | শাপদানায় প্রবৃত্ত্বয়মিতি শঙ্কা বারয়তি__ 
ন ত্বিতি। মুদ্ধপাতোপন্াসানর্থক্যমাশঙ্কতে__নন্থিতি। অপরাধাভাবে২পি 
পরোক্তিবশান্ম,দ্ধপাতে দোষমাহ__অন্তথেতি | সতি চাঁপরাধে পরোক্িবৈধরয্যানমদধ- 
পাঁতাভাবে দোষ কথয়তি-_কুতেতি । অপরাঁধন্ত মুর্ধপাতিহেতোরপি সহকা ধ্য- 
পেক্ষত্বাদ ভিব্যাহরণং নানার্থকমিত্যুত্তরমাহ__নৈষ দোষ ইতি। কর্ণঃ শুভাদেরা- 
চরিতন্ত নিমিত্তাপেক্ষরা ফলহেতুত্বেহপি প্ররুতেহপরারধিনি কুতে। ব্যবহরণাপেক্ষ। 
ইত্যাশঙ্কাহ-_তত্রেতি। তত্র শুভাদৌ কর্মণ্যেব নিমিত্তাপেক্ষয়া ফলপ্রদে 
সতীত্যর্থঃ। ইতি পরাভিব্যাহরণমর্থবদিতি শেষঃ ॥৬৯৬ . 

ভাষ্যান্বাদ ।-_শলাবতের পুভ্র শিলক নামক অপর এক খধি সেই 
চৈকিতায়ন দাল্ভ্যকে বলিলেন--সাম হইতেছে অপ্রতিষ্ঠিত অর্থাৎ অনাশ্রিত ; 
অর্থাৎ পরোবরীয়ত্ব ( সর্বোত্তমত্ব ) নিবন্ধন উক্ত সামের গতি ব! আশ্রয় স্থান 
কোথাও সমাপ্ত হয় না; “বৈ” এবৎ “কিল” এই উভয় পদই অনুকূল শাস্- 
প্রমাণের অস্তিত্ব ম্মরণ করাইয়। দিতেছে, অর্থাৎ মনে করিয়া! দেখ, সামের 
অপ্রতিষ্টিতত্ব-বোধক শাস্ত্র আছে। যে কোনও সামবিৎ ব্যক্তি অপহিষণণ হইয়া 
_ উক্ত প্রকার অনুচিত বাক্য সহা করিতে না পারিয়া, এই সময় যদি বিপরীত- 
জ্ঞানসম্পন্ন তোমাকে বলে যে, “হে দ্াল্ভ্য, অপ্রতিষ্ঠিত সামকে প্রতিষিত করায়, 
তোমার অপরাধ হইয়াছে; অতএব এবংবিধ অপরাধী তোমার মন্তক নিপতিত 
হইবে অর্থাৎ বিস্পষ্টরূপে পড়িয়া! যাইবে | [ তাহা হইলে ] উক্তপ্রকার অপরাধীর 
মস্তক নিশ্চয়ই পড়িবে, সংশয় নাই; অভিপ্রায় এই যে, আমি কিন্তু তাহা 
বলিতেছি ন1। 

ভাল, মন্তকপাতের উপযুক্ত অপরাধ যদি করিয়া থাকে, তাহা হুইলে 
অপরে না বলিলেও আপন! হইতে মস্তক থসিয়া পড়িবে; আর যদি তাদৃশ 
অপরাধ ন1 করিয়া থাকে, তাহা হইলে এ্ররূপ বলিলেও পড়িবে না; ইছা! না 
হইলে ত “অক্কতাভ্যাগম্‌, অর্থাৎ অরুত কর্মের ফলপ্রাণ্তি, আর “'কৃতনাশ”, 
অর্থাৎ কৃতকর্মের বৈফল্য, এই ছুইটি দোষ আসিয়া পড়ে । না,_এ দোষ 
হয় না? স্বন্কৃত শুভাশুভ কার্ম্বের যে, ফলপ্রাণ্ডি, তাহাও উপযুক্ত দেশ, কাল 
ও নিমিত্ত-সাপেক্ষ, (উপযুক্ত দেশ, কাল ও নিমিত্ত না পাইলে, সেই ফল 


অষ্টমঃ খণ্ড ] প্রথমোহধ্যায়ঃ। ১০৩ 


প্রকাশ পায় না)। ফলপ্রাপ্তি বিষয়ে যখন ইহাই নিয়ম, তখন (বুঝিতে 
হইবে ), মন্তকপতনের নিমিত্বীভৃত অজ্ঞান ও পরোক্তিকূপ নিমিত্ত উভয়ই 
অপেক্ষিত; অর্থাৎ অজ্ঞানই মন্তকপাতের নিমিত্ব সত্য, কিন্তু তাহাও আপনার 
কার্য্যসম্পাদ্দনে অপরের উক্তির অপেক্ষা করে, নিরপেক্ষভাবে পারে না ॥৬৯]৬ 


হন্তাহমেতভ্ভগবত্তো বেদানীতি, বিদ্ধীতি হোবাচ, অমুয্য 
লোকস্ত কা গতিরিত্যয়ং লোক ইতি হৌবাচ, অস্ত লোকস্য 
কা গতিরিতি ন প্রতিষ্ঠাং লোৌকমতি নয়েদিতি হোবাচ, 
প্রতিষ্ঠাং বয়ং লোকশ্ সামাভিসশ্স্থাপয়ামঃ, প্রতিষ্টাসশুস্তাব্‌ 
হি সামেতি ॥৭০॥৭ 

[ এবমভিহিতঃ দাল্ভ্য আহ-_“হস্তাহম্» ইত্যার্দি।] হস্ত (ভোঃ) অহম্‌ 
এরতৎ (সামপ্রতিষ্ঠাতত্বম) ভগবত্তঃ (ভগবতঃ__-ভবতইতি যাবৎ) বেদানি 
(জানীয়াম্‌) ইতি। বিদ্ধি (জানীহি) ইতি উবাচ (উত্তবান্) (শালাবত্য 
ইতি শ্রেষঃ)। “অমুষ্য লোকস্ত (ন্বর্গলোকস্ত ) কা গতিঃ (প্রতিষ্ঠী--স্থিতি- 
হেতুঃ)? &ইতি [দাল্ভ্যেন পৃষ্টঃ শালাবত্যঃ ] উবাচ ( উক্তবান্‌)_অয়ং 
(দৃণশ্তমানঃ) লোকঃ (পৃথিবীত্যর্থ;ঃ)। অন্ত লোকম্ত ( পৃথিব্যাঃ) কা গতিঃ, 
( প্রতিষ্ঠা)? [ইতি দাল্ভ্যেন পৃষ্টঃ শালাবত্যঃ ] উবাচ- প্রতিষ্ঠাং লৌকথ 
(স্থিতিহেতুত্বেন অভিমতম্‌ ইমৎ পৃথিবীলোকং)ন অতি নয়ে, (অতীত্য ন 
নয়েৎ সাম ইতি শেষঃ) ইতি। বয়ং প্রতিষ্ঠাং লোকৎ সাম অভিসংস্থাপয়ামঃ 
( পৃথিব্যাং লোকে সাম সম্যক্‌ সংস্থাপয়ামঃ ); ছি (যম্মাৎ) সাম প্রতিষ্ঠাসংস্তাবং, 
প্রতিষ্ঠাত্বেন পৃথিবীরূপেণ সংস্তাবঃ স্ততিঃ যস্ত, তৎ তথা ), ইতি ॥ 

এইরূপ অভিহিত হইয়া দ্বাল্ভ্য বলিলেন-_ মহাশয় সাম যাহাতে (প্রতিষ্ঠিত), 
তাহা! আমি আপনার নিকট হইতে জানিতে চাই; শালাঁবত্য বলিলেন_ জান । 
[ দবাল্ভ্য জিজ্ঞাসা করিলেন, ] এ স্বর্গলোকের প্রতিষ্ঠা কি? [ শালাবত্য ] 
বলিলেন__এই পৃথিবীলোক 7 [দ্বাল্ভ্য জিজ্ঞাসা করিলেন 1- ইহার গতি কি? 
[ শালাবত্য ] বলিলেন-_-সামকে এই প্রতিষ্ঠালোক (পৃথিবীকে ) অতিক্রম 
করিয়! লইয়। যাইবে না; আমরা সামকে পৃথিবীলোকেই সংস্থাপিত করিয়া 
থাকি; কারণ পৃথিবীপ্রতিষ্ঠ বলিয়াই উক্ত সামের স্ততি হইয়া থাকে ॥ 

শাঙ্কর-ভাষ্যম্‌।-_-এবমুক্কে। ঘাল্ভ্য আহ-হস্ত অহমেতদ্‌ ভগবস্তঃ ভগবতঃ 
বেদানি ষত্প্রতিষ্ঠং সাম, ইত্যুক্তঃ প্রত্যুবাচ শালাবত্যঃ-_বিদ্ধীতি হোবাচ। 


১৩৪ ছান্দোগ্যোপনিষৎ। 


অমুষ্য লোকম্ত কা গতিরিতি পৃষ্টো৷ ঘ্বাল্ভ্যেন শালাবত্যঃ 'অয়ং লোক£ ইতি 
ছোবাচ; অয়ং হি লোকো যাগ-দান-হোমার্দিভিরমুৎ লোকৎ পুষ্যতীতি ; “অতঃ 
প্রদানং দেবা! উপজীবস্তি ইতি হি শ্রুতয়ঃ। প্রত্যক্ষং ছি সর্বভূতানাং ধরণী 
প্রতিষ্ঠেতি; অতঃ সায়্োহপ্যয়ং লোকঃ প্রতিষ্েবেতি যুক্তম্‌। অন্ত লোকস্ত কা 
গতিবিত্রাক্ত আহ শালাবত্যঃ__ন প্রতিষ্ঠ।ং ইমং লোকমতীত্য নয়েৎ সাম কশ্চিৎ। 
অতো] বয়ৎ প্রতিষ্ঠাং লোক সাম অভিসংস্থাপয়ামঃ; যম্মাৎ প্রতিষ্ঠাসংস্তাবং হি 
প্রতিষ্ঠাত্বেন সংস্তুতৎ সামেত্যর্থঃ; ইয়ং বৈ রথন্তরম্* ইতি চ শ্রুতিঃ 0৭০1৭ 

আনন্দগিবিঃ|- হস্তেত্যাি ব্যাকরোতি-_-এবমিতি । কথমমুষ্য লোকম্ত 'এত- 
ল্লোকপ্রতিষ্টত্ব, তদ্বাহ__অয়ং লোক ইতি। আদ্দিশবঃ শ্রাদ্ধাদিসংগ্রহার্থঃ। তত্রৈব 
শ্রুতিং প্রমাণয়তি__ইতীতি | অম্মাল্লোকাৎ প্রদ্ধীয়মানং চরুপুরোডাশাি অশ্রিদ্ধারা 
উপজীবস্তি দেব! ইতি শ্রোতী প্রসিদ্ধিরিত্যর্থঃ। ভবতু পরং লোকৎ প্রতি প্রতিষ্ঠাত্ব- 
মন্ত লোকন্, তথাপি কথময়ং লোকঃ সাম্নঃ প্রতিষ্ঠেত্যাশঙ্ক্যাহ__প্রত্যক্ষং হীতি। 
পৃথিব্যাঃ সর্বাণি ভূতানি প্রতি প্রতিষ্ঠাত্বে ফলিতমাহ__অতইতি। সায়োইপি 
সর্বান্তর্ভাবাদিত্যর্থ; । তথাপি প্রতিষ্ঠান্তরং ত্বয়া বাচ্যমিত্যাশঙ্ক্যাহ__-অতোবয়মিতি। 
যম্মাদেতল্লোক প্রতিষ্ঠাত্বেন সংস্ততৎ সাম, তম্মাদিদৎ সাম প্রতি এতমেব লোকং 
প্রতিষ্ঠাৎ জানীম ইতি যোজনা । কথৎ প্রতিষ্ঠাত্বেন সামত্বাবিশেষাৎ গঈথিব্যা সাম 
সংস্তশুমিত্যাশঙ্ক্যাহ__ইয়মিতি | ইয়ং বৈ রথন্তরশব্দবাচ্যস্ত পৃথিবীত্বেন স্ততত্বাৎ 
উদগাথন্তাপি সামত্বাবিশেষাৎ পৃথিব্যাত্বত্বং সম্তাব্যত ইত্যার্থ; ৭০1৭ 

ভাষ্যাবাদ।-_দবাল্ভ্য এইরূপ অভিছ্িত হুইয়া বলিলেন-_ভাল, সাম যাহাতে 
প্রতিষ্ঠিত, তাহা আমি ভগবানের (আপনার ) নিকট জানিতে চাই; এইরূপ 
অভিহিত হইয়া শালাবত্য বলিলেন, “বিদ্ধি'-_জান। এ লোকের (্বর্ণের ) গতি 
(প্রতিষ্টা) কি? দাল্ভ্যকর্তক এইরূপ জিজ্ঞাসিত হইয়া! শালাবত্য বলিলেন-__এই 
লোক, অর্থাৎ এই পৃথিবীলোক ; কারণ, এই পৃথিবী লোকই যাগ, দান ও হোমাঁদি 
ক্রিয়া দ্বারা এ স্বর্গলোককে পোষণ করিয়া থাকে, এইরূপ শ্রুতিও আছে, “দেবগণ 
এই লোক হইতে প্রদত্ত বস্তু উপভোগ করেন, । সর্বভূতের পৃথিবীই প্রতিষ্ঠা__ 
ইহা প্রত্যক্ষ-সিদ্ধ। অতএব, সামেরও যে, এই লোকই প্রতিষ্ঠা, ইহা যুক্তিযুক্ত । 
এই লোকের আবার গতি কি? ইহা জিজ্ঞাসিত হইয়া! শালাবত্য বলিলেন-_ 
কেহই সামকে প্রতিষ্ঠাভৃত এই লোক অতিক্রম করিয়া লইয়া! যাইবে না। এই 
কারণে আমরা সামকে প্রতিষ্ঠলোকে সংস্থাপিত করিয়া থাকি; যেহেতু এই লাম 
প্রতিষ্ঠাসংস্তাব অর্থাৎ প্রতিষ্ঠারপেই সম্যক্‌ স্ত। “এই পৃথিবীই রথস্তর (লাম) 
এইরূপ অন্ত শ্রুতিও আছে ॥৭০1৭ 


অষ্টমঃ খণ্ডঃ ] প্রথমোহধ্যায়ঃ। ১০৫ 


তণ হু প্রবাহণে * জৈবলিরুবাচ, অন্তবদবৈ কিল তে 
শীলাবত্য সাম; য্তহি ক্রয়ন্মর্ধা তে বিপতিষ্যতীতি, মূর্দা 
তে বিপতেদিতি। হন্তাহমেতন্তগবত্তো বেদানীতি, বিদ্ধীতি 
হোবাচ ॥৭১।৮ 
ইতি প্রথমাধ্যায়ন্ত অষ্টম: খণ্ডঃ ॥৮| 
প্রবাহণঃ নাম জৈবলিঃ (জীবলপুত্রঃ ) তং (শালাবত্যং ) হ (কিল) উবাচ 
( উক্তবান্‌)--হে শালাবত্য, তে (তব) সাম কিল অন্তবৎ (ন অনন্তং) বৈ 
(এব); ষঃ তু (পুনঃ) | এবমনুচিতার্থ, বাক্যম্‌ অসহিষ্ণু সন্] এতহি 
(ইদ্রানীং) ব্রয়াৎ ( কথয়েৎ)তে (তব) মুর্ধা (শিরঃ) বিপতিষ্যতি” 
(বিস্পষ্টং পতিষ্যতি) ইতি; [তহি তে তব) মুর্ধা বিপতেৎ (অবশ্তমেব 
পতেৎ ), [ন ত্বহমেবৎ ব্রবীমি ইত্যাশয়ঃ]। [ অনন্তরং শালাবত্য উবাচ-] 
হস্ত ( ওৎন্থুক্যে) অহৎ ভগবত্তঃ ( ভবতঃ সকাশাৎ ) এতৎ (ন্ুপ্রতিষ্ঠৎ সাম) 
বেঘানি (জানীয়াম্‌) ইতি; [ প্রবাহণঃ ] উবাচ-_বিদ্ধি (জানীহি ) ইতি॥ 
প্রবাহণনামক জৈবলি সেই শালাবত্যকে বলিলেন-__হে শ্রালাবত্য, তোমার 
এই সাম ত নিশ্চয়ই অন্তবৎ, (অনন্ত নহে); যদি কোনও লোকে এ সময়ে বলে 
যে 'তোমার মস্তক গড়িয়া যাইবে”; তাহ! হইলে নিশ্চয়ই তাহা পড়িবে । 
[ শালাবত্য বলিলেন,] বেশ, আমি ভগবানের (আপনার ) নিকট হইতে ইহ 
জানিতে চাই; তিনি বলিলেন জান ॥ 
শাহ্কর-ভাষ্যম্‌।_-তম্‌ এবমুক্তবস্ত, হ প্রবাহণো জৈবলিরবাচ-_ অন্তবৎ 
বৈ কিল তে শালাবত্য সামেত্যা্ি পূর্ববৎ। ততঃ শালাবত্য আহ-_হস্তাহম্‌ 
এতভ্তগবত্তে। বেদানীতি; বিদ্ধি ইতি হোবাচ ইতরঃ 0৭১1৮ 
ইতি প্রথমাধ্যায়স্ত অষ্টম-খণ্ড-ভাষ্যম্‌॥৮| 
আনন্দগিরিঃ। হস্তাহমেতদিত্যত্রানস্তৎ সামৈতদিত্যুচ্যতে ॥৮। 
ইতি প্রথমাধ্যায়স্ত অষ্টমঃ খণ্ড2॥৮॥ 
ভাষ্যান্ুবাদ।_-শালাবত্য এইপ্রকার বলিলে পর, প্রবাহণনামক জৈবলি 
তাহাকে বলিলেন, “হে শালাবত্য” তোমার কথিত সাম নিশ্চয়ই অন্ত», 
ইত্যাদির অর্থ পূর্বশ্রতির স্তায়। অনন্তর শালাবত্য হর্ষ-সহকারে বলিলেন__ 


আপনার নিকট হইতে আমি ইহা (সামপ্রতিষ্ঠা) জানিতে চাই। অপর 
(প্রবাহণ ) বলিলেন,_জানুন ॥৭১৮ 


প্রথমাধ্যায়ে অষ্টম খণ্ডের ভাষ্মানুবাদ সমাপ্ত ॥৮| 


প্রথমাধ্যায়স্ 


নবম? খণ্ডঃ। 


অস্ত লোকম্ত কা গতিরিত্যাকাশ ইতি হোবাচ ; সর্ববাণি হ 
বা ইমানি ভূতান্াকাশাদেব সমুৎপদ্ন্ত আকাশং প্রত্যস্তং 


য্ত্যাকাশো হোবৈত্যে জ্যায়ানা কাশঃ পরাদ্মণম্‌ ॥৭২॥১ 

| ন্ধান্মমৃতিঃ শালাবত্য আহ] অন্ত লোকন্ত (পৃথিব্যাঃ) কা গতিঃ 
(প্রতিষ্ঠা)? ইতি) আকাশঃ [ গতিঃ ] ইতি হ (এ্রতিহে) উবাচ [ প্রবাহণ 
ইতি শেষঃ]| বৈ (যন্াৎ) সর্বাণি ভূতানি (স্থাবরঞ্ঙ্গমানি) আকাশাৎ 
এব লমুৎপপ্ন্তে ( জায়স্তে ), আকাশৎ প্রতি অস্তৎ যন্তি (আকাশে বিলীয়ন্তে ) 
হি (যন্মাৎ) আকাশঃ এব (নিশ্চয়) এভ্যঃ (সর্বেভ্যঃ ভূতেভ্যঃ ) জ্যায়ান্‌ 
€ মহত্তরঃ)) [তম্াদ্‌ হেতোঃ] আকাশঃ [এব] পরায়ণম্‌ (পরমা প্রততিষ্ঠ 
ইত্যর্থঃ)। 

 প্রবাহণের নিকট অনুমতি প্রাপ্ত হইয়া শালাবত্য জিজ্ঞাসা করিলেন ]- 
এই লোকের গতি (আশ্রয়) কি? [প্রবাহণ ] বলিলেন_ আকাশ । কারণ, 
স্থাবরজমাত্মুক সমস্ত ভূত এই আকাশ হইতেই উৎপন্ন হয়, আকাশেই বিলীন 
হয়, এবং যেহেতু আকাশই সর্বাপেক্ষা অতিশয় মহান্‌, অতএব, আকাশই পরম 
আশ্রয় “ 

শাঙ্কর-ভাষ্মম্‌।_অনুজাত আহ-_অন্ত লোকন্ত কা গতিরিতি, আকাশ ইতি 
হোবাচি প্রধাহণঃ। আকাশ ইতি চ পর আত্ম, "আকাশে বৈ নাম ইতি 
শরুতেঃ) তন্ত হি কর্ধ সর্বভৃতোৎপাদকতবমূ, তত্সিন্েৰ হি ভৃতপ্রলয়ঃ, “তং 
তেজোইস্জত।” 'তেজঃ পরস্তাং দেবতায়াম্‌ ইতিৎ হি বক্ষ্যতি। সর্ধাণি হ 
বৈ ইমানি ভূতানি স্থাবরজঙমানি আকাশাদেব সমুৎ্প্ান্তে ; তেজোজলাদিক্রমেণ 
সামর্থ্যাৎ;) আকাশং প্রতযন্তং যন্তি প্রণয়কালে তেনৈব বিপরীততক্রমেণ ; হি 
ন্মাৎ আকাশ এবৈভ্যঃ সর্কেভ্যো ভূতেভ্যো জ্যায়ান্‌ মহত্তরঃ) অতঃ সর্কেষাং 
কতালাং গরম্‌ অয়নং পরায়ণ প্রতিষ্ঠা ত্রিফপি কালেধিত্থ; ॥৭২|১ 


নবমঃ খওঃ | গ্রথমোহ্ধ্যায়ঃ | হি 


আনন্দগিরিঃ।-_আকাশশবস্ত ভূতাকাশবিষয়ত্বৎ ব্যাবত্ত্য পরমাত্মবিষয়ত্বং 
বাক্যশেষবশাৎ দর্শয়তি--আকাশ ইতি চেতি। কিঞ্চ, পরস্তাত্বনঃ সর্বভূতোৎ- 
পাদকত্বং কর্ম্েতি বেদাস্তমর্ধ্যাদা ; তদিহাকাশে শ্রতং, তথাচ পরমাট্মৈবাকাশশব। 
ইত্যাহ__তন্ত হীতি। কিঞ্চ, পরশ্মিশ্নেব ভূতানাং প্রলয়ঃ, স চাত্রাকাশে শ্রুতন্তন্মাৎ 
পর এবাত্মাকাশ ইত্যাহ-__তশ্মিন্নেবেতি ৷ সর্কবোৎপাদ্রকত্বৎ পরস্ত কর্েত্যত্র মানমাহ 
_তত্তেজোইস্থজতেতি । পরশ্মিন্নেব লয়ো ভূতানামিত্যত্রাপি মানমাহ- _তেজ- 
ইতি। ভবতু পরস্তাত্মনঃ সর্কবোৎপাঁদ্কত্বং কন, তথাপি কিমায়াতমাকাশস্তেতি 
চেত্রত্রাহ_ সর্বাণীতি । কথময়ং ভ্রমো৷ লভ্যতে ; অবিশেষেণ হি ততঃ সর্বোৎপত্তিঃ 
শুঁতেত্যাশঙ্ক্যাহ- সামর্থ্যাদ্দিতি । আত্মন আকাশঃ সম্ভৃতঃ, তত্তেজোহহ্জতেত্যার্দি- 
শ্ুতিবলাদ্বিত্যর্থঃ। তথাপি কথমাকাশে সর্বভূতলয়স্তত্রাহ-_-আকাশং প্রতীতি। 
“বিপধ্যয়েণ তু ক্রমোহতঃ, ইতি ন্যায়েনাহ-__-বিপরীতেতি। আকাশম্ত পরমাত্মত্ে 
হেত্বস্তরমাহ-_যন্মার্দিতি। পরায়ণত্বমপি তত্রৈব লিঙ্গ মিত্যাহ-_অতইতি ॥৭২।১ 


ভাব্যানুবাদ্ ।__[ প্রবাহণের ] অনুমতি প্রাপ্ত হইয়া শালাবত্য জিজ্ঞাসা 
করিলেন_-এই লোকের গতি কি? প্রবাহণ বলিলেন_ আকাশ; “আকাশই 
নাম ও রূপের নির্বাহক বা সম্পাদক, এই শ্রুতি অনুসারে আকাশ” অর্থ-_- 
পরমাত্মা॥ সর্বভূতকে সমুৎপাদন কর! তাহারই কার্য; ভূতসমূহের প্রলয়ও 
তীহাতেই হয়; কারণ, পরে বলিবেন যে, “তিনি তেজঃ স্থষ্টি করিলেন” “মেই 
তেজঃ আবার পর দ্েবতায় পরমাত্মায় [বিলীন হয় 11 'স্থাবরজঙ্গমাত্মক সমস্ত 
ভূত আকাশ হইতেই সমুৎপন্ন হয়” *। অপরাপর শ্রুতির সাহায্যে [ বৃঝিতে 
হইবে যে, এই সৃষ্টি] তেজঃ, জল ও পৃথিব]াদি ক্রমে হয়। প্রলয়কালে উৎ- 
পত্তির বিপরীত ক্রমে আকাশেই অন্ত গমন করে (বিলীন হয় )। যেহেতু 


(%) তাৎপর্যয-_এখানে আশঙ্কা হইতে পাঁরে যে, শ্রত্তিতে আছে কেবল “আকাশ' শব্দ ; 
আকাশ শব্দটি সাধারণতঃ ভূতাঁকাঁশেই প্রসিদ্ধ ; সুতরাং ভাম্যকার “আকাশ' অর্থে পরমাত্মার 
গ্রহণ করিলেন কিরপে? এই আশঙ্কা অপনয়নের উদ্দেশ্যেই ভাষ্যকার “আকাশঃ বৈ নাম” 
ইত্যাদি শ্রুতির উল্লেখ করিয়াছেন। তিনি ইহাই প্রতিপাদন করিয়াছেন যে, 'আকাশ' শব্দ 
যদিও ভূতাকাশে প্রসিদ্ধ হউক, তথাপি পরমাত্ম_অর্থে নিতান্ত. অপ্রসিদ্ধ নহে, “আকাশঃ 
তল্লিঙ্গাৎ” (ক্রহ্মসথত্র ; ১১1১৪ ) এই সুত্রে ইহ1। বিশদভাবে প্রতিপাঁদিত হইয়াছে। বিশেষতঃ 
এখানেও যখন আকাশ হ্‌ইতে সর্বপদার্থের উৎপত্তি বণিত হইয়াছে, অথচ তস্মাদ বা এতস্মা- 
দাত্বন; আকাশঃ সম্তৃত” ইত্যাদি শ্রুতিতে যখন পরমাত্মাই আকাশাদি সব্ব পদার্থের কারণ 
বলিয়। নির্ধারিত হইয়াছেন, তখন এই “আকাশ” শব্দের অর্থ পরমাত্মা ভিন্ন ভূতাকীশ কখনই 
হইতে পারে না। পক্ষান্তরে, এখানে আকাশ শব্দের ভূতাকাশ অর্থ করিলে তাহার সর্বব- 
পদার্থোৎপারদকত। এবং সর্ব পদার্থের প্রলয়াশ্রয়তাও কল্পন। করিতে হয়, অথচ তাহ অপর 
কোন শ্রুতি দ্বারা সমধিত হইতেছে না। বিশেষতঃ, সর্ববশব্টির অর্থেরও সক্ষোচ করিতে হয়। 
এবং ভূতাকাশের উৎপত্তি যে কোথা! হইতে হয়, তাহাও অবিজ্ঞাত থাকিয়! ঘায়। এই সকল 
কারণে ভাষ্যকার 'আকাশ* শবের 'পরমাত্মা* অর্থ গ্রহণ করিয়াছেন ॥ 


১৩৮ ছান্দোগ্যোপনিবৎ। 


দৃশ্তমান সর্বনৃত অপেক্ষা আকাশই জ্যায়ান্‌_ অপেক্ষাকৃত মহৎ। অতএব তাহা 
€ সেই আকাশ ) সমস্ত ভূতের পরায়ণ অর্থাৎ কালব্রয়েই পরম। প্রতিষ্ঠ। ॥৭২॥১ 

স এষ পরোবরীয়ানুদগীথ স এষোইনস্তঃ) পরোবরীয়ো। হাস্তা 
ভবতি পরোবরীয়সো হ লোকান্‌ জয়তি, য এতদেবং বিদ্বান্‌ 
পরোবরীয়।হপমুদণীথমুপান্তে ॥৭৩।২ 

সঃ ( পূর্বোক্তঃ) উগাথঃ পরোবরীয়ান (পরশ্চ বরীয়ান্_অতিশয়েন 
বরশ্চ ) এষঃ ( অনস্তরোক্তঃ পরমাত্মা ) [সম্পন্ন ইত্যর্থঃ]। সঃ এষঃ (পরমাত্ম- 
রূপী উদরগাথ) অনন্তঃ (অন্তরহছিতঃ)। যঃ (উপাসকঃ) এবৎ ( যথোক্ত- 
প্রকার ) বিদ্বান (আনন) এতৎ (€ এতং) পরোবরীয়াংসম্‌ উদগীথম্‌ উপান্তে, 
[সঃ] পরোবরীয়সঃ ( উত্তরোত্তরোৎকষ্টান্‌) লোকান্‌ (ভোগস্থানানি ) জয়তি 
€ বশীকরোতি ), অন্ত (উপাসকম্ত ) [জীবনং চ] পরোবরীয়ঃ ( উত্তরোত্তরম্‌ 
উৎকষ্টৎ) হ( এব) ভবতি ॥ 

পুর্ববোন্ত উদগীথ এই পরোবরীয় (সর্বোত্তম ) পরমাত্ম-স্বরূপ; সেই এই 
উদগীথই অনন্তস্বর্ূপ | যে উপাসক এই প্রকার অবগত হইয়া পরোবরীয় গুণ- 
সম্পন্ন এই উদ্গীথের উপাসন। করেন, তিনি উত্তরোত্তর উৎকৃষ্ট লোকসমুহ জয় 
করেন, এবং তাহার জীবনও ক্রমে সমুৎকৃষ্ট হইয়। থাকে ॥ 

শাঙ্কর-ভাষ্যম্‌।-_যম্মাৎ পর পরং বরীয়ঃ বরীয়সোহপ্যেষঃ বরঃ পরম্চ 
বরীয়ান্‌চ পরোবরীয়ান্‌ উদ্গীথ পরমাত্মসম্পন্ন ইত্যর্থঃ। অতএব স এযোইনস্তঃ 
অবিষ্মানান্তঃ, তমেতং পরোবরীয়াংসং পরমাত্মভুতমনন্তমেবং বিদ্বান পরো" 
বরীয়াংসম্‌ উদ্গীথম্‌ উপাস্তে, তশ্তৈতৎ ফলমাহ-_-পরোবরীয়ঃ পরৎ পরং বরীয়ো 
বিশিষ্টতরং জীবনৎ হাম্ত বিছুষো ভবতি দৃষ্টৎ ফলম্‌, অদৃষ্টধ্ পরোবরীয়স 


উত্তরোত্তরবিশিষ্টতরানেব ব্রদ্ধাকাশাস্তান লোকান্‌ জয়তি, য এতর্দেবৎ বিদ্বান্‌ 
উদগীৎমুপান্তে ॥৭৩২ 


আনন্বগিরিঃ।-_আকাশ্তল্িঙ্গা্রিতি স্তায়েনাকাশশ্ত পরমা ত্বত্বমুক্ত মিদ্বানীং 
তন্ডেদরগীথে সম্পািতস্ত পরোবরীয়ন্ব, গুণমুপদিশতি-যন্মার্দিতি। উত্তরমুত্তরং 
শ্রেষ্ঠাদপি শ্রেষ্ঠোহয়মিত্যেতৎ | সামমাত্রস্ত কথময়, গুণঃ শ্তাদিত্যাশঙ্ক্যাহ-_ 
পরমাত্মেতি। আকাশশ্ত পরমাত্মত্বে লিঙ্গান্তরমাহ__অতএবেতি | পরমাত্মমম্পন্ন- 
ত্বার্দিতি যাবং। আকাশো হি প্রকৃতোদ্গীথে সম্পাদিতোহ্নন্তঃ শ্রুতঃ| ন চানন্ত্য 
ব্র্দণোইস্তত্র বুক্তমূ। “সত্যৎ জ্ঞানমনস্ত ব্রহ্ম” ইতি শ্রুতেঃ | তম্মাদ্বাকাশে। 
বরদ্ষেত্যর্থঃ। সপ্প্রত্যাকাশশব্দিতন্ত পর্তোদ্গীথে সম্পা্ধিতন্ত পরোবরীয়ন্বগুণ- 
বিশিষ্টন্তোপাস্তিং বিধধাতি__তমেতমিতি। পরং পরমুপঘু্ণপরীতি যাবৎ । তল্মা- 
দ্বেবমুপাসীতেতি ভাবঃ ॥৭৩া২ 


নবম; খণ্ডঃ ] প্রথমোহধ্যায়ঃ | ১০৯ 


ভাষ্যানুবা্ ।-_যেহেতু, উত্তরোত্তর বরীয়ান্‌, অর্থাৎ বরীয়ান্‌ অপেক্ষাও বর 
ও পর (শ্রেষ্ঠ )_পরোবরীয়ান্, এই উদ্গীথই পরমাত্মরূপে অম্পন্ন হয়; অতএব, 
সেই ইহা! অনন্ত, অর্থাৎ ইহার অন্ত বা শেষ বিদ্যমান নাই। সেই এই পরো- 
বরীয়ান্‌ পরমাত্মস্বরূপ অনন্ত পদার্থকে উক্ত প্রকারে অবগত হইয়! [ধিনি ] 
পরোবরীয়ান্‌ (সর্বোত্তম ) উদ্‌্গীথের উপাসনা করেন, তাহার সম্বন্ধে এইরূপ 
ফল নির্দেশ করিতেছেন_-যিনি এইপ্রকার অবগত হইয়া এই উদ্গীথের 
উপাসনা করেন, সেই বিদ্বানের জীবন নিশ্চঙ্গই পরপর অর্থাৎ উত্তরোত্তর 
সমধিক উংকৃষ্ট হইয়া থাকে ; ইহা! তাহার দৃষ্ট ফল, অর্থাৎ এঁহিক ফল। অনৃষ্ট 
বা পারলৌকিক ফলও এই যে, [সেই বিদ্বান] পরোবরীয়ান্‌ অর্থাৎ উত্তরোত্তর 
উৎকৃষ্টতর ব্রন্মাকাশ পর্য্যন্ত সমস্ত লোককে জয় করেন, অর্থাৎ আপনার আয়ত্ত 
করেন ॥৭৩|২ 


তহ হৈতমতিধন্থা শৌনক উদ্রশাপ্ডিল্যায়োক্তোবাচ-_যাবত্ত 
এনং প্রজায়ামুদরগীথং বেদিষ্যন্তে, পরোবরীয়ো হৈভ্যস্তাবদশ্মি- 
লোকে জীবনং ভবিষ্যতি ॥৭৩।৩ 


কিঞ্চ, [ উক্তলক্ষণোর্গীথবিৎ ] শৌনকঃ ( শুনবপুক্রঃ) অতিধন্বা ( তন্নীমকঃ 
খষিঃ) তং (পূর্বোক্ত প্রকারং) এতম্‌ ( উদ্গীথৎ অর্থাৎ উ্্‌গীথবিদ্ভাং ) উদর- 
শাঙিল্যায় ( তন্নামকায় শিষ্যায়) উত্ত। উবাচ ( কথিতবান্‌) হ (এ্রতিহ্বে )-- 
বাবৎ (যৎকালপর্য্স্তৎ) তে (তব) প্রজায়াৎ ( বংশে বংশজাঃ প্রজা ইত্যর্থঃ) 
এতম্‌ (যথোক্তপ্রকারম্‌) উদ্গীথৎ, বেদিষ্যন্তে (জ্ঞান্তত্তি), তাবৎ ( তৎকাল- 
পর্য্যন্ত, ) [তাসাং প্রজানাৎ ] জীবনৎ এভ্যঃ (সাধারণজীবনেভ্যঃ ) পরোবরীয়ঃ 
( উত্তরোত্তরোৎকৃষ্টতরং ) হ (এব) ভবিষ্যতি ॥ 


পূর্বোক্ত প্রকার উদ্গীথবিস্তাবিৎ শুনকপুত্র অতিধব্বা খষি উদ্ররশাপ্ডিল্যনামক 
শিষ্যকে এই উদ্গীথবিজ্ঞানের উপদেশ দিয়া বলিয়াছিলেন যে,যে পর্য্যন্ত 
তোমার বংশে [সন্তানেরা ] এই প্রকারে উদ্গীথবিষ্ভ৷ জানিবে, তাবৎ [ তাহা 
দের] জীবন নিশ্চয়ই [ অন্ান্ত জীবন অপেক্ষা ] ক্রমশঃ সমুতকৃষ্ট হইবে। 

শাহ্কর-ভাষ্যম্‌।-__কিঞ্চ, তমেতমুদ্গীথং বিদ্বান অতিধন্বা নামতঃ, শুনকন্তা- 
পত্যং শৌনকঃ উদরশাগ্ডিল্যায় শিষ্ায় এতদ্‌ উদ্গীথদর্শনম্‌ উত্কা উবাচ-_যাবৎ 
তে তব প্ররজ্ায়াৎ প্রজ্াসন্ততাবিত্যর্থঃ, এনমুদ্গীথৎ ত্বৎসম্ততিজ। বেদিঘবস্তে 


১১৩ ছান্দোগ্যোপনিষৎ। 


্তান্তন্তি তাবস্তং কালং পরোবরীয়ে৷ হ এভ্যঃ প্রসিদ্ধেভ্যো লৌকিকজীবনেভ্য 
উত্তরোত্তর-বিশিষ্টতরং জীবনৎ তেভ্যো ভবিষ্যতি ॥৭৩1৩ 


আনন্দগিরিঃ।-_-বিধিশেষম্‌ অর্থবাদৎ দর্শয়তি-__কিঞ্চেতি। ইতশ্চাত্র বিধি- 
রন্তীত্যেতৎ তেভ্যন্তৎসস্ততিজ। যে যথোক্তোদ্গীথে বেদ্িতারস্তদর্থ মিত্যর্থ: ॥৭৩॥৩ 


ভাষ্যান্নবাদ ।-__অপিচ, সেই এই উদ্‌গীথবিৎ অতিধন্বনামক শুনকপুত্র-_ 
শৌনক উদরশাপ্ডিল্যনামক স্বশিষ্যের উদ্দেশে এই উদ্দগীথবিজ্ঞান উপদেশ 
করিয়া বলিয়াছিলেন_-যতকাল তোমার প্রজাতে অর্থাৎ অন্তানসম্ততির মধ্যে 
তোমার বংশজগণ এই উদ্দগীথ-বিগ্ভা জাঁনিবে, ততকাল, তাহার্দের জীবন লোক- 
প্রসিদ্ধ সমুদ্ধয় জীবন অপেক্ষা ক্রমশঃ সমুতকৃষ্ট জীবন হইবে ॥৭1৩ 

তথামুক্ষিল্পোকে লোক ইতি, ম য এতদেবং বিদ্বানুপাস্তে 
পরোবরীয় এব হাস্তাম্মিল্লোীকে জীবনং ভবতি, তথামুক্ষিল্লোকে 
লোক ইতি, লোকে লোক. ইতি ॥৭8॥8 

ইতি প্রথমাধ্যায়ন্ত নবমঃ থণ্ডঃ ॥৯| 


[ উদ্গীথবিদ্ঃ পারলৌকিকৎ ফলমাহ__তথেতি।] [ যথোক্তোদ্গীথবিদঃ ] 
অমুম্মিন লোকে ( পরলোকে ) [অপি] লোকঃ ( ভোগস্থানং) তথা [গ্রহিক- 
বৎ পরোবরীয়ান্‌) [ভবতি ] ইতি চ [ শৌনকঃ উদ্ররশাগডল্যায় উক্তবান্‌ ইতি 
শেষঃ]| [ ইপানীমপি ] সঃ ষঃ ( কশ্চি১) এতম্‌ ( উদ্গীথম্‌) এবৎ ( যথোক্ত- 
প্রকারং ) বিদ্বান্‌ [ জানন্‌সন্] উপান্তে; অন্ত ( উপাসকন্ত) জীবনম্‌ অস্মিন্‌ 
লোকে (বর্তমানদেহে ) এব ( নিশ্চয়ে ) পরোবরীয়ঃ ভবতি হ (অবধারণে )। 
তথা (এ্ুহিকবৎ) অমুষ্মিন লোকে (লোকান্তরে )[ অপি ] লোকঃ [ পরোবরী- 
যান] ভবতি, ইতি শ্র্'ঃ বাক্যসমাপ্তো॥ [লোকে লোক ইতি দ্বিরুক্তিঃ খণড- 
সমাপ্তিস্থচিক] ] ॥ 

[ উদ্গীথবিদের পারলৌকিক ফল কথিত হইতেছে ]-_| সেই উদ্গীথাভিজ্ঞের ] 
পারলৌকিক স্থানও (লোকও) সেইপ্রকার পরোবরীয়ান্‌ হইয়া থাকে । 
এখনও যেকোন লোক এরূপে জানিয়া উদ্গীথের উপাসনা করে, তাহারও 
এরিক জীবন নিশ্চয়ই পরোবরীয়ান্‌ হয়, এবং পরলোকেও তাহার লোক সেই 
প্রকার ( পরোবরীয়ান্‌ হয় )॥ 

শাঙ্কর-ভাম্যম্‌।__তথা অনৃষ্টেইপি পরলোকে অমুষ্মিন্‌ পরোবরীয়ান্‌ লোকো 
ভবিষ্যতীত্যুক্তবান্‌ শাণ্ডিল্যায় অতিধন্ব| শৌনকঃ। শ্তাদেতৎ ফলং পুরেযাঁৎ 


নবমঃ খ্ডঃ] প্রথমোহধ্ায়ঃ। ১১১ 


মহাভাগ্যানাধ নৈদৎযুগীনানাম্‌, ইত্যাশঙ্কানিবৃত্তয়ে আহ-স ষঃ কশ্চিং এতম্‌ 
এবং বিদ্বান উদ্্ীথম্‌ এতছি উপান্তে, তন্তাপ্যেবমেব পরোবরীয় এব হ অন্তাম্মিন্‌ 
লোকে জীবন ভবতি তথা অমুম্িন লোকে লোক ইতি ॥৭818 

ইতি প্রথমাধ্যায়স্ত নবম-থণ্ড-ভাম্তম্‌ ॥৯॥ 


আনন্দগিরিঃ।-_তথ! দৃষ্টবিশিষ্টতরীবনবদদিত্যর্থঃ। অধৃষ্টেথগীতি চ্ছেঘঃ। 
স য এতমিত্যাহ্যন্তরং বাক্য, শঙ্কোত্তরত্বেনোথাপ্য ব্যাচ্টে-শ্যাদিত্যার্দিন!। 
অস্মিন যুগে ভবস্তীতি এদৎযুগীনাঃ, তেষাম্‌ এীদংযুগীনানাং লোকঃ পরোবরীয়ানিতি 
শেষঃ। পুনরুক্তিরুদ্গীথোপাস্তিসমাপ্তার্থ| ॥৭৪1৪ 


ইতি প্রথমাধ্যায়ন্ত নবমঃ থণ্$ঃ। 

তাষ্যান্থুবাদ।_ইহলোকের ন্ায় অৃষ্ট অর্থাৎ দৃষ্টির অগোচর-_অপ্রত্যক্ষ 
পরলোকেও [তাহার ] পরোবরীয়ান লোক লাভ হইবে; ইহা! শুনকপুক্র 
অতিধন্বা শাঙডল্যকে বলিয়াছিলেন। ভাল, এরূপ ফল পূর্বতন মহাভাগ্বান্‌ 
লোকদ্িগের পক্ষেই সন্তবপর হইতে পারে, বর্তমান যুগের লোকদিগের পক্ষে 
নহে, এই আশঙ্কা অপনয়নের জন্ঠ বলিতেছেন-যে কোন লোক এখনও এই 
উদ্‌গীথকে যথোক্তরূপে অবগত হইয়া! উপাসনা করে, তাহার জীবনও ইহলোকে 
এই প্রকারই পরোবরীয়ান্‌ হয়, এবং পরলোকেও সেইরূপ (পরোবরীয়ান্‌) 
লোক লাভ হয় ॥৭818 


ইতি প্রথমাধ্যায়ে নবম থণ্ডের ভাষ্যানুবাদ সমাপ্ত। 


প্রথমাধ্যায়স্ত 
দশম: খণ্ডঃ। 
মটচীহতেযু কুরুত্বাটিক্যা সহ জায়য়োযস্তিহ চাক্রায়ণ ইভ্য- 


গ্রামে প্রদ্রোণক উবাস ॥৭৫॥১ 

[ উদ্গীথোপাসনাগ্রসঙ্গেন প্রস্তাব-প্রতিহারবিষয়কমণি উপাসনং বক্ত- 
মুপক্রমতে__“মটটীহতেষু* ইত্যাদিন1| ]-_কুরুমু ( তদেশস্থ-শস্তেযু) মটচীহতেষু 
( বজ্জহতেষু বসতাগ্সিদ্ধেযু ইতি যাবৎ) [সংস্থ] উষস্তিঃ (নাম) চাক্তায়ণঃ 
(চত্রন্ত পুক্রঃ ) প্রদ্রাণকঃ (ছুর্ীতিং গতঃ সন্) আটিক্যা (অনভিব্যক্-্ত্রীচিহুয়া) 
জায়য়। (পত্যা) সহ ইভ্যগ্রামে (ধনিকবহুলে, হন্তিপক-প্রচুরে বা গ্রামে) 
উবাস ( বসতিৎ কৃতবান্‌ )॥ 

উদ্গীথোপাসন'প্রসঙ্গে প্রস্তাব ও প্রতিহার-নামক আরও ছুইটি বিষয়ে 
উপাসন! বলিবার উপক্রম করিবার উদ্দেশ্তে বলিতেছেন_ কুরুদেশ মটচীহত 
অর্থাৎ বজ্াঘিতে দগ্ধ হইলে পর [ তদ্দেশীয় ] উষন্তি নামক চাক্রায়ণ অর্থাৎ 
চক্রের পু্র ছূর্গতি প্রাপ্ত হইয়া স্ত্রীজনোচিত চিহৃসমুহ যাহার অভিব্যক্ত হয় 
নাই, এরূপ বালিকা পত্রীর সহিত [কোন একটি] ইভ্যগ্রামে (ইভ্য অর্থ__ 
ধনী ব! হস্তিপক, তণ্বস্থল গ্রামে ) বাস করিয়াছিলেন ॥ 

শাস্কর-ভাষ্যম্‌।-_উদ্গীথোপাসনপ্রসঙ্গেনে প্রন্তাবপ্রতিহারবিষয়মপ্ুযুপাঁসনং 
কর্তব্যমিতীদ্বমারভ্যতে ; আখ্যায়িকা তু স্থথাববোধার্থা। মটচীহতেযু 
মটচ্যোহশনয়ঃ, তাভিহতেষু নাশিতেষু কুরুষু কুরুশস্তে িত্যর্থ:। ততো! দুতিক্ষে 
জাতে আটিক্যান্ুপজাতপয়োধরাঘিস্ত্রব্যপ্রনয়! সহ জায়য়া উবস্তিহ নামত: 
চক্রন্তাপত্যৎ চাক্রায়ণঃ। ইভো হস্তী তমহৃতীতীভ্য ঈশ্বরো হম্যারোহে বা 
তন্ত গ্রাম ইভ্যগ্রামঃ তন্মিন্‌ প্রদ্রাণকোহম্নালাভাৎ। ড্রা কুৎসায়াং গতৌ। 
কুৎসিতাৎ গতিৎ গতোহ্ত্যাবস্থাৎ প্রাপ্ত ইত্যর্থঃ। উবাস উধিতবান্‌ কম্তচিদগৃহ- 
মাশ্রিত্য ॥৭৫॥১ 

আনন্দর্গিরিঃ।-_অথ উদ্শীথাক্ষরোপাসনন্ত অনেকধা উক্তত্বাৎ বক্তব্যানবশেষাৎ 
প্রপাঠকপরিসমাপ্ডিরেব যুক্তেত্যাশক্ক্যাহ-_উদ্‌গীথেতি। ইদমাথগ্স্তরং পরা ুগ্ততে। 
প্রস্তাবাহ্যপাসনৎ বিবক্ষিতং চে তদেবোচ্যতাম্‌, কিমনয়া কথয়েত্যাশঙ্ক্যাহ-_ 
আখ্যাপ্িকা ত্বিতি। মটচ্যো মর্দিনহেতবোহশনয়ঃ পাধাঁণবৃষ্টয়ো বা। ততঃ 


দশমঃ থণ্ডঃ ] প্রথমোহধ্যায়ঃ। ১১৩ 


শ্তনাশাদিত্যেতৎ। সর্বতঃ স্বৈরসঞ্চারেইপি ন ব্যভিচারশক্কেতি দর্শযিতুমাটিক্যেতি 
বিশেষণম্। প্রদ্রাণকপদন্ত ক্রিয়াপদেন সম্বন্ধঃ। কুৎসিতগতিপ্রাপ্তৌ হেতুরন্না 
লাভাদিতি। প্রদ্রাণকশবার্থং ধাতৃপন্তাসদ্বার৷ কথয়তি-_দ্রা কুৎসায়ামিতি ॥৭৫1১ 

ভাষ্যান্ুবাদ ।-_-উদগীথোপাসন৷ প্রসঙ্গে প্রস্তাব ও প্রতিহার নামক (১) ছইটি 
সামভক্তিরও উপাসন। করা আবশ্তক; এইজন্য এখন এই দশম খণ্ড আরন্ধ হইতেছে। 
বিষয়টিকে অনায়াস-বোধ্য করিবার জন্তই আখ্যায়িকা [রচিত হইয়াছে ]। 
কুরুদেশ মটচী-হত হইলে অর্থাৎ মটচী অর্থ অশনি (বজ্ঞ), বহুবজজপাতে কুরুদেশীয়, 
শশ্তরাশি বিনাশিত হইলে এবং তাহার ফলে ঢুভিক্ষ উপস্থিত হইলে পর, উষ্ষস্তি- 
নামক চাক্রায়ণ অর্থাৎ চক্রের পুত্র অন্নের অভাবে প্রদ্রাণক হইয়া, “দ্রা* ধাতুর অর্থ 
কুৎসিত গতি বা দুরবস্থা; কুৎসিত গতি প্রাপ্ত হইয়! অর্থাৎ চরম ঢুরবস্থায় (জীবনাস্ত' 
দশায়) উপস্থিত হইয়া, আটিকী অর্থাৎ পয়োধরাদি স্ত্রীচিহৃসমূহ যাহার অভিব্যক্ত 
হয় নাই, এরূপ [বালিকা] পত্বীর সহিত (২) ইভ্যগ্রামে__ইভ অর্থ_ হস্তী, 
তাহার উপযুক্ত ব্যক্তি ইভ্য,__ধনী অথবা! হস্তিপক; তাহার গ্রাম__£ভ্যগ্রাম”, 
সেই গ্রামে কাহারে! গৃহে আশ্রয় লইয়। বাস করিতে ছিলেন ॥৭৫॥১ 


স হেভ্যং কুল্মাধান্‌ খাদন্তং বিভিক্ষে তত হোবাচ-_ 
নেতোহন্যে বিদ্যন্তে, ঘচ্চ যে ম ইম উপনিহিতা৷ ইতি ॥৭৬২ 


সঃ ( উষস্তিঃ ) কুলসাষান্‌ (কুৎসিতান্‌ মাষান্‌) খাদস্তম্‌ ( ভক্ষয়ন্তম্‌) ইভ্যং 
(হস্তিপকৎ ) বিভিক্ষে ( ভক্ষ্যৎ যাচিতবান্‌)। [ ইভ্যঃ ] হ তম্‌ (উষস্তিম্‌) উবাচ, 


শো পাপী শাসন 


(১) তাৎপর্য্য_ পূর্বোক্ত 'উদ্গীথ' যেরূপ সামবেদের ভক্তিবিশেষ, এই প্রস্তাব এবং প্রতিহারও 
তন্রপ সামবেদেরই ভক্তি বা অংশবিশেষ । উদ্গীথের যেমন নানাপ্রকারে উপাননা কথিত 
হইয়াছে; তেমনি প্রস্তাব “প্রতিহার সম্বন্ধেও উপাসনার বিধান করা আবগ্তক ; এই জন্য 
এই দশম থণ্ডে একটি হুন্দর গল্পচ্ছলে তাহার হুচন! করিতেছেন। উপাসনার প্রণালীসমূহ ক্রমে 
প্রকাশ পাইবে । 


(২) তাতপ্য-_'আটিকী” অর্থ যাহার স্ত্রীলক্ষণসমূহ প্রকাশ পায় নাই, অর্থাৎ তখনও 
যাহার বাল্যাবস্থা অতীত হয় নাই। উষস্তির পত্তীকে এরূপ বিশেষণে বিশেষিত করায় বুঝা! 
যাইতেছে, বাল্যাবস্থায়ই তাহার বিবাহক্রিয়া নিপ্পন্ন হইয়াছিল। হুুতরাং, পুরাকালে বালিক!- 
বিবাহের অস্তিত্ব অঙ্গীকার করিতে যাহারা কুর্ঠিত, তাহাদের এই স্থানটিতে দৃষ্টি করা আবশ্যক 
মনে করি। 





নি 


১১৪ ছান্দোগ্যোপনিষৎ। 


( উক্তবান্‌)__ইতঃ ( ময়] তক্ষ্যমাণেভ্যঃ কুল্মাষেভ্যঃ ) অন্তে (অনুচ্ছিষ্টাঃ কুল্মাষাঃ ) 
নবিদ্ধন্তে; যৎ (যত ইতি বহুবচনান্তমব্যয়ং যে ইত্যর্থঃ) যে চ কেল্সাযাঃ) মে 
( মম) উপনিহিতাঃ ( ভোজনপাত্রে প্রক্ষিপ্তাঃ ) ইতি [ ইতঃ অন্তে ন সস্তি, অতঃ 
কিৎ করোমি ? ইত্যুক্ত উষস্তিরাহ ]_ 

তিনি [ পর্যটন করিতে করিতে ] কুৎসিত মাষকলাই ভক্ষণ করিতেছে, এমন 
একজন ইভ্যকে দেখিয় (তাহার নিকট অন্ন ) প্রার্থনা করিলেন; ইভ্য বলিল-_ 
যে পরিমাণ যাহ! আমার ( ভোঙ্বনপাত্রে ) প্রক্ষিগু হইয়াছে, ইহার অধিক আর 
নাই [ অতএব, বল কি করিব? তহত্তরে উষন্তি বলিলেন_]॥ 

শাঙ্কর-ভাষ্যম্‌।__সোহন্নার্থমটন্‌ ইভ্যৎ কুল্মাষান্‌ কুৎ্সিতান্‌ মাষান্‌ খাদস্তং 
ভক্ষয়স্তৎ যদৃচ্ছয়োপলভ্য বিভিক্ষে যাচিতবান্‌। তমুষস্তিৎ হ উবাচ ইভ্যঃ-_-ন ইতঃ, 
অন্মাৎ ময়] ভক্ষ্যমাণাহচ্ছিষ্টরাশেঃ কুল্সাষ1 অন্তে ন বিদ্বান্তে ; ষচ্চ যে রাশৌ মে মম 
উপনিহিতাঃ প্রক্ষিপ্তাী ইমে ভাঙনে; কিং করোমি; ইত্যুক্তঃ প্রত্যুবাচ 
উষস্তিঃ__॥৭৬|২ 

আনন্দগিরিঃ।-_যদৃচ্ছয়। সহসেত্যর্থঃ | নেত ইতি বাক্যোপার্দানং তদ্‌ব্যা- 


করোতি__অন্মার্দিতি। যদিত্যব্যয়ং বহুবচনাস্তম। উপনিহিতাঃ কুল্াধা ইতি 
শেষঃ। তেষাৎ খন্িমে ভাজনে প্রক্ষিপ্তা ইতি যোজন ॥৭৬২ 


ভাষ্যানুবাদ ।__সেই উষস্তি অন্নের জন্য পর্য্যটন করিতে করিতে সহসা কুল্মাষ 
থাইতেছে অর্থাৎ কুৎসিত মাষকলাঁই ভক্ষণ করিতেছে, এরূপ একজন ইভ্যকে 
দেখিয়া ভিক্ষা করিয়াছিলেন-__[ অন্ন ] প্রার্থনা করিয়াছিলেন। ইভ্য সেই 
উষস্তিকে বলিয়াছিল, ইহার অধিক আর নাই; অর্থাৎ এই যে সমস্ত কুলাষ 
আমার ভোজনপাত্রে স্থাপিত আছে, আমি যাহ] ভক্ষণ করিতেছি ; এই উচ্ছিষ্টের 
অতিরিক্ত আর কুল্সায নাই) [ এ অবস্থায় আমি ] কি করিব? এইরূপ অভিহিত 
হইয়া উমস্তি প্রত্যুত্তর বলিলেন-_1৭আা২ 


এতেষাং মে দেহীতি হোবাচ, তানন্মৈ প্রদদৌ, হ্ন্তা- 
নুপানমিতি, উচ্ছিষং বৈ মে গীততুস্া্দিতি হৌবাচ ॥৭৭।৩ 

[ এবমুকঃ উবস্তিঃ ]_হ ( এতিহ্ে ) উবাচ ( উক্তবান্‌)__এতেষাং (এতান্‌ 
কুন্মাষান্ঠ অথবা এতেষাৎ কুল্মাষাণাম্‌ অংশৎ ) মে (মহাং) দেহি (প্রযচ্ছ) 


ইতি। [ইভ্যঃ] তান্‌ (কুল্মাধান্‌) অন্মৈ (উতন্তয়ে) প্র (দত্তবান্); 
হস্ত ( অন্থমতিহ্চনায়াম্‌) অন্ুপানং ( কুলাবতক্ষণানস্তরপেয়ম্‌ উদ্কং) [তে 


দশম: থণ্ডঃ ] প্রথমোহ্ধ্যায়ঃ | ১১৫ 


দদ্বানি?] ইতি [ইভ্য আহ], তথা লতি ] মে (মম) উচ্ছিষ্টং (ভুক্তাবশেষং) 
বৈ (এব) গীতৎ স্তাৎ, ( উচ্ছিষ্টপানদোষঃ ভবেৎ) ইতি হ (কিল) উবাচ 
[ উষস্তিঃ ]। 

[ ইত্যের প্রশ্নানস্তর, উষস্তি ] বলিলেন--এ সমস্তের অংশ আমাকে প্রদান 
কর। [ ইভ্য] তৎসমুদ্রয় তাহাকে প্রদ্ধান করিল; শেষে অন্ুপান অর্থাৎ তাহারই 
গীতাবশেষ জল [ দিতে চাহিলে ] উষস্তি বলিলেন__তাহা হইলে আমার উচ্ছিষ্ট 
পান কর! হইবে ॥ 

শাঙ্কর-ভাষ্যম্‌।__এতেযাম্‌ এতানিত্যর্থঃ | মে মহাৎ দ্বেহীতি হোবাচ। তান্‌ 
স ইভ্যঃ অন্মৈ উম্তয়ে প্রদূদৌ প্রদত্তবান্। অনুপানীয়ৎ সমীপন্থমুদকং চ গৃহীত্ব 
উবাচ- হস্ত গৃহাণান্ুপানম্‌ ইত্যুক্তঃ প্রত্যুবাচ-_উচ্ছিষ্টং মে মম ইদমুদ্বকং পীতং 
স্তাৎ, যদ্ধি পাস্তামি ; ইত্যুক্তবন্তৎ প্রত্যুবাচ ইতরঃ ॥৭৭1৩ 

আনন্দগিরিঃ1- হস্ত কুল্মাষা ভক্ষিতাশ্চেদিত্যর্থঃ ॥৭৭1৩ ৃ 

ভাঙ্কান্থবাদ্দ।__এতেষাৎ অর্থ__এ সমুদ্য়কে ; আমার উদ্দেশে প্রদান কর) 
ইহা বলিলেন; সেই ইভ্যও তৎসমুদ্রয় উস্তিকে প্রদ্ধান করিল; এবং অনুপান 
পানের জন্ত সমীপন্থ জল লইয়া! বলিল-_ন্ুপান ( ভক্ষণের পর পেয় জল) গ্রহণ 
কর; ইহা জিজ্ঞাসিত হুইয়! ( উষ্স্তি) বলিলেন__ আমি যদি এই জল পান করি, 
[ তাহ! হইলে ] নিশ্চয়ই এই জল পানে আমার উচ্ছিষ্ট পান করা হইবে, এইবূপ 
বলিলে, তাহাকে অপরে (ইভ্য) বলিল-_॥৭৭৩ 


ন স্বিদেতেইপুযুচ্ছিষ্টা ইতি ন বা অজীবিষ্যমিমানখাদন্লিতি 
হৌবাচ কামে! ম উদপানমিতিক্ক ॥৭৮।৪ 
[ ইভ্যঃ আহ ]_স্থিৎ (ইতি বিতর্কে) এতে (মতপ্রদত্তাঃ কুলাষাঃ ) অপি 
( সন্তাবনায়াৎ ) ন উচ্ছিষ্টাঃ (তুক্তশেষাঃ)? ইতি। [উধস্তিঃ] উবাচ_ইমান্‌ 
(কুল্সাষান্‌) অখাদন্‌ ( অভুঞ্জানঃ সন্‌) [ অহং] ন বৈ ( নৈব ) অজীবিষ্যম ইতি; 
উদ্‌পানং ( উদকপানং ) [ পুনঃ ] মে মম) কামঃ (প্রচুরম্‌ ইচ্ছাধীনম্‌ ) [ সম্তবেত, 
অতঃ ত্বতপ্র্ত্তপানীয়সেবনে উচ্ছিষ্টপানজদোষভাগী স্তামিতি ভাবঃ ] ইতি ॥ 
ইভ্য বলিল, মতপ্রদত্ত এই কুলাষগুলি কি উচ্ছিষ্ট নহে? উষস্তি বলিলেন-_ 
এই কুল্মাষ না খাইলে নিশ্চয়ই বাচিতাম না) কিন্তু জলপান ত আমার ইচ্ছাধীন। 


* উদ্কপানমিতি বা পাঠঃ । 


শ্সানিপাশাশ 


১১৬ ছান্দোগ্যোপনিষৎ। 


[আমি নিজেও আহরণ করিয়া জলপান করিতে পারিব) অতএব তোমার 
উচ্ছিষ্ট পান করিব কেন? ]॥ 


শাঙ্কর-ভাষ্যম।__-কিৎ ন স্থিদেতে কুল্মাষা! অপুযুচ্ছিষ্টা ইত্যুক্ত আহোযস্তিঃ ন 
বৈ অজীবিষ্যৎ ন জীবিষ্যামি ইমান্‌ কুল্মাধানখাদ্বন্‌ অভঙ্গয়ন্নিতি হোবাচ। কাম 
ইচ্ছাতে। মে মম উদকপানং লত্যত ইত্যর্থঃ। অতশ্চৈতামবস্থাৎ প্রাপ্তস্ত বিদ্ধা- 
ধর্মযশোবতঃ স্বাত্ম-পরোপকারসমর্থ শ্তৈতদপি কর্ম কুর্বতো নাগংস্পর্শ ইত্যভিপ্রায়ঃ। 
তন্তাপি জীবিতং প্রতি উপায়ান্তরে অজুগুগ্সিতে সতি জুগুপ্সিতমেতৎ কর্ণ 
দোষায়। জ্ঞানাবলেপেন কুর্ধতো। নরকপাতঃ স্তার্দেবেত্যভিপ্রায়ঃ ) : প্রদ্রাণক- 
শব শ্রবণাৎ ॥৭৮॥৪ 


আনন্গিরিঃ।-_কিং প্রত্যুবাচ ইত্যাকাজ্ফাপূর্বকমাহ-_কিমিত্যাঁদিনা | অনু- 
পানাভাবেইপি তুল্যৎ জীবনরাহিত্যমিত্যাশঙ্ক্যাহ__কামইতি। অন্টোচছষ্টকুল্সাষ- 
ভক্ষণ-মুের্বদন্ত্যাঃ শ্রতেস্তাৎপর্য্যমাহ__-অতশ্চেতি। চীক্রায়ণস্ত বিদুষোইভক্ষ্য- 
ভক্ষণদর্শনাদ্িতি যাবৎ। এতামবন্থাৎ প্রাপ্তন্ত জীবিতসন্দেহমাপন্নস্তেত্যর্থঃ | 
বিষ্ভাধর্মযশোবতো জ্ঞানাদিপ্রযুক্তখ্যাতিং প্রপন্নস্তেত্যেতৎ। স্বাস্মোপকারে 
গরোপকারে চ সামর্থ্যৎ নিগ্রহানুগ্রহশক্তিমত্বম্‌। এতৎ কর জীবনমাত্রকারণং 
কুৎসিতং চেষ্টিতমিত্যর্থঃ। উচ্ছিষ্টোদকপানপ্রতিষেধশ্রতেরভিপ্রায়মাহ-_তন্তাগীতি। 
এতৎ কর্মেত্যক্ষ্যতক্ষণোক্তিঃ | ননু জ্ঞানিনো যথেষটচেষটত্রানুজ্ঞায়তে । মৈবম্‌। 
সর্বান্নানুমতিশ্চেত্যাদিন্তায়বিরোধাধিত্যাহ__জ্ঞানেতি। তশ্সিন্নভিগ্রায়ে লিঙ্গং 
দর্শ্তি__প্রদ্রাণকেতি। চীক্রায়ণে প্রদ্রাণকশবপ্রয্োগাৎ পরমাপদমাপন্নঃ সন্‌ 
কুন্সাধানুচ্ছিষ্টান্‌ ভক্ষিতবানিতি প্রতিভাতি। তথাচ জ্ঞানিনো যথেষ্টাচারে 
প্রমাণাভাবাৎ অনেক্প্রমাণবিরোধাচ্চ নাঁসাবত্র বিবক্ষিত ইত্যর্থঃ ॥৭৮8 


ভাষ্মান্ুবাদ।-_[“ম্বিৎ' অর্থ_ প্রশ্ন বা বিতর্ক] এই কুল্মাফগুলিও কি 
উচ্ছিষ্ট নহে? এইরূপ অভিহিত হুইয়! উবস্তি বলিলেন__কুল্মাষগুলি ভক্ষণ না 
করিলে নিশ্চয়ই আমি জীবিত থাকিব না) [ এই কারণে কুল্াষগুলি ভক্ষণ 
করিয়াছি, কিন্তু] জল-পান ত আমার ইচ্ছামতেই লব্ধ হইতে পারে। [ অভিপ্রায় 
এই যে, যে লোক, বিষ্তা, ধর্ম ও যশ£-সম্পন্ন এবং নিজের ও পরের উপকার-সাঁধনে 
সমর্থ, তিনি যদি এবংবিধ ছুরবস্থাগ্রন্ত হইয়া এরূপ কর্ণও (অভোজ্য-ভোজনও ) 
করেন, তথাপি তাহার পাপম্পর্শ হয় না; কিন্তু তাহার পক্ষেও জীবন-রক্ষণোঁপ- 
যোগী অনিন্দিত উপায্নাস্তর-সত্বে ঈদৃশ নিন্দিত কর্ম করা৷ অবশ্তই দৌষাবহ। 
অভিগ্রায় এই যে, জ্ঞানগর্কে অর্থাৎ আমি জ্ঞানী, আমার পক্ষে বিধি নিষেধ 


দশমঃ থণ্ডঃ] প্রথমোহধ্যায়ঃ ১১৭ 


কিছুই নাই, এইরূপ অভিমান করিলে নিশ্চয়ই তাহার নরকে পতন হয়; এই 
অন্তই এখানে 'প্রদ্রাণক+ শবের উল্লেখ রহিয়াছে (৩) ৭৮1৪ 


সহ খাদিত্বাতিশেষান্‌ জায়ায়া আজহার, সাগ্র এব স্থৃভিক্ষা 
বভূব, তান্‌ প্রতিগৃহ নিদধৌ ॥৭৯।৫ 


সঃ (উষস্তিঃ) হ (কিল) খাদ্িত্বা (কুল্মাধান্‌ ভক্ষয়িত্বা) অতিশেষান্‌ 
( অবশিষ্টান্‌) জায়ায়ৈ ( পত্য্যর্থ, ) আজহার ( আহতবান্‌ ), সা ( জ্বায়! ) অগ্রে এব 
সুভিক্ষা ( লন্ধভিক্ষা ) বভূব ; [ অতঃ] তান্‌ ( কুল্সাষান্‌) প্রতিগৃহহ (পত্যুঃ হস্তাৎ 
গৃহীত্বা ) নিদধৌ (স্থাপিতবতী )॥ 

সেই উষস্তি ভোজন করিয়। অবশিষ্ট কুল্সাষগুলি পত্বীর জন্ত আনয়ন করিলেন । 
তিনি (পড়ী ) পূর্বেই উত্তম ভিক্ষা লাভ করিয়াছিলেন; সুতরাং তিনি স্বামীর 
হত্ত হইতে লইয়া সেগুলি রাখিয়া দিলেন ॥ 

শান্কর-ভাষ্যম্‌।-_তাংশ্চ স থাদ্দিত্বা অতিশেষান্‌ অতিশিষ্টান্‌ জায়ায়ৈ কারুণ্যা- 
দাজহার। সা আটিকী অগ্র এব কুল্মাযপ্রাপ্রেঃ স্থৃভিক্ষা শ্োভনভিক্ষা লব্ধান্ন৷ 
ইত্যেতৎ, বভৃব সংবৃত্তা ; তথাপি স্ত্রীন্বাভাব্যাদনবজ্ঞায় তান্‌ কুল্মাষান্‌ পত্যুঃ হস্তাৎ 
প্রতিগৃহ্য নিদধো নিক্ষিপ্তবতী ॥৭৯1৫ 

আনন্দগিরিঃ।- স্ত্রীস্বাভাব্যৎ পত্যুরাজ্ঞাকরণম্‌ ॥৭৯॥৫ 


ভাষ্যান্ববাদ।-তিনি (উষন্তি) সেই কুল্াষ ভক্ষণ করিয়া! অবশিষ্টগুলি 
দয়াবশতঃ পত্রীর উদ্দেশে আনয়ন করিলেন। সেই আটিকী কুল্সাধ প্রাপ্তির 


(৩) তাৎপয্য-_যে লোক বিদ্বান্‌, ধাশ্সিক ও যশম্বী, সাধারণতঃ সেরূপ লোকের দ্বার! তাহার 
নিজের এবং সমাজের প্রভূত কল্যাণ সাধিত হইতে পারে; ঘটনাক্রমে সেরূপ লোক যদি 
দুর্গতির চরম সীমায় উপস্থিত হয়, জীবনধারণের কোনও উপায় ন1 পায়, তাহা হইলে তাহার 
পক্ষে অভক্ষ্য-ভক্ষণ দ্বারাও মহীমূলা জীবন রক্ষা কর! বিধেয়। মনু বলিয়াছেন-__“জীবিতাতায়- 
মাপমে। যোহন্নমত্তি যতস্ততঃ। লিপাতে ন ন পাপেন পদ্মপত্রমিবাস্তস। অর্থাৎ জীবিতাত্যয় 
( অন্নাভাবে ) মৃত্যু সম্তাবিত হইলে যে কোনও খাঁন হইতে অন্ন ভক্ষণ করিতে পারে, পদ্মপত্র 
যেমন জলে লিপ্ত হয় না, তেমনি সেই ভক্ষণকারীও ভক্ষণজনিত পাপে স্পৃষ্ট হয় না। কিস্ত, 
কোঁন লোক যদ্দি নিজের ব্রন্মজ্ঞতার অভিমানে এরূপ ভক্ষণ করে, কিংবা কেহ যদি সমাজের 
অহিতকর পাপজীবন-পোষণার্থ ব্ররুপ অতক্ষ্য ভক্ষণ করে, তাহা! হইলে নিশ্যয়ই তাহাকে পাগী 
হইতে হইবে। পক্ষান্তরে, বিদ্যা দিওণসম্পন্ন ব্যক্তির এরূপ অভক্ধ্য-ভক্ষণে যে, কিছুমাত্রই পাপ 
হয় না, তাহী। নহে, পরস্ত, অল্সমাত্র হয়, ইহাই বিশেষ । এ বিষয়ে আরও কিছু জানিতে হইলে 
ব্রহ্গহূত্র ৩৪1২৮ হুত্ ষ্টব্য। 


১১৮ ছান্দোগ্যোপনিষৎ। 


পূর্বেই সুভিক্ষা হইয়াছিলেন, অর্থাৎ ভিক্ষায় উত্তম অন্ন লাভ করিয়াছিলেন ১ 
তথাপি স্ত্রীজন-ম্বভাবানুসারে তাহা অনাদ্বর ন। করিয়া, স্বামীর হস্ত হইতে গ্রহণ- 
পূর্বক স্থাপন করিলেন ॥৭৯॥৫ 


সহ প্রাতঃ সঞ্জিহান উবাচ-_যদ্বতান্নস্ত লভেমহি, লভে- 
মহি ধনমাত্রা রাজাদৌ ফক্ষ্যতে, স মা সর্ব্বৈরাত্বিজ্যৈ- 
বৃণীতেতি ॥৮০॥৬ 


সঃ (উষস্তিঃ ) হ ( কিল) প্রাতঃ (প্রাতঃকালে ) সঞ্জিহানঃ (শয্যা ত্যজন্) 
উবাচ [ পত্ধীম্‌ ইতি শরেষঃ 17 বত (খেদে ) যত (যদি) অন্নস্ত [ অংশং ভোক্তৎ ] 
লভেমহি, [তেন লব্ধবলঃ সন] ধনমাত্রাং (ধনস্ত অংশম্, অল্পং ধনমিত্যর্থ: ) 
লভেমহি। [ যতঃ ] অসৌ (অনতিদুরবর্তী ) রাজা যক্ষ্যতে (যজ্ঞ করিষ্যতে ), 
সঃ (রাজা) মা (মাং) সর্বৈঃ আত্বিজ্যেঃ (খত্বিকৃকম্মভিঃ ) বুণীত, ( সর্বব- 
খত্বিকৃকন্মসম্পাদনায় তত্র মাৎ নিযোক্ষ্যতে ইতি ভাবঃ )॥ 

তিনি প্রাতঃকালে শষ্য ত্যাগ করিবার সময় [ পত্বীকে লক্ষ্য করিয়। ] বলিলেন, 
যদ্দি কিঞ্চিৎ অন্ন লাভ করিতে পারিতাম, [ তাহা হইলে ] কিঞ্চিৎ ধন পাইতে 
পারিতাম ; [ কারণ ], এই নিকটবর্তা রাজ যজ্ঞ করিবেন, তিনি আমাকে সমস্ত 
থত্বিক-কর্মের জন্য বরণ করিবেন ॥ 

শাঙ্কর-ভাষ্যম।-_স তন্তাঃ কর্ম জানন্‌ প্রাতঃ উষকালে সঞ্জিহানঃ শয়নং 
নিদ্রাৎ বা পরিত্যজন্‌ উবাচ পত্যাঃ শূথস্ত্য1১_যৎ যদি, বতেতি থিগ্ভমানঃ, অনন্ত 
স্তোকৎ লভেমছি, তদ্‌ তুক্কান্ন, সমর্থো গত্বা লভেমহি ধনমাত্রাং ধনন্তাল্পম্‌; 
ততোহম্মাকং জীবনং ভবিষ্যতীতি। ধনলাভে চ কারণমাহ-_রাজ। অসৌ 
নাতিদুরস্থানে বক্ষ্যতে ; যজমানত্বাৎ তন্তাত্মনেপদম। স চ রাজা মা মাং 
পাত্রমুপলভ্য অর্কৈঃ আতিট্যঃ খন্বিকশ্তিঃ খত্বিকর্মপ্রয়োজনায়েত্যর্থঃ, 
বুণীতেতি ॥৮1৬ 

আনন্দগিরিঃ ।-_তন্তাঃ কর্ম কুলাষাণাৎ পরিরক্ষণম্। ফক্ষ্যতীতি কম্মান্নোক্তং 
তত্রাহ-_য্জমানত্বা্দিতি। ব্াঁক্ঞে৷ যজমানত্বাৎ যাগফলম্ত আত্মগামিত্বাৎ যক্ষযত 
ইত্যাত্মনে পদৎ প্রযুক্ত মিত্যর্থঃ। অন্ঠেযামুপদরষ্ত্বসম্তবে কুতস্বামেব রাজা মানযিষ্যতি 
ইত্যাশঙ্ক্যাহ__স চেতি ॥৮০)৬ 

ভাষ্যান্গবাদ।_সেই উবস্তি তাহার (পরীর) [কুলাধ-রক্ষণরূপ ] 


দশমঃ থণ্ডঃ ] প্রথষোহধ্যায়ঃ | ১১৯ 


কার্য জানেন বলিয়াই প্রাতঃসময়--উবাকালে শ্রয্যা ব! নিদ্রা ত্যাগ করিতে 
করিতে, পত্রী শুনিতে পান, এমন ভাবে বলিলেন যে, পরিশ্রান্ত আমি যদ্দি 
অন্নের কিয়দংশ্ লাভ করিতাম, [ তাহা হইলে] সেই অন্ন ভক্ষণ করিয়! শক্তি 
লাভ করত যাইয়া ধনের মাত্র অর্থাৎ কিঞ্চিৎ ধন লাভ করিতাম ; তাহাতে 
আমাদের জীবিকা-নির্বাহু হইবে । ধন-লাভের কারণ বলিতেছেন--এই রাজ 
অনতিতুরবর্তী স্থানে যজ্ঞ করিবে) [রাজা যল্রমান বলিয়া আত্মনেপদ্দী “যক্ষ্যতে, 
ব্যবহৃত হইল। ] সেই রাজা আমাকে উপযুক্তপাত্র পাইয়। সমস্ত আত্বিজ্যের অর্থাৎ 
খত্বিক্গণের কর্তব্য কর্মের জন্ঠ বরণ করিতে পারে ॥৮০৬ 


তং জায়োবাচ হস্ত পত ইম এব কুল্মাষ। ইতি, তান্‌ খাদিত্বামুং 
যজ্ঞং বিততমেয়ায় ॥৮১॥৭ 


জায়। ( আটিকী ) তম্‌ (উষস্তিম্) উবাচ হস্ত (ওৎস্থক্যে) পতে! (হে 
শ্বামিন্‌)! ইমে (ত্বৎপ্রদত্তাঃ ) কুল্মাধাঃ [সস্তি] ইতি | [সঃ] তান্‌ ( কুল্সাষান্‌) 
খা্দিত্বা ( ভক্ষযিত্বা ) অমুৎ বিততৎ (যাজ্ভিকৈঃ বিস্তারিতৎ ) যন্তৎ এয়ায় (জগাম )। 

জায়। খআটিকী তাঁহাকে বলিলেন-__হে স্বামিন্, এই ত তোমারই প্রদত্ত 
কুল্মাধ [ রহিয়াছে ]) তিনি তা! ভক্ষণ করিয়া! এই বিতত (যাঁজ্িকগণ-প্রারন্ধ ) 
যজ্ঞে গমন করিলেন ॥ 


শাঙ্কর-ভাষ্যম্‌।-__এবমুক্তবন্তং জায়োবাচ- হস্ত গৃহাণ ছে পতে, ইম এব) 
যে মদ্ধন্তবিনিক্ষিপ্তাঃ ত্বয়। কুল্মাষা ইতি। তান্‌ খাঁদিত্বা অমুৎ ষক্ঞৎ বাজ্ঞো বিততং 
বিস্তারিতৎ খত্বিগৃভিঃ এয়ায় ॥৮১॥৭ 

আনন্দগিরিঃ।_হন্ত ইতি অন্নলেশলাভশ্চেদেবং , ধনলব্বিদ্ধারা জীবনহেতু- 
বিত্যর্থঃ 1৮১।৭ 

ভাষ্যানুবাদ।_-এই কথ! বলিলে পর জায় তাহাকে বলিলেন, হে পতে! 
(স্বামিন্) তুমি আমার হস্তে যে কুল্মাষসমুহ সমর্পণ করিয়াছিলে, এই ত তাহাই 
[ আছে ]7;[ উষস্তি ] সে সমস্ত ভক্ষণ করিয়া! রাজার সেই খত্বিক্গণ-বিস্তারিত 
(যাজ্ভিকগণকর্তৃক প্রারন্ধ ) যজ্জে গিয়াছিলেন ॥৮১।৭ 


তাত্রোদগতৃনাস্তাবে স্তোস্যমাণানুপোপবিবেশ। মস হু 
প্রস্তোতারমুবাচ ॥৮২।৮ 


১২০ ছান্দোগ্যোপনিষৎ। 


তত্র (যজ্তক্ষেত্রে ) [গত্বা]) আস্তাবে (স্তোত্রতূমৌ ) উদ্‌গাত্‌ ন্‌ (পুরুষান্‌) 
( আসাগ্ ) স্তোষ্যমাণান্‌ (্তোত্রপাঠকারিণঃ) উপ ( সমীপে ) উপবিবেশ ( তেষাং 
সমীপে উপবিষ্টঃ)। [ উপবিশ্ত চ] সঃ ( উবস্তিঃ) প্রন্তোতারৎ (প্রনস্তাবকর্তারম্‌ ) 
উবাচ ( পপ্রচ্ছ ) হ (কিল )॥ 

[ উষ্স্তি ] যজ্ঞে যাইয়। স্তোত্র-পাঠের স্থানে উদ্গাতৃপুরুষগণকে প্রাপ্ত হইয়া 
স্তোত্রপাঠকারীপিগের সপ্ীপে উপবেশন করিলেন; তিনি [ উপবেশনের পর ] 
প্রস্তাব” পাঠকারীকে জিজ্ঞাসা করিলেন ॥ 

শাঙ্কর-ভাষ্যম।-_তত্র চ গত্বা উদ্গাতৃপুরুষান্‌ আগত্য, আস্তবস্তি অস্মিন্নিতি 
আস্তাবঃ, তম্মিন্‌ আস্তাবে স্তোষ্যমাণান্‌ উপ উপবিবেশ-_লমীপে উপবিষ্টস্তেষা- 
মিত্যর্থঃ| উপবিশ্ত চ সহ প্রন্তোতারমুবাচ 1৮২৮ 

আনন্দগিরিঃ।-_রাজ্ঞে। যক্তন্তত্র ইত্যুচ্যতে । উদ্গাতুরেকত্বে কুতো বহুক্তি- 
রিত্যাশঙ্ক্যাহ-_-উদ্দগাতৃপুরুষানিতি । স্তবস্ত্যম্মিন্নিতি সপ্ুম্যা সংবাদদেশেো বা 
নিদ্দিন্ততে ॥৮২।৮ 

তাষ্যানুবাদ্ ।__সেখানে যাইয়া, উদ্‌গাতৃ-পুরুষগণকে প্রাপ্ত হইয়। যেখানে 
স্তুতি পাঠ হয়, দেই “আস্তাব* স্থলে স্তোত্রপাঠকারীদিগের সমীপে উপবেশন' 
করিলেন; তিনি উপবেশন করিয়! প্রস্তোতাকে জিজ্ঞাস! করিলেন (৪) ॥৮২|৮ 


প্রস্তোতর্ষা দেবত৷ প্রস্তাবমন্ায়ত্তা, তাঞ্চেদবিদ্বান্‌ প্রস্তোষ্যাসি, 
ুদ্ধা তে বিপতিষ্যতীতি ॥৮৩|৯ 


[ উষস্তিপ্রশ্নোহয়মুচ্যতে__“প্রন্তোতঃ* ইত্যার্দিন। |] হে প্রস্তোতঃ! (ছে, 
্রস্তাবপাঠক !)যা দেবতা প্রন্তাবং (ত্য পঠিষ্যমাণৎ স্তোত্রবিশেষং ) অন্বায়ত্ 
( অন্ুগতা ) তাম্‌ (দ্বেব্তাম্‌) অবিদ্বান্‌ (অজানন্‌) চে (যদি) প্রন্তোষ্যসি' 
(প্রস্তাব পঠিষ্যসি )। [ তহি ] তে (তব) মুদ্ধা! (মস্তক) বিপতিষ্যতি ( বিস্পষ্টং 
পতিষ্যুতি ) ইতি ॥ 

হে প্রাস্তোতঃ (প্রস্তাবপাঠকারিন্‌! ) যে দেবতা এই প্রস্তাবে অনুগত আছেন, 
স্তাহাকে ন! জানিয়া যদি প্রস্তাব পাঠ করিবে, নিশ্চয়ই তোমার মস্তক পতিত 
হইবে ॥ 

(৪) তাতপযা-_বজ্রকার্ধো অন্যান্য কাথর স্থায় প্রস্তাব 'প্রতিহার' ও উাগীথা-নি পাঠেরও 


ব্যবস্থা আছে। তন্মধ্যে প্রস্তাবপাঠক 'প্রস্তোতা”, প্রতিহারপাঠক 'প্রতিহর্তী” এবং উদশীথপাঠক. 
"উদ্গাতা, নামে অভিহিত হন। 


দশমঃ খণ্ড] প্রথমোহধ্যায়ঃ ১২১ 


শাহ্বর-ভাষ্যম্‌।__হে প্রন্তোতঃ ইত্যামন্ত্র অভিমুখীকরণায়, যা দেবতা প্রন্তাবং 
প্রস্তাবভক্কিম্‌ অনুগত৷ অন্থায়ত্তা, তাং চে দ্েবতাৎ প্রস্তাবতক্তেঃ অবিদ্ধান্‌ সন্‌ 
প্রস্তোষ্যসি বিছ্রষো মম সমীপে ; তৎপরোক্ষেহপি চেত, বিপতেত তন্য মুদ্ধা, কর্মমাত্র- 
বিদ্বাম অনধিকার এব কর্ম্মণি শ্তাৎ; তচ্চানিষ্টম্‌, অবিছ্ধামপি কর্ণদর্শনাৎ, 
দক্ষিণমার্গশ্রুতেশ্চ ; অনধিকারে চ অবিদ্ষাম্‌ উত্তর এবৈকো মার্গঃ শ্রীয়েত ; ন চ 
স্মার্তকর্মনিমিত্ত এব দক্ষিণ; পন্থাঃ, “যজ্জেন দানেন” ইত্যাদি শ্রুতেঃ ; “তথোক্তস্ত 
ময়া* ইতি চ বিশেষণাঁৎ বিদ্বসমক্ষমেব কর্মণ্যনধিকারঃ, ন সর্বত্রাগ্িহোত্র-্মার্ত- 
কর্ধাধ্যয়নাদিযু চ) অনুজ্ঞায়াস্তত্র দর্শনা । কর্মাত্রবিদামপ্যধিকারঃ সিদ্ধ: 
কর্ম্মনীতি, মুদ্ধী তে বিপতিষ্যতীতি |৮৩॥৯ 


আনন্দগিরিঃ।-_কিমর্থমামন্ত্রণম? তর্বাহ__অভিমুখীকরণায়েতি। বিছুষঃ 
সমীপে দেবতামবিদ্ধান্‌ প্রাস্তোষ্যলি চেনুদ্ধা তে বিপতিষ্যতীত্যাগ্রে সম্বন্ধ: | নন 
অবিদন্নিন্দায়৷ বিবক্ষিতত্বাৎ বিদ্বংসমীপবচনম্‌ অকিঞ্চিংকরমিতি চেন্নেত্যাহ-_তৎ- 
পরোক্ষেপীতি। ততন্তেত্যবিদ্বান্‌ প্রস্তোতোচ্যতে | মা ভূৎ কর্মমাত্রবিদাং কর্ম্বণ্য- 
ধিকার ইতি চেবেত্যাহ__তচ্চেতি। তেনোভোৌ কুরুত ইত্যাদি শ্রতাবিতি শেষঃ | 
অবিদ্ষামপি কন্মাধিকারে হেত্স্তরমাহ__দক্ষিণেতি। তদ্দেব ব্যতিরেকদ্বার! 
ন্ফোরয়তি__অনধিকারে চেতি। তণ্তৈব সমুচ্চয়ফলত্বাদিত্যর্থঃ। ননু দক্ষিণমার্গ্ত 
বাপীকুপতটাকা দিন্মার্তকম্ম প্রযুক্তত্বাৎ বৈদ্বিকে কর্মমণি বিদ্বানেবাধিক্রিয়তে, নেত্যাহ 
_নচেতি। যজ্ঞেন দ্রানেন লোকাঞ্জয়স্তীতি বৈদিককর্ম্মনিষ্ঠানামজ্ঞানামেব দক্ষিণ- 
মার্গশ্রবণাঁদিতি হেতুমাহ-__যজ্ঞেনেতি। ইতশ্চাবিদুষাৎ বিছৎসমীপে কর্্মাধিকারে! 
নান্তীত্যাহ__তথোক্তস্তেতি। দেবতাবিজ্ঞানশূন্তন্ত তে মুর্ধ! বিপতিষ্যতি ইত্যনেন 
প্রকারেণ ময়োক্তত্ত মুর্ধা ব্যপতিষ্যিতি বিশেষশ্রবণাৎ বিদ্বৎসমীপে তদনুজ্ঞামস্তরেণ 
কর্ম কুর্বতোহপরাধিত্বাৎ তন্ত কর্মণ্যনধিকার এবেত্যর্থঃ। বিদ্বদ্দসমীপে পুনরবি- 
ছুষোহপি কর্মণ্যধিকারোহস্তীত্যাহ-_ন সর্বত্রেতি। অগ্নিহোত্রাদ্দৌ শ্রোতে কর্ম্মণি, 
স্মার্ডেষু চ বাপীকুপতটাকাদিকর্ধন্বধ্যয়নজপাদিযু চ বি্ৎসঙ্ষিধিমস্তরেণাপি সর্বম্মিন 
কালে কর্ধমাত্রবিদেো নাধিকারোহস্তীত্যশক্যং বক্তূ মিত্যর্থঃ| তত্র হেতুমাহ-_ 
অন্থজ্ঞেতি। ভগবন্তং বা অহৎ বিবিদ্িষালীত্যাদিনা রাজ্ঞা শ্বকীয়কর্মনি্কর্তনে 
প্রার্থনার্শনাদেত এব ময় সমতিস্থষ্টাঃ স্তবতা মিতি চানুজ্ঞোপলন্তাদস্ত্যেবাবিহুধামপি 
কর্মণ্যধিকার ইত্যর্থঃ। উক্তমর্থমুপসংহরতি-_কর্ম্মমাত্রেতি | বিদ্বংসমীপে তদনু- 
জ্তামলব্ধূ1 নাস্তি কম্ধানুষ্ঠানৎ, ইত্যেতন্লিগময়িতূমিতি শব্দঃ। মুর্ধা তে বিপতিম্ততী- 
ত্যেতদস্তৎ প্রস্তোতৃবিষয়ৎ বাক্যৎ ব্যাখ্যাত মিত্যনুবদতি-_মুর্দতি ।৮৩1৯ 


ভাষ্যান্গবাদ।_-আপনার দ্বিকে অভিমুখ করিবার জন্ত হে প্রস্তোতঃ! 
এইরূপে সম্বোধন করিয়া [ বলিলেন ]. যে দেবত। প্রস্তাবে অর্থাৎ প্রস্তাবনামক 
সামবেদীয় অংশবিশেষে অন্বায়ত্, অর্থাৎ অনুগত আছেন, প্রন্তাবভাগের লেই 


১২২ ছান্দোগ্যোপনিষৎ। 


দেবতাকে ন৷ জানিয়। যদি তদ্রভিজ্ঞ আমার সমীপে প্রস্তাব পাঠ করিবে, [তাহা 
হইলে ] তোমার মস্তক পতিত হইবে । উবস্তির অগোচরেও যদ্দি তাহার মন্তকপাত 
হইত, তাহ! হইলে নিশ্চয়ই কেবলই কর্মমাত্রাভিজ্ঞদিগের কর্মানুষ্ঠানে অনধিকারই 
স্তাঁবিত হইত; অথচ তাহা ত অভিপ্রেত নহে; কারণ, অজ্ঞদিগেরও কর্মানুষ্ঠান 
দেখিতে পাওয়া যায়। বিশেষতঃ [ তাহাদের ন্ত ] দক্ষিণ-মার্৯বোধক (ধৃমাদি 
পথপ্রতিপাদ্ক ) শ্রুতিও রহিয়াছে। অবিদ্বান্দিগের যদি কর্মে অধিকারই না 
থাকিত, তাহ! হইলে কেবল একমাত্র উত্তরমার্গেরই (অচ্চিরাদি পথেরই ) শ্রুতি 
থাকিত। আর এ কথাও বলা যায় না যে, কেবল স্বৃত্যুক্ত করের জন্যই দক্ষিণ 
পথ, [ অপরের জন্য নহে]; কারণ, শ্রুতি আছে-যজ্ঞ দান প্রভৃতি দ্বারা” 
ইত্যা্দি। এখানে বিশেষ করিয়া বল! হইয়াছে যে, 'আমাকর্তৃক সেইরূপে 
অভিহিতের-_; ইতি । অতএব বিদ্বানের সমক্ষেই অজ্ঞের কর্মানুষ্ঠানে অনধিকার, 
কিন্তু, অগ্নিহোত্র, কিংবা, ম্মার্ত (ন্বৃত্যুক্ত ) কর্ম ও অধ্যয়নাদি সমস্ত কর্মে নহে; 
কারণ, বিশেষ বিশেষ এ সকল কর্মে [ অবিদ্বান্দিগের পক্ষেও ] অনুজ্ঞ! দেখিতে 
পাওয়া যায়; অতএব, কেবল কর্শমাত্রাভিজ্ঞ লোকদ্দিগেরও কর্মে অধিকার 
সিদ্ধ হইল |৮৩॥৯ 

এবমেবোদগাতারমুবাচোদ্গাতর্ধা দেবতোদগীথমন্থায়ত্তা, 


তাঞ্চেদবিদ্বানুদ্গান্তসি মৃদ্ধা তে বিপতিষ্যতীতি ॥৮৪॥১০ 


এবমেব প্রতিহর্তারমুবাচ। প্রতিহত্তর্ধা দেবতা প্রতিহার- 
মন্বায়তা তাঞ্চেদবিদ্বান্‌ প্রতিহরিষ্যসি মুদ্ধ৷ তে বিপতিষ্যতীতি, 
তে হু সমারতাস্ত-ষ্তীমাসাঞ্চক্রিরে ॥৮৫॥১১ 
ইতি প্রথমাধ্যায়স্ত দশমঃ খপ্ডঃ ॥১০ ॥ 

[ সঃ উস্তি ] এবং (পুর্বববৎ) এব উদ্গাতারম্‌ ( উদগীথপাঠকম্‌ ) উবাচ-_ 
ছে উদ্গাতঃ, যা দেবতা উদ্নগীথম্‌ অন্বায়ত্ত। ( অনুগতা ), চেৎ (যদি) তাম্‌ (দেবতাম্‌) 
অবিদ্বান্‌ ( অক্জানন্‌ সন) উদ্গান্তসি ( উদ্গীথ গান্তলি, ) [তছি] তে (তব) 
ুর্ধা ( মন্তকং ) বিপতিষ্যতি (ইত্যাদি পূর্বববৎ )॥ 

এই প্রকার উদ্গাতাকে কিজ্ঞাসা করিলেন-_হে উদ্‌গাতঃ, ষে দেবতা উদ্গীথে 


অন্গগত রহিয়াছেন ? তাহাকে ন জানিয়া যি তুমি উদ্গীথ গান করিবে, তাহ 
হইলে তোমার মস্তক পড়িয়া যাইবে ॥ 


দশমঃ খওঃ ] প্রথমোইধ্যায়ঃ। রি 


এবম্‌ (পূর্ববং ) এব প্রতিহূ্তারং (গ্রতিহারপাঠকং ) উবাচি-হে প্রতিহর্তী, 
যা! দেবতা! প্রতিহারম্‌ অন্বায়তত। ( অন্ুগতা ), চে (যদ্দি) তাং দেবতাম্‌ অবিদ্বান্‌ 
প্রতিহ্রিষ্যসি (প্রতিহারকর্ম করিষ্যসি ), [তহি] তে (তব) মূর্ধা বিপতিঘ্যতি 
ইতি। তে (প্রস্তোতপ্রভৃতয়:) হ (কিল) সমারতাঃ ( নিবৃত্তব্যাপারাঃ সন্তঃ) 
তুীম্‌ আসাঙক্রিরে ( মৌনীভাবেন তত, রিত্য্থ:)। 

পূর্বের স্তায় গ্রতিহ্তাকেও জিন্ঞামা করিলেন__হে প্রতিহ্তঃ, যে দেবতা 
গ্রতিহারে অনুগত আছেন, তাহাকে না জানিয়! তুমি যদি গ্রতিহারকর্ম করিবে, 
তাহ! হইলে তোমার মন্তক গড়িয়া যাইবে । তখন তাহারা স্ব স্ব কার্য হইতে 
নিবৃত্ত হইয়া তৃষীন্তাবে রহিলেন॥ 

শাঙ্কর-ভাষ্যম্‌।__এবমেবোরগাতারং গ্রতিহর্তারমুবাচেত্যাদি সমানমন্ৎ। 
তে প্রন্তোত্রদয়ঃ কর্মত্যঃ সমারতাঃ উপরতাঃ অন্তঃ মূদ্ধগাতভয়াৎ তৃষ্কীমাসাঞ্ক্রিরে 
অন্চচাকুর্বন্ত অধিত্বাৎ1৮৪-৮৫1১০-১১ 

ইতি প্রথমাধ্যায়্ত দশম-থণড-ভাষ্যম্‌॥১০। 


আনন্দগিরিঃ।-তুফীমিত্যন্ত অর্থমাহ__অন্তচ্চেতি। তত্র হেতুমাহ__ 
অধিত্বার্দিতি। তত্তদ্দেবতা বিষয়বিজ্ঞানাধিত্বেন কর্ণাস্তরমুর্বস্তশ্চাক্রায়ণাভিমুখাঃ 
স্থিতা ইত্যর্থ; |৮৪-৮৫১০-১১ 


ইতি প্রথমাধ্যায়স্ত দশমঃ খণ্ডঃ|১০ | 
ভাষান্বাদ ।_-এই প্রকারই উদ্‌গাতা ও প্রতিহূ্তাকে জিজ্ঞাসা করিয়াছিলেন, 
ইত্যাদির অর্থ পূর্বের স্যায়। সেই প্রন্তোতা প্রভৃতির কর্ম হইতে নিবৃত্ত হইয়া 
আর কিছু না করিয়া মস্তকগাতের ভয়ে তুষীন্তৃত হইয়া রহিলেন) কারণ, তাহারাও 
অর্থী, অর্থাৎ উস্তির নিকট এ দকল দেঁবতা-বিষয়ক জ্ঞানলাভের প্রয়াী, এই জন্যই 
চুপ করিয়া রহিলেন |৮৪-৮৫১০-১১ 
প্রথম অধ্যায়ে ঘশম থণ্ডের ভাষ্যানুবাদ সমাপ্ত ॥১০ ॥ 


প্রথমাধ্যায়স্য 
একাদশঃ খণ্ডঃ। 
অথ হৈনং যজমান উবাচ। ভগবস্তং বা অহং বিবিদিষাণীতি, 
উষস্তিরম্মি চাক্রায়ণ ইতি হোবাচ ॥৮৬|১ 
অথ ( অনস্তরং ) জমান: (যক্ঞকর্তা রাজ ) হ (এ্তিহে ) এনম্‌ ( উস্তিম্‌) 
উবাচ ( উক্তবান্‌)-_ভগবন্তং (পুজাহ্‌ং ত্বাং) বিবিদ্বিষাণি (বেদিতুম্‌ ইচ্ছামি )। 
[ অপরঃ] উবাচ-_চাক্রায়ণঃ (চক্রম্ত অপত্যং) উষস্তিঃ (এতন্নামকঃ) অন্মি 
( ভবামি )[ অহম্‌ ইতি শেষঃ ] ইতি ॥ 
অনন্তর যজ্ঞবর্তা রাজ! তাহাকে বলিলেন_মহাশয়কে জানিতে ইচ্ছা করি; 
তিনি বলিলেন_ আমি হইতেছি চক্রের পুক্র-_উষস্তি | 
শাঙ্কর-ভাষ্যম্‌।_-অথ অনস্তরং হ এনম্‌ উষন্তিৎ যজমানে! রাঁজা উবাচ-_ 
ভগবস্তং বৈ পুজাবস্তম অহং বিবিদিষাণি বেদিতুমিচ্ছামি, ইত্যুক্ত উষস্তিরশ্মি 
চাক্রায়ণঃ তবাপি শ্রোত্রপথমাগতো যদি__ইতি হোবাচ উত্তবান্‌ ৮১।১ 


আনন্দগিরিঃ।-_-অথ ছৈনমিত্যার্ধি ব্যাকরোতি-__অথেতি। প্রস্তোত প্রভৃতীনাং 
তুষীস্তাবার্দিতি শেষঃ 0৮১১ 


ভাষ্যান্থুবাদ ।__অনস্তর জমান (যজ্ঞকর্তী) রাজা ইহাকে__উষস্তিকে 
বলিয়াছিলেন--ভগবান্‌কে অর্থাৎ পুজনীয় আপনাকে আমি জানিতে ইচ্ছা করি; 
এইরূপ জিজ্ঞাসিত হ্ইম্াা [তিনি] বলিলেন_-'আমি হুইতেছি উষস্তিনামক 
চাক্রায়ণ, অর্থাৎ চক্রের পুত্র; সম্ভবতঃ তোমারও শ্রোত্রপথগত হইয়া 
থাকিব” ॥৮৩|১ 

ম হোবাচ তগবন্তং বা অহমেভিঃ সর্ব্ৈরাতিজ্যৈঃ পর্য্যৈ- 
ধিষমূ। ভগবতো বা! অহমবিজ্যান্তানবৃষি ॥৮৭॥২ 

অঃ (যজমানঃ ) হ (কিল ) উবাচ-_অহং ভগবস্তং (পুজা ত্বাং ) বৈ (এব) 
এভিঃ সর্বৈঃ আতিজ্যৈঃ (খত্বিক্কন্ম্রতিঃ ) পর্য্যেষিষম্‌ ( পর্য্যেষণম্‌-_অন্েষণৎ 
কতবান্‌ অন্মি ), [ এষু খত্বিক্কর্ধস্থ বরিতুৎ ত্বাম্‌ এব অন্বিষ্যমাণঃ অশ্মি ]) ভগবতঃ 


( ভবতঃ) অবস্তা (অলাভেন ) বৈ (এব) অহ অন্তান্‌ (ব্রাঙ্ষণান্‌) অবৃষি 
( কর্ন বৃতবান্‌ অস্মি )॥ 


একাদশঃ খওডঃ ] প্রথমোহ্ধ্যায়ঃ | ১২৫ 


তিনি (রাজা) বলিলেন-__-আমি এই সমস্ত খাত্বিক্‌-কর্মের জন্য আপনাকেই 
অন্বেষণ করিয়াছিলাম; আমি আপনার অপ্রাপ্ডিতেই অপর সকলকে বরণ করিয়াছি ॥ 


শাঙ্কর-ভাষ্যম্‌।_স হ জমান উবাচ-_সত্যমেবমহৎ ভগবস্তং বহুগুণম্‌ অশ্রৌষম্‌, 
সর্বৈশ্চ খত্বিকর্মভিঃ_ আন্তিজ্যৈঃ পর্য্েষিষং পর্যেষণৎ কৃতবান্‌ অশ্মি;) অন্বিষ্য 
ভগবতো| বৈ অহমবিত্ত্যা অলাভেন অন্ঠান্‌ ইমান্‌ অবুষি বৃতবানস্মি ॥৮৭]২ 


আনন্দগিরিঃ।- চাক্রায়ণস্ত বচনমঙ্গীকরোতি-_সত্যমিতি। অঙ্গীকারমেব 
ক্ফৌরয়তি__এবমিতি। আবন্তিজ্যৈরিত্যন্ত ব্যাখ্যানম্‌ খত্বিকৃকর্মভিরিতি, তদর্থমিতি 
যাবং। যদ্ধি মাম্‌ আত্িঙ্যার্থমনুসংহিতবানসি, কিমিতি ইমান্‌ অন্যান্‌ বৃতবান্‌? 
ইত্যাশঙ্ক্যাহ__অন্নিষ্যেতি ॥৮৭॥২ 


ভাষ্যান্ুবাদ ।__সেই যজমান (রাজ) বলিলেন- সত্যই বটে, বহুগুণসম্পন্ন 
আপনার নাম আমি শ্রবণ করিয়াছি; এবং সমস্ত আত্বিজ্য অর্থাৎ খত্বিক-কর্মের 
জন্যও আপনার অনুসন্ধান করিয়াছি । অন্বেষণ করিয়া আপনার অপ্রাপ্তিতে 
অর্থ(ৎ অলাঙে অপর ইহাদ্বিগকে বরণ করিয়াছি ॥৮৭॥২ 


ভগবাণ্স্ত্বেব মে সর্ব্বৈরান্বিজ্যৈরিতি, তথেত্যথ তহ্েতএব 
সমতিস্ষ্টাঃ স্তবতাম্‌। যাবত্বেভ্যে। ধনং দগ্যান্তাবন্মম দগ্া। ইতি । 
তথেতি হ যজমান উবাচ ॥৮৮॥৩ 


[ অধুনাপি ] ভগবান্( ভবান্‌ ) এব (নিশ্চয়ে ) মে (মম) সর্বৈঃ আত্তিজ্যেঃ 
(খত্বিক্‌-কর্ম্মভিঃ) [সম্পন্নঃ অস্ত], ইতি [উক্তঃ সন্‌ উস্তিঃ] তথা ইতি [ আহ], অথ 
(অনস্তরৎ) তি ( তথা সতি ) এতে (ত্বয়া পূর্বৎ বৃতাঃ ) এব সমতিস্থষ্টাঃ (ময়া 
অনুজ্ঞাতাঃ সন্তঃ ) স্তবতাৎ (স্তুতিপাঠৎ কুর্বন্ত )) [পরন্] ত্বম্‌ এভ্যঃ খেত্বিগৃভ্যঃ) 
যাবৎ ( যপরিমাণৎ ) ধনং দৃগ্যাঃ ( প্রধচ্ছসি ); তাবৎ (তৎপরিমাণং) [ধনং] মম 
(মহৎ) দগ্যাঃ ইতি ; যজমানঃ তথা (তদ্বদেব অস্ত) ইতি হু উবাচ ॥ 


[ রাজা বলিলেন ]-_-আপনিই আমার সমস্ত খত্বিক কর্থে ব্রতী হউন; [উষন্তি 
বলিলেন]-_তাহাই হউক; পরন্ত, তাহা হইলে ইহারাই আমার অনুমতি প্রাণ্ড 
হইয়া স্তঁতিপাঠ করুক; কিন্তু ইহাদ্দিগকে যে পরিমাণ ধন দান করিবে, আমাকেও 
সেই পরিমাণে দ্রান করিবে; ষজমান রোজা) বলিলেন--তথাস্ত ॥ 


শান্কর-ভাব্মম্‌।--অগ্ভাপি ভগবান্‌ তু এব মে মম সর্ব: আত্থিজ্যেঃ 


১২৬ ছান্দোগ্যোপনিষৎ। 


খাত্বিকন্ার্থমন্ত, ইত্যুক্তঃ তথেত্যাহ উষস্তিঃ; কিন্ত অথৈবং তহি এত এব তব! পুর্ব 
বৃতাঃ ময়! সমতিস্থষ্টাঃ ময়] সম্যক্‌ প্রসন্নেন অনুজ্ঞাতাঃ অন্তঃ স্তবতাম্‌  ত্বয়া! তু এতৎ 
কা্যম্-_যাবত্ত এভ্যঃ প্রস্তোত্রা্িভ্যঃ সর্বেভ্যে। ধনৎ দগ্যাঃ প্রযচ্ছসি, তাঁবৎ মম 
দৃদ্যাঃ ; ইত্যুক্তঃ তথেতি হ যজমান উবাচ ॥৮৮)৩ 


আনন্দগিরিঃ ।_এবং গতে কিমধুন1 কর্তব্যমিত্যাশঙ্ক্যাহ__অগ্াপীতি | 
চাক্রায়ণান্ুমতিৎ শ্রত্ব! কিমিদ্দমিতি ব্যাকুলিতেযু ্রস্তোত প্রভৃতিষু ব্রুতে--কিন্ত্িতি। 
উভয়ামুমত্যপেক্ষয়ানস্তর্ধ্যম্‌ । মম অলাভেন অমীষাং বৃতত্বস্ত নিবৃত্ত্যবস্থায়ামিত্যাহ__ 
ত্ীতি। অনুজ্ঞাতাঃ সন্তঃ প্রস্তোত্রাদয়ঃ স্তরতিৎ কুর্বতামিত্যাহ-_স্বতামিতি। 
অস্ত এবং ; ত্বদবর্থং পুনর্ময়। কিৎ বিধেয়মিত্যাশঙ্ক্যাহ-__ তয়! ত্বিতি ॥৮৮৩ 


ভাষ্যানুবাদ ।__-এখনও আপনি আমার সমস্ত আত্বিজ্য অর্থাৎ খত্বিক্‌- 
কর্মের নিমিত্ত [ব্রতী] হউন ; ইহা কথিত হইলে, উষস্তি বলিলেন-_-“তথাস্ত” কিন্তু, 
এরূপই যদি হয়, তাহা হইলে, পূর্বে তুমি যাহাদিগের বরণ করিয়াছ, তাহারাই 
আমাকর্তৃক সমতিন্ৃষ্ট হইয়া-_সম্পূর্ণ প্রসন্নচিত্ত আমার অনুমতি প্রাপ্ত হইয়া স্তৃতি 
করুক; তবে তোমাকে ইহা! করিতে হইবে যে, প্রন্তোত প্রভৃতি এই সকলকে যে 
পরিমাণ ধন দ্বিবে, সেই পরিমাণ ধন আমাকেও দ্রিবে; এই কথার পর যজমাঁন 
রাজা বজিলেন_ সেইরূপই হইবে ॥৮৮৩ 


অথ হৈনং প্রস্তোতোপসসাদ ; প্রস্তোতর্যা দেবতা প্রস্তাব- 
মন্থায়ভা, তঞ্চেদবিদ্বান্‌ প্রস্তোষ্যসি মুদ্ধী তে বিপতিষ্যতীতি মা 
ভগবানবোচ কতম। স! দেবতেতি ॥৮৯॥৪ 


অথ ( অনস্তরৎ ) প্রস্তোতা (প্রস্তাবপাঠকঃ) হ এনম্‌ (উষস্তিম্‌) উপসদাদ 
€ উষস্তিসমীপং জগাম ); [ আগত্য চ উষস্তিম্‌ উবাচ )_£হে প্রন্তোতঃ, যা দেবতা 
প্রস্তাবম্, (ভ্ততিবিশেষম্‌ ) অন্বায়ত্তা, চেৎ (যদি) তাম্‌ অবিদ্বান (অঞ্জানন্‌ ) 
্রস্তোম্যসি+, মূর্ধা তে বিপতিস্যতি, ইতি (এত) ভগবান্‌ মা (মাম) অবোচৎ 
(উক্তবান্‌ অসি, ) [ত্বমেব মে ব্রুহি ] কতম! সা দেবতা? ইতি ॥ 
অনন্তর প্রস্তোতা ইহার নিকট উপস্থিত হইলেন, [ এবং বলিলেন ] আপনি যে, 
আমাকে বলিয়াছিজেন “হে প্রস্তোতঃ, যে দেবতা 'প্রন্তাবে' অনুগত, সেই দেবতাকে 
শা জানিয়া যদি তুমি প্রস্তাব পাঠ করিবে, তাহ! হইলে তোমার মস্তক খসিয়া 
পড়িবে [আমি জানিতে ইচ্ছ! করি, সেই দ্বেবতাটি কে?]॥ 


একাদশঃ থণ্ঃ ] প্রথমোহধ্যায়ঃ | ১২৭ 


শাঙ্কর-ভাষ্যম্‌।-_অথ হ এনম্‌ ওষস্ত্যং বচঃ শ্রত্ব। প্রস্তোতা উপসসা্দ উবস্তিং 
বিনয়েনোপজগাম ; প্রস্তোতঃ য1 দ্বেবতেত্যার্দি মা. মাং ভগবান অবোচৎ পূর্ববম্‌ ; 
কতম। স! দেবতা, যা প্রস্তাবতক্তিম্‌ অন্বায়ত্ত। ইতি ॥৮-॥8 


আনন্দগিরিঃ।-__যজমানং প্রত্যুষস্তিপ্রোক্তৎ বচঃ শ্রত্বানস্তরমেনমুষত্তিৎ 
প্রস্তোতা ত্যক্তব্যাকুলত্বঃ শিষ্যত্বেনোপসন্নবানিত্যাহ__অথেতি। উপগতিপ্রকার- 
মভিনয়তি-_প্রস্তোতরিতি ॥৮৯।৪ 

ভাষ্যান্ুবাদ ।_ অনন্তর, প্রস্তোতা। উক্তির বাক্য শ্রবণ করিয়। তাহার নিকট 
উপস্থিত হইলেন, অর্থাৎ বিনয়পুর্ব্বক উষস্তির সমীপে সমাগত হইলেন। ভগবান্‌ 
( আপনি ) আমাকে প্রথমে বলিয়াছিলেন যে,_ হে প্রস্তোতঃ, যে দেবতা” 
ইত্যার্দি। [আমি জানিতে ইচ্ছা করি যে], যিনি প্রস্তাবভাগে অনুগত আছেন, 
সেই দেবতাটি কে ?॥৮৯]৪ 


প্রাণ ইতি হোবাচ, সর্ববাণি হ বা ইমানি ভূতানি প্রাণমেবা- 
ভিনংবিশস্তি প্রাণমভ্যুজ্জিহতে, সৈষা দেবতা গ্রস্তাবমন্থায়া, 
তাঞ্চেবিদ্ধান্‌ প্রাস্তোষ্যো মুদ্ধা তে ব্যপতিষ্যৎ, তথোক্তস্তা 
ময়েতি ॥৯০॥৫ 


প্রাণঃ [ সা! দেবতা ] ইতি হ উবাচ (উক্তবান) [উষস্তিঃ]। হ(যম্মাৎ) 
ইমানি (দৃষ্ঠমানানি ) সর্বাণি ভূতানি (স্থাবরজঙমাত্মবকানি ) [ প্রলয়কালে ] 
প্রাণম্‌ এব অভি (সর্বতঃ) বিশস্তি (তত্রৈব লীয়ন্তে ), [ উৎপত্তিকালে চ] প্রাণম্‌ 
অভি ( লক্ষ্টীকৃত্য ) উজ্জিহতে ( উৎপদ্ভতে )7 সা! এষ দেবত। (প্রাণঃ ) প্রস্তাবং 
অন্বায়ত্তা ; চেৎ ( যদ্দি )তাম্‌ (প্রাণদেবতাম্‌ ) অবিদ্বান্‌ €( সন্)[ ত্বং] প্রাস্তোয্যঃ 
( প্রস্তবনং কৃতবান্‌ ভবেঃ ), [তি] তথা (মুর্ধা তে বিপতিষ্যাতি ), ইতি ময়! 
উক্তন্ত ( এবং নিষিদ্ধন্ত ) তে (তব) মূর্ধা ব্যপতিষ্যৎ ( স্পষ্টমৈব পতেৎ )॥ 


উষস্তি বলিলেন-_ প্রাণ [ সেই দেবতা! ]; কারণ, স্থাবরজঙ্গমাত্মক সমস্ত ভূতই 
[ প্রলয়কালে ] প্রাণে বিলীন হয়। আবার [ উৎপত্তিকালে ], প্রাণকে লক্ষ্য 
করিয়াই উৎপন্ন হইয়া থাকে । সেই এই দেবতা (প্রাণ) প্রস্তাবে অনুগত 
আছেন, তাহাকে নাজানিয়] যি প্রস্তাব পাঠ করিতে, তাহা হইলে আমা 
কর্তৃক সেইরূপে অভিহিত ( নিষিদ্ধ ) তোমার মস্তক নিশ্চয়ই পড়িয়া! যাইত ॥ 


১২৮ ছান্দোগ্যোপনিষতৎ। 


শাহ্কর-ভাষ্যম্‌ ৷ পৃষ্টঃ প্রাণ ইতি হোবাচ ? যুক্তৎ প্রস্তাবস্ত প্রাণো- দেবতেতি। 
কথম্? সর্বাণি স্থাবরজঙ্গমানি ভূতানি প্রাণমেব অভিসংবিশস্তি প্রলয়কালে, 
প্রাণম্‌ অভি লক্ষয়িত্বা প্রাণাত্বনৈব উজ্জিহতে প্রাণাদেব উদ্গচ্ছস্তীত্যর্থঃ উৎপত্তি- 
কালে; অতঃ সৈষ' দ্বেবতী প্রন্তাবমন্বায়ত1; তাং চেৎ অবিদ্বান্‌ ত্বৎ প্রান্তোষ্যঃ 
প্রস্তবনং প্রস্তাবভক্তিৎ কৃতবানসি যদি, মূদ্ধা শিরঃ তে ব্যপতিব্যৎ বিপতিতমভবিষ্যৎ 
তথোক্তন্ত ময় তৎকালে মুদ্ধা তে বিপতিষ্যতীতি। অতত্তপ্না সাধু কৃতম্;) ময় 
নিষিদ্ধঃ কর্মণো যছপরমম্‌ অকার্ধীরিত্যভিপ্রায়ঃ 0৯০।৫ 


আনন্দগিরিঃ।__প্রতিবচনমাদায় প্র-শব্দসামান্তং গৃহীত্বা তাৎপর্য্যমাহ-_পৃষ্ট 
ইতি। কথমিহ প্রাণশব্দার্থো নিশ্টীয়তাঁমিত্যাশঙ্ক্য অতএব প্রাণইতি স্থায়েনাহ__ 
কথমিতি। প্রাণাত্মনৈব সংবিশস্তীতি পূর্বেণ সম্বন্ধঃ। প্রাণশব্দার্থস্ত পরমাত্মর্থেন 
নির্ণীতত্বমতঃশবার্থঃ। চেচ্ছদার্থো যদীত্যুত্তঃ। ময়! তথোস্তন্ত মুদ্ধা তে বিপত্ি- 
ধ্তীত্যেবমুক্তস্ত তব তৎকালে স্বাপরাধাবস্থায়াৎ মুদ্ধী ব্যপতিষ্যদেবেতি যোজন]। 
প্রমাদস্ত মহতন্ত্য়া পরিহৃতত্বাদিত্যতঃ শব্দার্থঃ ॥৯০॥৫ 


ভাষ্যান্ুবাদ ।__জিজ্ঞাসিত [ উস্তি] বলিলেন-_ প্রাণ; প্রাণই ষে প্স্তাব- 
দেবতা, ইহা যুক্তি-সম্মতও বটে। কি প্রকারে? স্থাবর-জঙ্গমাত্মক সমস্ত ভূত 
প্রলয়-কালে প্রাণেই সর্ধতোভাবে প্রবেশ করে, আবার উপত্তিকালেও প্রাণকে 
লক্ষ্য করিয়াই প্রাণস্বরূপেই অর্থাৎ প্রাণ হইতেই উদ্‌গত হয়; এই ক।রণেই সেই 
প্রাণদ্বেবত এই প্রস্তাবে অন্ুগত। তাহাকে ন! জানিয়। তুমি যদ্দি প্রস্তাব 
করিতে অর্থাৎ স্তৃতিপাঠ করিতে, [ তাহা হইলে ] সে সময় আমাকর্তৃক “তোমার 
মস্তক পড়িবে এইরূপে অভিহিত তোমার মস্তক নিশ্চয়ই পতিত হইত। অভিপ্রায় 
এই যে, অতএব আমার নিষেধের পর তুমি যে, কর্ম হইতে বিরত হইয়াছ, তাহা 
ভালই করিয়াছ ॥৯০॥৫ 


অথ হৈনমুদ্গীতোপসসাদ, উদ্গীতর্ধা দেবতোদ্গীথমন্থায়তা 
তাঞ্চেবিদ্বানুদ্গাস্তাসি মুর্ধা তে বিপতিষ্যতীতি ম! ভগবানবোচৎ ; 
কতমা সা দেবতেতি ॥৯১॥৬ 


অথ (অনস্তরম্) উদ্‌গাতা। ( উদ্গীথপাঠকঃ) হু এনম্‌ (উষস্তিম্‌) 
উপসসাঘ (তৎসমীপম্‌ আগাম )) [আগত্য চ উবাচ ]--ভগবান্‌ 'উদ্‌্গাতঃ, 


একাদশঃ খণ্ড; ] প্রথমোহ্ধ্যায়ঃ। ১২৯ 


ষ! দেবতা উদ্গীথম্‌ অন্বায়ত্তা, তাং চেৎ অবিদ্বান্‌ উদ্গাস্তসি, মূর্ধী তে বিপতিষ্যাতি” 
ইতি মা ( মাং) অবোচৎ (উক্তবান্‌ অসি )) [ পৃচ্ছামি ]_কতমা সা দেবতা? 
ইতি। [ অন্তার্থ;পূর্বমুক্তঃ ]॥ 

অনন্তর উদ্গাতাও উবস্তির সমীপে আগমন করিলেন, [ এবং বলিলেন 
যে,] আপনি যে, আমাকে বলিয়াছিলেন, “হে উদ্গাতঃ, কোন্‌ দেবতা 
উদ্‌্গীথে অনুগত তাহাকে না জানিয়া তুমি যদি উদ্গীথ গান কর, তাহা 
হইলে, তোমার মন্তক পড়িয়া যাইবে [জিজ্ঞাসা করি, ]' সেই দেবতার 
কে? । 

শাহ্কর-ভাষ্যম্‌।-_তথ| উদগাতা পপ্রচ্ছ__কতম1 স! উদগীথভক্তিমন্ুগতা অন্থায়ত্তা 
দেবতেতি ॥৯১1৬ 

আনন্দগিরিঃ__॥৯১॥৬ 

ভাষ্যান্থুবাদ।--উদ্গাতাও সেইরূপ জিজ্ঞাসা করিলেন__-সেই উদ্গ্রীথতক্তিতে 
অনুগত দ্বেবতাটি কে? ॥৯১1৬ 


আদিত্য ইতি হোবাচ ; সর্ববাণিহ বা ইমানি ভূতান্যা- 
দিত্যমুচ্চে১ সন্তং গায়ত্তি, সৈষা দেবতোদ্গীথমন্থায়তা, 
তাণ্ধ্বিদ্বানুদগ্রাস্তো মূদ্ধা তে ব্যপতিয্ৎ তথোত্স্ত 
ময়েতি ॥৯২॥৭ 


[ এবং পৃষ্টঃসন্‌ উবস্তিঃ ] উবাচ-_আদিত্যঃ ইতি। হ (যন্মাৎ) ইমানি 
সর্ধধাণি ভূতানি উচ্চৈঃ সন্তমূ ( উর্স্থম্‌ ) আদিত্যৎ গায়স্তি (কীর্তযস্তি ); সা৷ এষা 
দেবতা 1 (আদিত্যঃ ) উদ্‌গীথম্‌ অন্বায়ত্তা; তাম্‌ (দ্বেবতাম্‌) অবিদ্বান্‌ সন্‌ ত্বং 
চে উদদগান্তঃ (উদ্গানম্‌ অকার্ধাঃ); ময়া তথা উক্তন্ত তে (তব) মূর্ধা 

& ব্যপতিষ্যৎ ইতি ॥ 
$ জিজ্ঞাসিত হইয়া উষস্তি বলিলেন__আদিত্যই [সেই দেবতা]; কেন না, 
“স্থাবর-জঙ্গমাত্মক এই মস্ত ভূতই উ্দস্থ আদিত্যের স্তব করিয়া থাকে। 
সেই এই দ্বেবতাই উদ্‌গীথে অনুগত; তাঁহাকে না জানিয়! তুমি ঘদ্দি উদ্গীথ 
গান করিতে, আমাকর্তক সেইরূপে কথিত তোমার মস্তক নিশ্চয়ই পড়িয়া 
যাইত ॥ ] 
শাঙ্কর-ভাষ্যম্‌।-_পৃষ্ট আদিত্য ইতি হোবাচ। সর্ববাণিংহ বৈ ইমানি ভূতানি 


১৩০ ছান্দোগ্যোপনিষৎ। 


আদিত্যমুচ্চৈঃ উর্ধাৎ সম্তং গায়স্তি শব্দয়স্থি স্তবস্তীত্যভিপ্রায়ঃ উৎ-শব্দ-সামান্যাৎ 
প্রশব্বসামান্তাদিব প্রাণঃ। অতঃ “সৈষা দেবতা” ইত্যাদি পুর্ব্ববৎ ॥৯২॥৭ 

আনন্দগিরিঃ |-_যথা প্র-শব্দসামান্তাঁৎ প্রাণঃ প্রস্তাব-দেবতেত্যুক্তৎ, তথ! আদি- 
ত্যোদশীথয়োঃ উতৎ-শব্দসামান্টাৎ উদগীথ-দেবত| আদিত্য ইত্যাহ--উচ্ছব্দেতি। 
উক্তসামান্তপরামর্শার্থোহতঃশব্ঃ ॥৯২৭ 

ভাষ্যানুবাদ।- জিজ্ঞাসিত হুইয়! [ উষস্তি ] বলিলেন_ আদিত্য ; এই সমস্ত 
ভূতই উপরিস্থিত আদিত্যের গান করে, অর্থাৎ স্তব করে। [প্রস্তাব ও প্রাণের 
মধ্যে ] প্র” অক্ষরের সাদৃশ্ত থাকায় প্রাণ যেমন [ প্রস্তাব-দেবতা 1, তেমনি একই 
উৎ, অক্ষর থাকায় [ উর্ধস্থ] আদিত্য ও উদ্গীথের দেবতা; ইহার পর 
“সৈষা দেবতা' ইত্যাদির অর্থ পূর্ব্বৎ ॥৯২|৭ 


অথ হৈনং প্রতিহর্তোপসসাদ, প্রতিহ্র্া দেবতা প্রতিহার- 
মন্বায়ভা, তাঞ্চেদবিদ্ধান্‌ প্রতিহরিষ্যসি মৃদ্ধা তে বিপতিষ্যতীতি মা 
ভগবানবোচৎ ; কতমা না! দেবতেতি ॥ ৯৩1৮ 


অথ ( অনস্তরং ) প্রতিহর্তা হ এনম্‌ € উষস্তিম্‌) উপসসাদ, [উপসদ্য চ পপ্রচ্ছ ] 
_হে প্রতিহ্ভঃ যা দেবতা প্রতিহারং (সামাংশবিশেষং) অন্বায়ত্তা, তাম্‌ অবিদ্বান্‌ 
চেৎ প্রতিহরিষ্যসি, তে (তব) মুদ্ধ। বিপতিব্যতি' ইতি ম। ( মাং) ভগবান্‌ অবোচৎ ; 
[ পৃচ্ছামি ] কতমা সা দেবতা? ইতি [ ব্যাখ্যা পুর্বববৎ ]। 

অনস্তর, প্রতিহর্তা উপস্থিত হইলেন ; [তিনি বলিলেন ], আপনি যে, আমাকে 
বলিয়াছিলেন, “হে প্রতিহর্তঃ, যে দেবত৷ প্রতিহারে অনুগত আছেন, তাহাকে ন| 
জানিয়া তুমি যদি প্রতিহার কর্ম্ম কর, তাহা! হইলে তোমার মস্তক পড়িয়! যাইবে; 
[ জিজ্ঞাসা করি ] সেই দেবতাটি কে? ॥ 

শাঙ্কর-ভাষ্যম্‌।-_এবমেব অথ হ এনৎ প্রতিহর্তী উপসলাদ ; কতম! সা! দেবতা' 
প্রতিহারমন্থায়ত্ত। ইতি ॥৯৩৮ 

আনন্দগিরিঃ।-_এবমেব প্রস্তোতৃবছদগাতৃবচ্চেত্যর্থ | খত্বিগ্ভ্যাৎ প্রস্তাবো- 
দগীথদেবতয়োবিজ্ঞানানন্তর্য্যমথশবার্ঘঃ 1৯৩)৮ * 

ভাষ্যান্থবাদ ।-_অনস্তর, প্রতিহর্তীও এইরূপেই উবস্তির সমীপে উপস্থিত 
হইলেন, এবং বলিলেন সেই কোন দেবতাটি প্রতিহারে অন্থগত 
আছেন? ॥৯৩।৮ 


একাদশঃ থণ্ডঃ ] প্রথমোহ্ধ্যায়ঃ। ১৩১ 


অন্নমিতি হৌবাচ ; সর্ববাণি হ বা ইমানি তূতান্থান্নমেব প্রতি- 
হরমাণানি জীবস্তি, সৈষ! দেবতা প্রতিহারমন্থায়তা, তাঞ্চ্েবিদবান্‌ 
প্রত্যহরিষ্যে। মৃদ্ধা তে ব্যপতিষ্যৎ তথোক্তম্ত ময়েতি তথোক্তত্য 
ময়েতি ॥৯৪॥৯ 

ইতি 'প্রথমাধ্যায়স্ত একাদশঃ থণ্ডঃ ॥ 

[ এবং পৃষ্টঃ উবস্তিঃ ] হ উবাচ- অন্নম্‌ ইতি, ( অন্নং সা দেবতেত্যর্থঃ )) হ 
( যম্মাৎ) ইমানি সর্বাণি ভূতাঁনি (স্থাবরজঙ্গমাত্মকানি ] বৈ (এব) অন্নম্‌ এব 
(নিশ্চয়ে ) প্রতিহরমাণানি (আহরণ, কুর্বস্তি সন্তি ) জীবস্তি (প্রাণান্‌ ধারয়স্তি ); 
সা এষা ( অন্নরূপা ) দেবতা প্রতিহারম্‌ ( তদ্বাখ্যৎ সামাংশম্‌ ) অন্বায়ত্বাঁ; তাম্‌ 
(দেবতাম্‌ ) অবিদ্বান্‌ চে প্রত্যহরিষাঃ (প্রতিহারকর্ম অকার্ধীঃ), [তহি] ময়! 
তথোক্তস্ত ( প্রতিযিদ্ধস্ত ইত্যর্থঃ ) তে ( তব) মুর্ধা ( শিরঃ) ব্যপতিষ্যৎ। দ্বিরুক্তিঃ 
খণ্ডসমাপ্ত্যর্থা ॥ 

এইরূপ জিজ্ঞাসিত হইয় উষন্তি বলিলেন-_অন্ন, অর্থাৎ অন্নই সেই দেবতা; 
কারণ, এই সমস্ত প্রাণীই অন্ন আহরণ করিয়াই জীবন ধারণ করে। সেই এই অন্ন- 
দেবতাই প্রতিহারে অনুগত আছেন; তাহাকে না জানিয়৷ আমাকর্তৃক প্ীৰপে 
প্রতিষিদ্ধ হইয়াও যদি তুমি প্রতিহার-কর্্ম করিতে, নিশ্চয়ই তোমার মন্তক 


পড়ির়! যাইত ॥ 
প্রথম অধ্যায়ে একাদশ খণ্ড ॥ 


শাঙ্কর-ভাষ্ম্‌।-_পৃষ্টোইন্সমিতি হোঁবাচ ; সর্ব্বাণি হ বৈ ইমাঁনি ভূতাঁনি অন্নমেব 
আত্মানৎ প্রতি সর্বতঃ প্রতিহরমাণানি জীবন্তি সৈষ! দ্বেব্ত। প্রতিশব্বসী মান্তাঁৎ 
প্রতিহারভক্তিম্‌ অনুগত | সমানমন্তৎ তথোক্তন্ত ময়েতি। প্রস্তাবোদগীথ-প্রতি- 
হারতক্তীঃ প্রাণা দিত্যান্দৃষ্ট্যা উপাসীতেতি সমুদায়ার্থঃ। প্রাণাস্ঠাপত্তিঃ কর্মসমৃদ্ধিরববা 
ফলমিতি ॥৯৪1৯ 

ইতি প্রথমাধ্যায়স্ত একাদশ-খণ্ড-ভাষ্যম্‌॥১১। 

আনন্দগিরিঃ|-_-কথমন্নন্ত প্রতিহারত্ব, তদাহ-_সর্বাণীতি। তাং চেদৃবিদ্বা- 
নিত্যাদি অগ্ঠদিত্যুচ্যতে | তথোক্তন্ত ময়েত্যেতদস্তমিতি শেষঃ। কীদৃক্‌ উপালন- 
অন্মিন্‌ প্রকরণে বিবক্ষিতম্‌, ইত্যাশঙ্ক্যাহ-__প্রস্তাবেতি। উপাস্তিত্রয়ন্ত ফলং দর্শয়তি 
-প্রাণাদীতি 0৯৪1৯ 

ইতি প্রথমাধ্যায়স্ত একাদৃশঃ থণ্ডঃ ॥১১। 


১৩২ ছান্দোগ্যোপনিষৎ । 


ভাযা্বাদ।-_জিজ্ঞাসিত হইয়া [ উযস্তি ] বলিলেন-_অন্ন; এই সমস্ত তৃতই 
আপনার জন্য সর্ঘতোঁভাবে অন্ন আহরণ করিয়া জীবন ধারণ করে। [ 'প্রতি- 
হরণানি” কথায় ] 'প্রতি' শবের যোগ থাকায় সেই এই দেবতা 'প্রতিহার'-ভাগে 
অনুগত আছেন। “তথোক্তন্ত ময়া” ইত্যাদি অপর সমস্তের অর্থ পূর্বেব অনুরূপ । 
ফলিতার্থ এই যে, প্রাণদৃষ্টিতে প্রস্তাবের, আদিত্যৃষ্টিতে 'উদ্ভীথের এবং অন্ন- 
দৃষ্টিতে 'প্রতিহারের' উগাসন| করিবে। গ্রাণাদি-ভাবপপ্রাপ্তি কিংবা কর্মসমৃদ্ধি 
লাত ( কর্শের অত্যুদর ) ইহার ফল ৯৪৯ 

প্রথমাধ্যায়ে একাদশ খণ্ডের ভাঘ্যান্বাদ সমু ॥ ১১ ॥ 


প্রথমাধ্যায়স্থা 
দ্বাদশ খণ্ডঃ। 
অথাতিঃ শৌব উদ্গীথ তদ্ধ বকে দাল্ভ্যো গ্লাবো বা 


মৈত্রেয় স্বাধ্যায়মদ্বব্রাজ ॥৯৫॥১ 

অথ অতঃ ( ইতঃ অনস্তরং ) তৎ ( তত্র বিষয়ে ) শৌবঃ ( শ্বতিঃ দৃষ্টঃ ) উদ্গীথঃ 
( উদ্গানৎ ) [ প্রস্তুয়তে ]_দাল্ভ্যঃ ( দল্ভন্ত অপত্যম্‌ ) বকঃ, মৈত্রেয়ঃ ( মিত্রায়া 
অপত্যং ) গ্লাবঃ বা (চ ), [ অথবা “বকঃ গ্লাবশ্চ' ইত্যেকস্তৈব নামদ্বয়ং, “দাল্ভ্যঃ 
মৈত্রেয়্ঠ” ইতি গোত্রদয়ং সম্ভবতি, তত্ত দ্ধযামুষ্যায়ণত্বাৎ দ্বয়োরপত্যত্বাৎ 1, স্বীধ্যায়ম্‌ 
( উদ্গীথাধ্যয়নার্থম্‌ ) উদ্ববাজ ( বিবিক্তদ্রেশে গতবান্‌ ইত্যর্থ; )॥ 

অতঃপর, এই অন্নলাভার্থ শৌব উদ্‌্গীথ বণিত হইতেছে-_তদ্বিষয়ে [এইরূপ 
আখ্যায়িক৷ আছে যে, ] দল্ভ্যের পুক্র বক ও মিত্রাপুত্র গ্লাব উদ্গীথ অধ্যয়নার্থ 
[ নিজ্জন স্থানে ] গমন করিয়াছিলেন । [এখানে বুঝিতে হইবে, দল্ভপুত্র ও 
বক একজন খষি আর মিত্রাপুক্র গ্লাব অপর একজন খধি, এই ছুইজন ; অথবা, 
একই খষির দুইটি নাম__বক ও গ্নাব; এবং ছুইটি গোত্র দাল্ভ্য ও মৈত্রেয়, 
[দ্যামুষ্যায়ণ সন্তানগণ দ্বিগোত্রভাগী হইয়া থাকে ]॥ 

শাস্কর-ভাষ্যম।__অতীতে খণ্ডে অন্নাপ্রাপ্িনিমিত্তা কষ্টাবস্থোক্ত। উচ্ছিষ্টো 
চিছষ্ট পর্যুষিততক্ষণলক্ষণী ; সা মা ভূদিত্যন্ললাভায় অথ অনস্তরং শৌবঃ শ্বতির্দ 
উদগীথ উদ্গানং সাম অতঃ গ্রস্ত তে । তত তত্র কিল বকে! নামতঃ দল্ভ- 
স্তাপত্যৎ দ্বাল্ভ্যঃ; গ্লাবো বা নামতঃ মিত্রায়াশ্চাপত্যৎ মৈত্রেয়ঃ ৷ বা শৰশ্চার্থে। 
্যামৃষ্যা়ণো! হাসৌ; বস্তবিষয়ে ক্রিয়ান্থিব বিকল্লানুপপত্তেঃ ছ্বিনাম! দ্বিগোত্র 
ইত্যাদি হি স্থৃতিঃ) দৃশ্ততে চ উভয়তঃ পিগুভান্ম্‌। উদ্গীথে বদ্ধচিত্তত্বাৎ 
খযাবনারদরাদ্বা। বাশবঃ স্বাধ্যায়ার্থ:। স্থাধ্যায়ং কর্ত গ্রামাদ্বহিঃ উদ্বব্রাজ 
উদ্গতবান্‌ বিবিক্তদেশস্থোদ্কাভ্যাসম্‌। 'উদ্বব্বাজ' 'প্রতিপালয়াঞ্চকার, ইতি 
চ একবচনাল্লিঙ্গাৎ একোইসৌ খধিঃ। শ্বোদ্গীথকালপ্রতিপালনাদৃষেঃ স্বাধ্যায়- 
করণমন্নকামনয়েতি লক্ষ্যত ইত্যভিপ্রায়তঃ ॥৯৫॥১ 


আনন্দগিরিঃ।__পূর্বোক্তথগুয়োঃ সংগতিং দর্শয়ন উপাসনাস্তরং প্রস্তোতি_ 
অভীত ইতি। অন্নলাভন্তাপেক্ষিতত্বমতঃশব্দার্থঃ | প্রকারান্তরেণ উদগীথোপাসন- 
মন্নকামন্ত প্রস্তত্য প্রতিপত্তিসৌকর্য্যার্থমাখ্যায়িকামাদত্তে-_-তত্তত্রেতি। ন কেবলং 


১৩৪ ছান্দোগ্যোপনিষতৎ। 


দল্ভন্তাপত্যৎ, কিন্তু মিত্রায়াশ্চেতি চার্থ;ঃ। ন চ সা দল্ভন্ত পত্বীতি যুক্তম্‌, তথা সতি 
মৈত্রেয়পদন্ত বৈযর্ঘ্যাৎ। পত্ত্যস্তরাপত্যত্বব্যাবৃত্তযর্থমিতি চে, ন, প্রয়োজনাভাবাৎ। 
ন্বত্র__বাশব্দাৎ দ্বৌ খবী বিবক্ষিতৌ ইতি চেৎ, ন ইত্যাহ-_বাশব্দ ইতি। কথং 
পুনদল্চস্তাপত্যং বকঃ ততার্য্যায়াঃ মিত্রাক্মাশ্চাপত্যৎ ভবিতুমুৎসহতে, তত্রাহ 
বামুষ্যায়ণে। হীতি। চৈকিতায়নো দাল্ভ্য ইত্যত্রোক্তমেতদ্িতি হুচয়িতুৎ হি 
শব্দঃ। উদ্দিতানুদিতহোঁমবৎ কেযাঞ্চিৎ দৃষ্ট্যা বকোইসৌ, অন্তেষাং গ্লাব ইত্যে- 
কন্দিন্নপি বিকল্পে। ভবিষ্যতি, নেত্যাহ-_বস্তবিষয় ইতি। কথৎ পুনবিনা মান- 
মেকস্তৈব ছ্বিনামন্াগঙ্গীক্রিয়তে ? তত্রাহ__ছিনামেতি | ইত্যাদি বাক্য ম্থৃতিরূপং 
ধর্মশান্ত্রে প্রসিদ্ধম্‌ ইত্যর্থ: । দ্বিগোত্রত্বমেকস্ত লোৌকেহপি প্রসিদ্ধমিত্যাহ_ দৃ্ঠতে 
চেতি। যতঃ স্ৃতে জায়তে, যেন চায়ং ধর্্মতো গৃহাতে, তয়োরুভয়োরিত্যাহ__ 
ভয়ত ইতি। িভয়োরপ্যন্তো খকৃথী পিগুদাতা চ ধর্ম্তিঃ ইতি ম্মরস্তীত্যর্থঃ | 
দ্বল্ভ্যাদন্তো মৈত্রের ইত্যঙ্গীকৃত্যাহ-_উদ্গীথ ইতি। তছৃপান্তৌ তাৎপর্যয-মৃা- 
বনাদরে হেতুঃ, তক্মাদৃিত্র়মুষিদ্বয়ং বা বিবক্ষিতম্‌ ইত্যর্থঃ। পক্ষান্তরগ্ঠোতনার্থো 
বাশবঃ। শ্রোতো বাশবস্তহি কিমর্থমিত্যাশঙ্কয পাঠাদন্যান্ন তস্ত ফলম্‌, ইত্যাহছ__ 
বাশন্দ ইতি। মৈত্রেয়ান্তং বাঁক্যং ব্যাখ্যায় স্বাধ্যায়মিত্যাদি ব্যাচ্টে_স্বাধ্যায়- 
মিতি। বছুক্তমুষিরেকো বকাদিশব্ৈরুচ্যতে ইতি তত্র লিঙ্গমাহ__উদ্বব্রাজেতি। 
শুনামুদগীথ:, স্বোৌদগীথঃ, তৎকালম্ত প্রতিপালনং প্রতীক্ষণ-মুষেঘূশ্ঠিতে, তেষাং 
চোদ্রগানমন্নার্থং, তদ্ধষেরপি স্বাধ্যায়করণৎ তদর্থমিত্যাহ_ শ্বোদগীথেতি । যথো- 
ক্তার্থবাচি-শব্বাভাবেইপি সাধর্থযাধয়মর্থে ভাতি, ইত্যাহ-_-অভিপ্রায়ত ইতি |৯৫॥১ 


ভাষান্ুবাদ।__অতীত খণ্ডে, অন্নের অল্লাভে উচ্ছিষ্টের উচ্ছিষ্ট ও পযুণষিত 
[ কুল্মাষ ] ভক্ষণরূপ কষ্টকর অবস্থা বণিত হইয়াছে; সেরূপ অবস্থা না হউক, এই 
জন্ত অনন্তর অননলাভের উপায়তৃত শৌব অর্থাৎ কুককুরগণ-পরিরৃষ্ট ১) উদ্গীথ অর্থাৎ 
সামগান বাণিত হইতেছে। 

তদ্বিষয়ে [ এইরূপ আখ্যায়িকা আছে], দল্ভের পুক্র দাল্ভ্য ও মিত্রার 
পুত্র মৈত্রেয় বক ও গ্লাব নামক খষি বেদ্রপাঠ করিবার জন্য গ্রামের বাহিরে : 
নির্জনদেশস্থ জলসমীপে গমন করিয়াছিলেন । ক্রিয়াতে যেমন বিকল্প ছেই রকম 
তাঁব ) চলে, বস্তু সম্বন্ধে সেরূপ বিকল্প চলিতে পারে না, অতএব [ গ্লাবঃ “বাঃ এই 
“বা” শব্দের অর্থ সমুচ্চ্ন [বিকল্প নহে ]; কারণ এই খষিটি দ্যামুষ্যায়ণ (২); "ছুই 
নাম ও ছুই গোত্র হয়” ইত্যার্দি কথা স্থৃতিশাস্ত্রেও আছে; আর উভয় গোত্রে পিগু- 
ভাগিত্ব দখিতেও পাওয়া যায় । অথবা [ প্রক্কৃত পক্ষে ] উদ্গীথ নিরূপণেই ব্যগ্র 


(১) তাৎপর্য-_বক খধির স্বাধ্যায়ে পরিতুষ্ট মন্ত্রের ধষি বা দেবত। কুকুরমুত্তি ধারণপূর্ববক 
উদগীথ গান করিয়াছিলেন ; এই কারণে এ উদ্গীথের 'শৌব' নাম হ্ইয়াছে। 

(২) তাৎপয্য--শ্রুতিতে, "বক" ও গ্লাব' এই ছুইটি নাম আর 'দালুভ্য' ও "মৈত্রেয়' এই দুইটি 
গোত্রনাম ( অর্থাৎ বংশের পরিচায়ক বিশেষণ) উল্লিখিত আছে। তন্মধ্যে দাল্ভ্য অর্থ-_দদ্ভ 


দ্বাদশঃ খণ্ডঃ ] প্রথমোহধ্যায়ঃ | ১৩৫ 


থাকায় খষি সম্বন্ধে অনার ঘটিয়াছে, [ তাই এরূপ নির্দেশ হইয়াছে ]। বিশেষতঃ, 
'উদ্বব্রা ও পপ্রতিপালয়াঞ্চকার” এই ছুই ক্রিয়াতেই একবচন থাকায় [ বুঝিতে 
হইবে যে, ] এই খধি একই, (ছই নহে)। কুকুর-দৃষ্ট উদ্গীথ গ্রহণের জন্য 
কাল-প্রতীক্ষা করায় খধি যে অন্ন-কামনায়ই স্বাধ্যায় গ্রহণ করিয়াছিলেন, খষির 
এ অভিপ্রায়ও বেশ বুঝা যাইতেছে ॥৯৫॥১ 


তস্মৈ শ্বা শ্বেতঃ প্রাছুর্ব্বভূব, তমন্যে শ্বান উপ সমেত্যো- 
চুরন্নং নে! ভগবানাগায়তু অশনায়াম বা ইতি ॥৯৬২ 


তম্মৈ (বকায় খষয়ে তর্বনুগ্রহার্থৎ) শ্বেতঃ (শুভ্রঃ) শ্বী (সারমেয়ঃ) 
প্রাহুর্বভূব (আবিভূতিঃ বভূব )) অন্তে শ্বানঃ উপসমেত্য (সমীপমাগত্য ) তম্‌ 
( শ্বেতৎ শ্বানম্‌) উচুঃ (উক্তবস্তঃ)-_-ভগবান্‌ (পুজাহ% ভবান্‌) নঃ (অম্মভ্যম্‌) 
অন্নম আগায়তু (সম্যক্‌ গানেন অন্নৎ সম্পাদয়ত্ব ); [যতঃ ] অশনায়াম ( অশিতুম্‌ 
ইচ্ছাম ) বৈ (নিশ্চয়ে) ইতি ॥ 

তাহার প্রতি অনুগ্রহার্থ শ্বেতবর্ণ কুকুর আবিভূর্তি হইলেন) অপর 
কুকুরসমূহ আসিয়া ত্রাহাকে বলিল, আমরা বৃতুক্ষিত__ ভোজন করিতে ইচ্ছা! করি ; 
আপনি আমাদের জন্য সাম গান করুন ॥ 

শাহ্কর-ভাষ্যম্‌।_ স্বাধ্যায়েন তোধিতা দেবতা খধির্বা শ্বরূপৎ গৃহীত শ্বা শ্বেতঃ 
সন্‌ তন্মৈ খষয়ে তদন্ুগ্রহার্থং প্রাছুর্বভূব প্রাছশ্চকার। তমন্ে শুক্র শ্বানং ক্ষুল্লকাঃ 
[ ক্ষুদ্রকাঃ ] শ্বানঃ উপসমেত্য উঠুকক্তবন্তঃ-_অন্নৎ নঃ অন্মভ্যৎ ভগবান আগায়তু 
আগানেন নিষ্পাদয়ত্বিত্যর্থঃ | মুখ্যপ্রাণবাগাদয়ো। বা প্রাণম্‌ অন্থু অন্নভূজঃ 
্বাধ্যায়পরিতোধিতাঃ সস্তোইমুগৃহীয়ুরেনং শ্বরূপমাদায়েতি যুক্তমেবং প্রতিপত্তুম্‌। 
অশনায়াম বৈ বৃতূক্ষিতাঃ ম্মো বৈ ইত্যেবমুক্তবস্তঃ ॥৯৬|২ 

আনন্দগিরিঃ|-__তন্মা ইত্যাদি ব্যাচ্টে_ স্বাধ্যায়েনেতি। ক্ষুল্লকাঃ কষুদ্রকাঃ 
শিশব ইতি যাবৎ । শ্বেতঃ শ্বা কশ্চিদৃিঃ দেবত! বা । অন্তে চ স্বানো দেবতা খষয়ো 


নামক কোন খধিপুক্র ; আর মৈত্রেয় অর্থ_-মিত্রানারী কোন স্ত্রীলোকের পুত্র। এইরূপ ছুই নাম 
ও ছুই গোত্রের উল্লেখ থাকায় সহজেই মনে হইতে পাঁরে যে, বক ও গ্রাব ভিন্নবংশীয় দুইজন পৃথক্‌ 
খধি। সেই আশঙ্ক। অপনয়নের জন্য ভাষ্যকাব ৰলিতেছেন যে, নাখধি দুইজন নহে, একই 
ধষির দুই নাম, এবং ছ্যামুয্যায়ণত্ব নিবন্ধন দুইটি গোত্রনাম হইয়াছে। 'ছ্যামুঘ্যায়ণ' একপ্রকার 
পুত্র ; অপরের পত্বীতে অপরের গুরসে উৎপন্ন ; উভয় বংশানুসারে তাহার পরিচয় দেওয়া! হয় ; 
কুতরাং এখানেও তাহাই হইয়াছে। 


১৩৬ ছান্দোগ্যোপনিষৎ । 


বেত্যুক্তমূ। সম্প্রতি বিবক্ষিতং পক্ষমাহ_মুখ্যেতি। তমুচুরিতি সম্বন্ধঃ ৷ তানেব 
বিশিনষ্টি__প্রাণমন্থিতি। মুখ্যপ্রাণসহিতবাগাদিগ্রহে হেতুমাহ-_স্বাধ্যায়েতি। 
অন্যথ| বাক্যমনিধারিতার্থৎ স্তাদ্দিতি ভাবঃ| কিমিত্যন্পৎ ভবদ্ভ্যো ময় 
সম্পাগ্ঠতে, নহি ভবতামভোক্ত ণাৎ তেন কৃত্যমস্তীত্যাশঙ্ক্য ত্বন্নিষ্ট-চেতনদ্বারেণা- 
স্লাকমপি ভোগসিদ্বেমৈ বমিত্যাহ__অশনায়াম বা ইত্যাদিনা ॥৯৬1২ 

ভাঘ্যান্থবাদ ।-_তাহার বেদাধ্যয়নে সন্তোধিত কোন দেবতা বা খধি কুন্ধুর- 
রূপ গ্রহণ করিয়! সেই খষির উদ্দেশে অর্থাৎ তাহার প্রতি অন্ুগ্রহার্থ শ্বেত কুকুররূপে 
আবিভূ্ত হইয়াছিলেন। অপর ক্ষুদ্র কুক্কুরসমূহ সমাগত হইয়া টসই শ্বেত 
কুক্ধুরকে বলিয়াছিল--আমর! ভোজন করিতে ইচ্ছ! করি__বুভূক্ষিত হুহয়াছি; 
অতএব আমাদের জন্ত আপনি সাম গান করুন, অর্থাৎ গানের দ্বার! 
অন্ন নিষ্পাদন করুন। [এখানে অপর কুক্কুরগুলিও অধ্যয়ন পরিতোধিত 
দেবতা বা খষিসমুহ বুঝিতে হইবে ]॥ অথবা প্রাণ ও বাগাদি ইন্দ্রিয়সমূহ 
প্রাণের অন্গগত থাকিয়াই [আপন আপন ] ভোগ্য গ্রহণ করিয়। থাকে; 
অতএব তাহারাও স্থাধ্যায় দ্বারা পরিতোধিত হইয়া কুকুরমুণ্তি পরিগ্রহ করিয়া 
ইহার প্রতি অনুগ্রহ প্রকাশ করিতে পারে; যুক্তিযুক্ত এরূপ অর্থও বুঝিতে 
পারা যায় ॥৯৬।২ 


তান্‌ হোবাচেহৈব মা প্রাতরুপসমীয়াতেতি। তদ্ধ বকো 
দাল্ভ্যো গ্লাবো৷ ব। মৈত্রেয়ঃ প্রতিপালয়াঞ্চকার ॥৯৭॥৩ 


[ এবমুক্তঃ শ্বেতঃ শ্বা ] তান্‌ ( অপরান্‌ শুনঃ ) উবাচ হ-_ইহ (অন্মিন স্থানে ) 
এব প্রাতঃ (প্রাতঃকালে ) [ যুয়ং ] মা ( মাম্‌) উপসমীয়াত ( সমাগচ্ছত ) ইতি। 
বকো দ্বাল্ভ্যঃ গ্লাবঃ মৈত্রেয়ঃ বা (চ) তৎ ( তত্র, তদাগমনং বা) প্রতিপালয়া- 
ঞ্চকার ( প্রতীক্ষণৎ কতবান্‌ )॥ 

এইরূপে প্রাথিত হইয়া সেই শ্বেত কুক্কুর তাহাদিগকে বলিয়াছিল, তোমরা 
এখানেই প্রাতঃকালে আমার নিকট সমাগত হইও | দাল্ভ্য বক ও মৈত্রেয় গ্লাবও 
[ সেখানে ] তাহার আগমন প্রতীক্ষা করিয়াছিলেন ॥ 

শাঙ্কর-ভাষ্যম্‌।-_এবমুক্তে শ্বা শ্বেতস্তান্‌ কষুল্লকান্‌ শুন ইহৈব অশ্মিন্নেব 
দেশে মা মাং প্রাতঃকালে উপসমীয়াতেতি। দৈর্ধ্যৎ ছান্দসং, সমীয়াতেতি 
প্রমাদপাঠো বা। প্রাতঃকালকরণৎ তৎকাল এব কর্তব্যার্থম, অনন্ত বা 


দ্বাদশঃ থণ্ডঃ ] প্রথমোহধ্যায়ঃ ১৩৭ 


সবিতুরপরাহরেশনাভিমুখ্যাৎ। তৎ তত্রৈব হ বকে দ্যল্ভ্যে গ্লাবো বা মৈত্রেয় 
খধিঃ প্রতিপালয়াঞ্চকার প্রতীক্ষণং কৃতবানিত্যর্থ: ॥৯৭।৩ 

আনন্দগিরিঃ।__কিমিতি প্রাতঃকাল-প্রতীক্ষণৎ কৃতম্‌, তত্রাহ--প্রাতরিতি। 
উদ্গানন্তেতি শেষ । প্রাতঃকালপ্রতীক্ষণকরণে কারণাস্তরমাহ-_-অন্নদস্তেতি । তন্ত 
ৃষ্টিদারা অন্ত দ্রষ্টব্যম্‌। তদ্েত্যাদি ব্যাচষ্টে-_তত্তত্রেতি | খষেরন্নকামত্বমিতোহব- 
গতম্‌ 1৯৭1৩ 

ভাধ্যান্থবাদ ।-_ ক্ষুদ্র কুন্ুরগণ ] এইরূপ বলিলে পর শ্বেত কুকুরটি সেই 
ক্ষু্র ঝুকুরগণকে বলিল [ তোমর!] প্রাতঃকালে এই স্থানেই আমার নিকট 
উপস্থিত হইবে। প্রাতঃকালেই উদ্গীথ গান করা উচিত, এই জন্য; অথব! 
অপরাহ্রকালে অন্রদাত। হুর্যযদেব সনুখস্থ থাকেন না, ( পরাজ্ুখ হন ১, এই কারণে 
প্রাতঃকালকেই উপস্থিতির সময় করা হইয়াছে । বক ও গ্লাব-নামক দ্বাল্ভ্য 
মৈত্রের খবৰ সেইখানেই সমর প্রতিপালন করিয়াছিলেন, অর্থাৎ অপেক্ষা করিয়া- 
ছিলেন ॥৯৭॥৩ 

তে হু যখৈবেদং বহিষ্পবমানেন স্তোষ্যমাণাঃ সত্রন্ধাঃ 


সপন্তীত্যেবমাসসপুস্তে হ সমুপবিশ্ঠ হিং চত্রুঃ ॥৯৮।৪ 

ইভ (প্রকৃতে কন্মরণি) বহিষ্পবমানেন (প্তোব্রবিশেষেণ ) স্তোষ্মাণাঃ 
(স্ততিৎ করিধ্যন্তঃ)[ উদ্গাতারঃ ] যথা এব (যদ্বৎ এব) ইং ( এবংগ্রাকারং ) 
সংরন্ধাঃ (পরস্পরৎ সংলগ্রাঃ সন্তঃ ) সর্পন্তি € পরিক্রামস্তি ), এবং (তদ্বৎ এব )। 
তে (ক্ষুদ্রাঃ শ্বানঃ ) হ (অপি) আ৷ ( সমন্ততঃ ) অস্যপু$ € সংসর্পণৎ কৃতবস্তঃ ), তে 
(শ্বানঃ) হ সমুপবিশ্ত ( তৎসমীপে উপবিষ্টাঃ সন্ত ) হিৎ ( তাদৃশৎ শববৎ ) চক্রুঃ 
(কৃতবন্ূঃ )॥ 

প্রকৃত যস্তে স্ততিকারিগণ যেরূপ বহিম্পবমান স্তোত্র দ্বারা পরম্পরে সংলগ্ন হইয়! 
পরিক্রমণ করে, এইরূপ সেই ক্ষুদ্র কুকুরগণও য্থাবথভাঁবে গমন করিয়াছিল; 
তাহারা উপবেশন করির়। “হিং শব্দ করিয়াছিল ॥ 

শাঙ্কর-ভাষ্যম।__তে শ্বানঃ তত্রৈবাগত্য খষেঃ সমক্ষৎ যগৈবেহ কর্ণ 
বহিম্পবমানেন স্তোত্রেণ স্তোষ্যমাণ! উদগাতৃপুরুবাঃ সংরন্ধাঃ সংলগ্লাঃ অন্টোন্ঠমেব 
সর্পন্তি, এবং মুখেনান্টোন্তন্ত পুচ্ছৎ গৃহীত্বা আসন্পুঃ আহ্তপ্তবন্তঃ--পর্রমণং 
কৃতবস্ত ইত্যর্থঃ। তে এবং সংস্প্য সমুপবিস্ত উপবিষ্টাঃ জন্তঃ হিৎ চত্ুঃ__ 
হিস্কারং কৃতবন্তঃ॥৯৮।৪ 


১৩৮ ছান্দোগ্যোপনিষৎ। 


আনন্দগিরিঃ।-_-তে হেত্যাদ্দি ব্যাকরোতি-_তে শ্বান ইতি। সমক্ষমাস- 
স্পুরিতি সন্বন্ধঃ | উদ্গাতৃপুরুষ! ইত্যধ্বু্রমুখা যজমানপর্যযস্ত গৃহান্তে। অন্যোন্তং 
সংলগ্রাঃ সর্পস্তীতি শেষঃ ॥৯৮]৪ 

ভাগ্ানুবাদ ।-_.স্তুতিকারী উদ্গাতা! পুরুষগণ অনুষ্টেয় কর্ম্মে যেরূপ বহিষ্পব- 
মাঁন-নামক স্তোত্র দারা সংরন্ধ অর্থাৎ পরম্পরে সংলগ্ন হইয়া পরিভ্রমণ করে, 
এই প্রকার__সেই ক্ষুদ্র কুকুরগণও সেখানে খধির সমীপে সমাগত হয়! মুখ 
দ্বারা পরস্পরের পুচ্ছ গ্রহণপুর্বক আসর্পণ_ পরিভ্রমণ করিয়াছিল। তাহার 
এইরূপে পরিভ্রমণের পর উপবিষ্ট হইয়া “হিং শব্দ করিয়াছিল, অর্থাৎ বক্ষ্যমাণ 
হিষ্কার উচ্চারণ ক্রিষাছিল ॥৯৮॥৪ 


ও ৩মদা ৩ মোম্‌ ৩ পিবা ৩ মোম্‌ ৩ দেবে! বরুণঃ 
প্রজাপতি সবিতা ২ ন্নমিহা ২ হরদন্নপতে ৩ হন্মমিহা ২ হরা ২ 
হরো৷ ৩ মিতি () ॥৯৯॥৫ 


ইতি (প্রথমাধ্যায়ন্ত দ্বাদশঃ খণ্ডঃ ॥ ১২ 

[ হিস্কারম্বরূপমাহ__ওম্‌, ইত্যাদিনা। )_-ওম্‌ অন্বাম €অশনং করবাম ), 
ওম্‌ পিবাম (পান করবাম ), ওম্‌ দ্বেবঃ (প্রকাশমানঃ ) বরুণঃ ( বর্ষণকারী ), 
প্রজাপতিঃ ( অন্নাদিদানেন প্রজানাৎ পালকঃ ), সবিতা ( সর্ববোৎপত্তিহেতুঃ ) ইহ 
( দেশে ) অন্নম আহরৎ (€আহরতু, প্রষচ্ছতু ইত্যর্থঃ )। [ হিৎকারানস্তরং পুনরূপি 
তে উচুঃ]_হে অন্নপতে ( অন্রপ্রদ, স্ধ্য !) ইহ (স্থানে) [ অম্মভ্যৎ ] অন্নম্‌ আহর 
(প্রযচ্ছ) আহর ওম্‌ইতি। [“ওম্‌, শব্ধ; সবিত্প্রার্থনা-মন্ত্রসমাপ্রিস্চকঃ, ইতি" 
শব্দশ্চ সামভক্তিবিষয়কোপাসনাসমাপ্তযর্থঃ | 'আহরেতি' দ্বিরুক্তিঃ আদররার্থ। ]। 

[এখন হিষ্কারের স্বরূপ কথিত হইতেছে 1--ওম; ভোজন করিব, 
ওম্‌ পান করিব, ওম্‌ বরুণ ( বর্ষণকারী ) প্রজাগণের প্রতিপালক, সবিতা 
( জগতপ্রমবকারী ) ্ু্যদ্েব এখানে [ আমাদের জন্য ] অন্রপ্রদান করুন, 


* তাৎপর্য-_শ্রুতিতে যে, 'ও' প্রভৃতির পর “৩? ও '২' অঙ্ক আছে; তাহ! কেবল উচ্চারণগত 
বরের পরিচায়ক মাত্র। অভিপ্রায় এই যে, মন্ত্র পাঠ করিতে হইলেই উদ্দাত্তাদি স্বরভেদ অনুসারে 
উচ্চারণ করিতে হয়; শ্বরের ব্যতিক্রম হইলে মন্ত্রের অর্থ পর্যান্ত অগ্যরপ হইয়! যায়; তাহার 
ফলে ক্রিয়াফলও বিপরীতভাবে পরিণত হয়। এই জন্য উদাত্তাদি স্বরের পার্থক্য রক্ষা করিয়া 
মন্ত্র উচ্চারণ করিতে হয়। সেই স্বরগত প্রতেদ জ্ঞাপনের জন্যই এ তিন, দুই প্রভৃতি অঙ্ক সংযোজিত 
হইয়াছে। “২' অঙ্কে দুই মাত্রা-দীর্ঘ স্বর, আর “৩ অঙ্কে তিন মাত্রা-_ প্র তথ্যর বুঝিতে হইবে 


ছাদশঃ খও্ঃ ] প্রথমোহ্ধ্যায়ঃ। ১৩৯ 


[ পুনশ্চ বলিলেন ] হে অন্নপতে, এখানে অন্ন প্রদান করুন-_ প্রদ্দান করুন, 
ওম্‌ ইতি॥ 
শাঙ্কর-ভাষ্যম্‌।_-ওম্‌ অ্দাম ওম্‌ পিবাম ওম্‌ দেবঃ স্লোতনাৎ বরুণঃ বর্ষণাৎ 
জগতঃ; প্রজাপতিঃ পালনাৎ প্রজানাম্‌; সবিত৷ প্রসবিতৃত্বাৎ সর্ঝস্তাদিত্য উচ্যতে। 
এতৈঃ পর্য্যায়ৈঃ স এবস্ৃত আদিত্যোহন্নম্‌ অন্মত্যম্‌ ইহ আহরৎ আহ্রত্বিতি। তে 
এবং হিং কৃত্ব! পুনরপৃচুঃ-স ত্বৎ হে অনপতে, সহি সর্বন্তানন্ত প্রসবিতৃত্বাৎ পতিঃ) 
ন হি তৎপাকেন বিন) প্রহ্থতমন্নম্‌ অণুমাত্রমপি জায়তে প্রাণিনাম, অতোহন্নপতিঃ। 
হে অন্নপতে অন্নমন্মভ্যম্‌ ইহ আহরাহরেতি 7; অভ্যাস আদরার্থঃ ! ওমিতি ॥৯৯1৫ 
ইতি প্রথমাধ্যায়ন্ত দ্বাদ্শ-খণ্ড-ভীষ্যম্‌ ॥ ১২ ॥ 
আনন্দগিবিঃ ।__হিংকারশ্বরূপমাহ-_-ওমিত্যাদিন1। ত্রিবারমোস্কারে। গানার্থ- 
মুচ্চরিতঃ | অদাম অশনং করবাম। পিবাম পানং করবামেত্যেতৎ। ইতিশৰো 
হিংকারসমাপ্ত্যর্থঃ। অন্নপ্রদবিতৃত্বমাদিত্যন্ত সাধয়তি_নহীতি। ইহেতি প্রকৃত- 
দেশোক্তিঃ। ওকারঃ সবিতৃপ্রার্থনামন্ত্রসমাপ্ত্যর্থঃ | ভক্তিবিষয়োপাস্তিসমা পর্যর্থ মিতি- 
৷ পরম ॥৯৯|৫ 
ইতি প্রথমাধ্যাযস্ত দ্বাদশ: খণ্ডঃ ॥১২॥ 
ভাষ্যান্ববাদ ।-_[ হিউকার এইরূপ 1__ওম্‌ [আমরা ] ভোজন করিব, পান 
করিব। এক আদিত্যই ছ্যুতিমান্‌ বলিয়! “দেব', জগতের বর্ষণহেতু বলিয়া “বরুণ+, 
গ্রজাগণের পাঁলনহেতু বলিয়! “প্রজাপতি”, এবং সর্ব পদার্থ প্রসব করেন বলিয়া! 
আদিত্য “সবিতা” নামে কথিত হন। এবন্ূত সেই আদিত্যই কথিত পর্ধ্যাযক্রমে 
( অর্থাৎ প্রকাশন ও বর্ষণাদি গুণযোগে ) আমাদের উদ্দেশে এখানে অন্ন আহরণ 
করুন। তাহার! এইরূপ হিষ্কার করিয়া পুনশ্চ বলিয়াছিল,__হে অন্নপতে, তিনিই 
সর্বপ্রকার অন্নের উৎপাদক বলিয়া_-পতি; কারণ, তাহার কিরণে পরিপন্ক ন| 
হইলে প্রাণিগণের ভোগা অন্ন অতি অশ্লমাত্রও উৎপন্ন হয় না; কাজেই তিনি 
অন্নপতি। হে অন্নপতে, সেই তুমি এখানে আমাদের জন্য অন্ন প্রদ্যান কর। 
[ প্রার্থনায় ) আদর প্রদর্শনার্থ [ আহর পদের ] দ্বিরুক্তি হইয়াছে। [সামভক্তির 
উপাসন! সমাপ্তিজ্ঞানার্থ ইতি-শব প্রযুক্ত হইয়াছে] 1৯৯1৫ 
প্রথম অধ্যায়ের দ্বাদ্দশখণ্ডের ভাষ্যানুবাদ্দ সমাপ্ত ॥১২। 


প্রথমধ্যায়স্থ্য 
ব্রয়োদশত খণ্ড2। 


তক্তিবিষয়োপাসনৎ সামাবয়বসন্বদ্ধম্‌; ইত্যতঃ সামাবয়বান্তরস্তোভাক্ষরবিষয়াণি 
উপাসনাস্তরাণি সংহতান্যুপদ্বিশ্তন্তে অনস্তরম্, তেষাৎ সামাবয়বসন্বদ্ধত্বাবিশেষাৎ__ 

[ পূর্বে প্রদর্শিত ] ভক্তিবিষয়ক উপাসনাসমুহ সামবেদের অবয়বে ( উদ্গীথে ) 
সংশ্লিষ্ট; এইজন্য এখন সামেরই অপরাংশ-স্তোভাক্ষর বিষয়ে অন্তপ্রকার উপাসন! 
একত্র উপদিষ্ট হইতেছে ; কারণ, সে সমুদয়ও সামেরই অবয়ব-সংশ্রিষ্ট ॥ 


অয়ং বাব লোকে! হাউকারো! বাযুহ্ণাইকারশ্চন্দ্রমা অথকারঃ। 
আত্মেহকারোহগ্নিরীকারঃ ॥১০০॥১ 


[ উদ্দগীথার্দি-সামভক্তিবিষয়কমুপাসনংৎ সমাপ্য ইদানীং সামাবয়বস্তোভাক্ষর- 
বিষয়কমুপাসনমুচ্যতে “অয় বাব* ইত্যা্দিভিঃ ]__অয়ং (দৃশ্তমানঃ) লোকঃ 
(পৃথিবী ) বাব (প্রসিদ্ধ ) হাঁউকারঃ ( রন্তরসানি প্রসিদ্ধঃ স্তোভঃ ); বাযুঃ 
হাইকারঃ (বামদেব্য-সায়ি প্রসিদ্ধ স্তোভঃ ) ; চন্দ্রমাঃ (চন্ত্রঃ ) অথকারঃ (অথ 
ইত্োবংরূপঃ)); আত্মা (জীবঃ) ইহকারঃ (স্তোভভেদঃ); অগ্রিঃ ঈকারঃ 
€ স্তোভাংশঃ )॥ 

উদ্‌গীথাদ্দিবূ্প সামভক্তি অনুযায়ী উপাসন! নিরূপণ করিয়া এখন 'ন্তোভ,-নামক 
সামাংশ্রূপে উপাসন! অভিহিত হইতেছে__এই পৃথিবী লোকই হাউকার, বায়ু 
হাইকার, চন্দ্র অথকার, আত্ম! € জীবাত্মা ) ইহকাঁর এবং অগ্নিই ঈকার। [অভিপ্রায় 
এই যে, পৃথিবী ও বায়ু প্রভৃতিতে “হাউকারা”ঘি স্তোভ দৃষ্টি করিবে । “হাউকার 
প্রভৃতি সমস্তই সামবেদীয় স্তোভবিশেষ ]॥ 

শাঙ্কর-ভাষ্যম্‌।-_অয়ং বাব অয়মেব লোকঃ হাউকারঃ স্তোভে! রথন্তরে সাঞ্কি 
প্রসিদ্ধঃ॥ “ইয়ং বৈ রথন্তরং" ইত্যন্নাৎ সন্বন্ধসামান্তাৎ হাউকারন্তোভোহ্যং লোকঃ 
ইত্যেবমুগাসীত। বায়ুঃ হাউকারঃ ; বামদেব্যে সামনি হাইকারঃ প্রসিদ্ধ: | বাধূপ- 
সম্বন্ধশ্চ বামদেব্যন্ত সায়ো৷ যোনিঃ ইত্যন্থাৎ সামান্টাৎ হাইকারৎ বায়দৃষ্্া উপাসীত। 


ব্রয়োদশঃ খণ্ডঃ] প্রথমোহধ্যায়ঃ | ১৪১ 


চন্দ্রম। অথকারঃ ; চন্দ্ষট্যা অথকারমুপাসীত । অন্নে হীদৎ স্থিতম্‌, অন্াত্মা চন্ত্রঃ) 
থকারাকারসামান্তাচ্চি। আত্ম ইহকারঃ ; ইহেতি স্তোভঃ; প্রত্যক্ষো হাতা ইহেতি 
ব্যপদিশ্ততে ; ইহেতি চ স্তোভঃ তৎসামান্তাৎ। অগ্নিঃ ঈকারঃ ঈ-নিধনানি চাগ্লেয়ানি 
সর্বাণি সামানি, ইত্যতন্তৎসামান্তাৎ ॥ ১০০1১ 


আনন্গিরিঃ।- নন ভক্তিসম্বন্ধানামুপাসনানাং নীতত্বাৎ সমন্তন্তেত্যাদ্বিবক্তব্যে 
কিমনস্তরথণগ্ডেনেত্যাশঙ্ক্যাহ__ভক্তীতি। ইত্যতোইম্মাৎ প্রসঙ্গাদিতি যাবৎ। 
খগক্ষরাণি গীয়ন্তে তন্ব্যতিরিক্তানি বাচ্যশৃন্তানি গীতিসিদ্ধযর্থানি স্তোভাক্ষরাণি 
পরিভাষ্যন্তে, তানি চ কর্মাপূর্ববনিবৃত্তিদ্বারেণ ফলবত্বাছুপান্তানি, তছুপান্তিবিধিপর- 
মুত্তরং বাক্যমিত্যর্থঃ। বক্ষ্যমাণে!পাসনানাৎ প্রত্যেকং স্বাতন্র্যৎ নাস্তীত্যাহ___- 
গংহতানীতি | তেষামনন্তরমুপদেশে হেতুমাহ__সামাবয়বেতি। ন চৈবংবিধস্তোভো৷ 
নাস্তীতি বাচ্যমিত্যাহ__রথন্তর-ইতি। তথাপি কথং পৃথিবীদৃষ্ট্যা যথোক্তস্তোভন্তো- 
পাস্তত্ব, তদাহ-ইয়মিতি। ইয়ং বৈ রথন্তরমিত্যত্র পৃথিব্যা রথন্তরত্বং শ্রুতং, 
্রস্ততশ্চ স্তোভো রথন্তরে অস্তীত্যুক্তৎ; তথাচ যথোক্তাৎ সন্বন্বরূপাৎ সাপৃশ্তাৎ 
পৃথিবীদৃষ্ট্যা হাউকার উপান্ত ইত্যর্থঃ। কথং পুনর্বায়ুদৃষ্ট্া হাইকারন্তোপাস্তত্বং, 
তত্রাহ__বাঁযৃপসম্বন্ধশ্চেতি। হাইকারো বামদেব্যে সান্ধি প্রসিদ্ধঃ তন্ত চ বায়োরপাৎ 
চ সম্বন্ধে! যোনির্মৈ থুনেচ্ছাবতীনামপাৎ বায়ুঃ পৃষ্টেহত্যবর্তত, ততো বামদেব্যৎ 
সামাতবদ্দিতি শ্রুতেঃ। তন্মাদ্যথোক্তাদ্‌ বামদেব্যসামসম্বন্ধসামান্তাদ্‌ বাযুদৃষ্যা 
হাইকারমুপাসীতেত্যর্থঃ | কথমথকারন্ত চন্তরৃষ্ট্যোপামনম্,_তত্রাহ-_অন্নে হাতি। 
তথাচ অথকারসামান্তাৎ যথোক্তোপান্তিসিদ্ধিরিতিশেষঃ| থকারবদ্বকারসামান্তাচ্চ 
ন্তরৃষ্ট্যা অথ কারমুপাসীতেত্যাহ__থকারেতি । অথকারে তাবদ্‌ ব্যক্তো২কারোই- 
নাত্মনি চন্দ্রস্তপি সোহন্তীতি তদ্যুক্তৎ যণোক্তমুপাসনমিত্যর্থঃ | প্রথমমপ্রত্যক্ষঃ 
পশ্চাৎপ্রত্যক্ষীভবন্লিতি শেষঃ|। তত্ামান্তমিহেতি ব্যপদিশ্তমানতম্‌, তম্মাদাত্বদৃষটি- 
রিহেতি স্তোভে কর্তব্যেত্যাহ-_-তৎসামান্তাদিতি । অগ্নিদৃষ্টিরীকারাখ্যে স্তোভাক্ষরে 
কর্তব্যেত্যত্র হেতুমাহ__ঈনিধনানীতি। ঈকারো নিধীয়তে যেষু সামস্থ তান্াগ্রেয়ানি 
প্রসিদ্ধানি। তথাচ তেঘগ্রিরীকারশ্চতযেভয়োর্ভাবাদম্মাৎ সাদৃশ্তা্দীকারম্নিদৃষ্ট্যোপা- 
সীতেত্যর্থঃ ॥ ১০০।॥১ 


ভাব্যান্ুবাদ ।-_এই প্রসিদ্ধ লোকই ( পৃথিবীই ) হাউকার স্তোভ, যাহা রথন্তর 
সামে প্রসিদ্ধ ; “ইহাই ( পৃথিবীই ) রথস্তর, এই শ্রতিতে [ পৃথিবীও রথস্তরের ] 
এতদনুরূপ সম্বন্ধ বমিত থাকায় “হাইকার স্তোভই এই লোক' এইরূপে উপাসন' 
করিবে। বায়ু হইতেছেন হাইকার ; বামদেব্যনামক সামে হাইকার, স্তোভ 
প্রসিদ্ধ আছে। বায়ুর সহিত জলের সন্বন্ধই বামদেব্য সামের উৎপততিস্থান ; এই 
সাদৃশ্ত থাকায় বাযূদৃষ্টিতে হাইকারের উপাসনা করিবে। চন্দ্রই “অথকার', অর্থাৎ 
ন্তরবুদ্ধিতে অথকারের উপাসন! ক'্রিবে ; কেননা, এই অগৎ অন্ধেই অবস্থিত, চন্্ও 


১৪২ ছান্দোগ্যোপনিষৎ। 


সেই অক্নাত্বক ; বিশেষতঃ 'অকারে? ও আকারে সাদৃশ্ঠও রহিয়াছে । আত্মাই 
হকার” | িহ' একটি স্তোভ; প্রত্যক্ষভৃত আত্মা “ইহ, শব দ্বারা উল্লেখিত হয়, 
এবং “ইহ স্তোভও বটে; এই সাদৃশ্ত বশতঃ [ আত্মবুদ্ধিতে “ইহ”-স্তোভের উপাঁসন। 
করিবে ]| অগ্নিই ঈকার ; কারণ, সমস্ত সাঁমই অগ্রিসম্বন্ধ ও ঈ-নিধান, অর্থাৎ 
ঈকারসমন্থিত; [ এই সাদৃশ্ত বশতঃ অগ্িজ্ঞানে ঈকার স্বরূপ স্তোভের উপাসন। 
করিবে ॥ (১) ॥ ১০০।১ 


ূ 
আদিত্য উকারে। নিহৰ একারো বিশ্বেদেবা ওহোয়িকারঃ 
প্রজাপতিহিংকারঃ প্রাণ স্বরোহম্ং যা! বাখিরাট্‌ ॥১০১|২ 


[ ইদ্দানীং প্রকারাস্তরেণ উপাসনামাহ__“আদিত্যঃ” ইত্যার্দিন! ]- আদিত্যঃ 
( সুরধ্যঃ ) উকারঃ ( উ্দত্বসামান্াৎ আদ্দিত্যে উকারাখ্য-স্তোভ-দৃষ্িঃ কর্তব্যা ইত্যর্থ: 
এবং সর্বত্র ), নিবহঃ ( আহ্বানং_আমন্ত্রণৎ ) একারঃং ( একারাত্মকঃ স্তোভঃ ), 
বিশ্বেদেবাঃ ( অগ্রিঘাত্তাদয়ঃ) ওহোয়িকারঃ ( তৎম্বরূপঃ স্তোভঃ ) প্রজাপতি; 
ভিংকারঃ (হিংকারাত্মকঃ স্তোভঃ ), প্রাণঃ (মুখ্যঃ প্রাণঃ ) স্বর; (তত্ম্বরূপঃ স্তোভঃ); 
অন্নং যা৷ (যা! স্বরূপঃ স্তোভঃ)) বাক্‌ (বাক্যং ) বিরাট্‌ (বাচি বিরাট্-দৃষ্িঃ কর্তব্য। 
ইত্যর্থঃ)॥ 

এখন প্রকারান্তরে উপাসনা কথিত হইতেছে__আদিত্যই উকার, অর্থাৎ 
আদ্বিত্যে উকার-স্তোত দৃষ্টি করিতে হইবে, নিবহই একার, বিশ্বেদেবগণ 
ওহোয়িকার; প্রজাপতিই হিংকার, প্রাণই স্বর, অন্নই যা, এবং বাকৃই বিরাট 
স্বরূপ । [ এখানে, 'উিকাঁর, একার, ওঁহোয়িকার, হিংকার, স্বর, যা, ও বিরাট: 
এ সমস্তই স্তোভান্তর্গত ]॥ 
_ শাঙ্কর-তাব্যম্‌। আদিত্যঃ উকারঃ, উচ্চরর্ধং সন্তমাদিত্যং গায়ন্তীতি 
উকারম্চায়, স্তোভঃ; আদিত্যদৈবত্যে সামিন্তোভ ইত্যাদ্িত্য উকারঃ। 

(১) তাৎপধ্য-_সামবেদেরই অংশ বিশেষকে 'ন্তোভ' বলে । সেই স্তোভের মধো 'হাউ', "হাই", 
'অথ", “ইহ, ঈ' প্রসৃতি অক্ষর সমূহ সন্নিবেশিত আছে। শ্রুতি উক্ত অক্ষর সমূহকে পৃথিব্যাদি 
লোক মনে করিয়| উপাসন! করিতে উপদেশ দিয়াছেন । একটি বস্তুকে অপর বন্তু বলিয়। উপাসনা 
করিতে হইলে তাহাদের উভয়ের মধ্যে কিঞ্চিৎ সাদৃণ্ত থাকা আবগ্তক হয়। ভাম্তকার নানাপ্রকারে 
সেই সাদৃগ্ প্রদর্শন করিয়াছেন। যেমন__হাউ' স্তোভকে পৃথিবী দৃষ্টিতে উপাসনা করিবে কেন, 
তাহার যুক্তিমূলক সাঁদৃণ্ঠ প্রদর্শন করিতেছেন ষে, অন্যশ্রুতি পৃথিবীকে 'রথন্তর+ বলিয়া! নির্দেশ 
করিয়াছেন; 'হাঁউ' কথাটিও সেই রথস্তর সামেরই : অন্তর্গত ; অতএব রথন্তরের ম্তাঁয় “হাঁউ' 


কথাটিরও পৃথিবীর সহিত তুল্যসন্বন্ধ ; সুতরাং 'হাউ'কে পৃথিবী মনে করিয়া উপাসনা! অসঙ্গত 
হয় নাঁ। 


ভ্রয়োদশঃ থণ্ডঃ] প্রথমোহ্ধ্যায়ঃ | ১৪৩ 


নিহব ইত্যাহ্বানম,। একারঃ স্তোভঃ) এহীতি চাহ্বয়ন্তীতি তৎসামান্তাৎ। 
বিশ্বেদেবা! ওহোয়িকারঃ, বৈশ্বদেব্যে সামি স্তোতম্ত দর্শনাৎ। প্রজাপতি; 
হি্কারঃ, আনির্ক্ত্যাৎ হিষ্কারস্ত চাব্যক্তত্বাৎ; প্রাণঃ ম্বরঃ। স্বর ইতি 
স্তোভঃ | প্রাণস্ত চ স্বরহেতুত্বসামান্তাৎ। অন্নৎ যা; যা ইতি স্তোভঃ অন্নম্‌; 
অন্নেন হীদ্বৎ যাতীত্যতস্তৎসামান্তাৎ। বাগিতি স্তোভে। বিরাট অন্নং দেবতা- 
বিশেষে! বা, বৈরাজে সামি স্তোভদর্শনাঁত ॥১০১|২ 


আনন্দগিরিঃ।-__উকারমাদ্িত্যৃষ্ট্যা কথমুপাসীতেত্যাশঙ্ক্যাহ-_-উচ্চৈরিতি। 
উকারাদিত্যয়োবিধান্তরেণ সাদৃশ্তটমাহ__আদিত্যেতি। একারসামান্তানিহবদৃষ্টি- 
রেকারে স্তোভে কার্য্েত্যাহ-_নিহব ইত্যাদিনা। ওহোয়িকারস্ত বিশ্বেদে বদৃষ্ট্ো- 
পান্তো হেতুমাহ__বৈশ্বদেব্য ইতি। প্রজাপতিদৃষ্ট্যা হিৎকারোপান্তত্বে হেতু 
আনিরুক্ত্যদিতি। নীলগীতাধিরূপেণ নিরুক্ত্যবিষয়ত্বাৎ প্রজ্ঞাপতেরিত্যর্থঃ। 
অব্যক্তত্বাৎ রূপার্দিরহিতত্বাদিত্যর্থঃ। প্রাণস্ত চেতি চকারাৎ স্বরস্ত চেত্যর্থ;। 
স্বরহেতুত্বং তন্নিরর্তকত্বেন তদ্াত্বকত্বম। অন্নং যা ইতি বাক্যং ব্যাচষ্টে_যা 
ইতীতি। অন্নদৃষ্টর্|৷ ইতি স্তোভে কর্ভব্যেত্যত্র হেত্মাহ__অন্নেনেতি। বিরাড় 
ৃষ্টিরবাগিতি স্তোভে কার্য্যেতাত্র হেতুমাহ__বৈরাজ হতি ॥১০১॥২ 


ভাষ্যান্্বাদ ।-আদ্দিত্যই (ুর্ধ্যই ) উকার);) অতি উদ্বস্থানস্থিত 
আরদ্দিত্যকে গান করিরা থাকে, [ এইরূপে উকারের সহিত আদিত্যের সম্বন্ধ 
আছে ;] এই উকারও একটি স্তোভ); আর্দিত্যদৈবত লামে (এই উকার 
স্তোভ রহিপ়াছে; এইজ্ন্ত আদিত্যই স্তোভ। নিহব শব্দ আহ্বানস্চক ; 
একারও একটি স্তোভ; অথচ লোকেরাও এহি” (এস) বণিয়া আহ্বান 
করিয়! থাকে; এইরূপ সমান ধর্ম থাকায় [একারে নিহব বৃদ্ধি করিতে হয়) 
বিশ্বেদেবগণ ওহোক্জিকার; কেন না, বৈশ্বদৈবত সামে শী স্তোভটি দুষ্ট হয়। 
প্রজাপতিই হিংকার ; কারণ, প্রজাপতি অনির্বাচ্য এবং হিংকারও 
অব্যক্ত । প্রাণই স্বর্ন; কারণ, স্বর একটি স্তেভ ; প্রাণই সেই স্বরের হেতুভূত; 
সুতরাং তংসাদৃগ্ত বশতঃ [ প্রাণকে স্বর বলা যাইতে পারে ]। অনুই যা, ষ 
এই স্তোভটি অন্নস্বরূপ; কারণ, অন্নের সাহায্যেই ইহ। গমন করে, এইরূপ 
সাধারণ ধর্ম সন্বন্ধথই [প্ররূপ চিন্তার কারণ ]। বাকৃ একটি স্তোভ, তাহাই, 
বিরাটুম্বরূপ, অথবা অন্ন অর্থ দেবতাবিশেষ, কারণ, বিরাটদৈবত সামে এ 
' স্তোভ দেখিতে পাওয়া যায়ঞ্জ ॥ ১০১ ॥২ 


* তাৎপধা_আদিত্াদৈবত সামাংণে 'উকার' 'বিগ্ঘমান আছে; অধিকন্ত 'স্তোভ' স্বরূপ 
আদিত্যও উদ্ধে অবস্থিত ; অতএব, এই কারণে আদিত্যের সহিত দীধ উকারের সম্বন্ধ রহিয়াছে। 
উক্ত স্তোভটও দীর্ঘ উকারাত্মবক ; অতএব, সেই দীর্ঘ উকার স্তোতে আদিত্য দৃষ্টি করিবে। 
এইরূপে 'একার' প্রভৃতিরও স্তোভত্ব বুঝিতে হইবে । যথাকথঞ্চিৎ সাদৃষ্ানুসারে তৎননুদায়েও 
নিহবাদি-দৃষ্ট করিতে উপদেশ করা হ্ইয়াছে। 


১৪৪ ছান্দোগ্যোপনিষৎ । 


অনিরুক্তস্ত্রয়োদশঃ স্তোভঃ সঞ্চরো হম্কারঃ ॥১০২৩ 

সঞ্চরঃ ( নানারূপেণ বিকল্স্যমানঃ ), অনিরুক্তঃ (ইদস্তয়া নির্দেষ্টুম অশক্যঃ 
কারণস্বরূপঃ )[ এব] ত্রয়োদশঃ স্তোভঃ হুংকারঃ। অনিরুক্ত-ৃষ্্যা হষ্কার- 
মুপাসীত ইত্যাশয়ঃ 11 

নানাবিধ আকারে কল্পিত হয়, এইজন্য সঞ্চর, এবং বিশেষ করিয়া নিরূপণ 
করা যায় না বলিয়াই অনিরুক্ত, অর্থাৎ অনিশ্চিতরূপ ত্রয়োদশ-সংখ্যক স্তোভ-_ 
হস্কার; অর্থাৎ কারণ-বুদ্ধিতে হুষ্কারের উপাসন! করিবে । 

শাঙ্কর-ভাষ্যম্‌।-_অনিরুক্তোইব্যক্তত্বাৎ ইদৎ চ ইদঞ্চেতি নির্বক্তুৎ ন শকাত 

ইত্যতঃ সঞ্চরো বিকল্প্যমানস্বরূপ ইত্যর্থঃ। কোহইসৌ? ইত্যাহ_ ত্রয়োদশ: 
স্তোভঃ হৃস্কারঃ। অব্যক্ত হি অয়ম্) অতোহনিরুক্তবিশেষ এবোপাস্ত 
ইত্যভিপ্রায়ঃ ॥১০২।৩ 

আনন্দগিরিঃ|-_-অনিরুত্তঃ কারণাআা; তন্তানিরুক্তত্বং সাধয়তি__অব্যক্ত- 
ত্বাদ্বিতি। স চানেকধ! কার্ধ্যব্ূপেণ সঞ্চরতীতি সঞ্চরঃ। হৃঙ্কারোইপি শাখাভেদেন 
বিকল্পযমানস্বরূপঃ, ভ্রয়োদশশ্চায়ং বাচেত্যারভ্য গণ্যমানঃ, ততশ্চ কারণদৃষ্্যা হুঙ্কার- 


মুপাসীতেত্যর্থঃ | উতক্তমেবোপপাদয়তি-_ অব্যক্ত! হীতি। তত্র বিকল্প্যমানত্বং 
হেতুঃ ॥১০২॥৩ 


ভাষ্যান্বাদ ।__কারণ-পদার্থটি স্বতই অব্যক্ত, এবং তজ্জন্তই অনিরুক্ত; 
আর 'অমুক অমুক' বলিয়া নিরূপণ করিতে গারা যায় না; এইজন্য সঞ্চর 
অর্থাৎ উহার স্বরূপটি নাঁনাবিধরূপে বিতর্কের বিষরীভূত হয়। ইহা কে? 
তাহা বলিতেছেন-_ত্রয়োদদশ স্তোভ-_হুস্কার। অভিপ্রায় এই যে, এই হৃস্কারও 
[ কারণের স্তায় ] অব্যক্ত; অতএব ইহার কোনরূপ বিশেষভাবই নিশ্চিত করা 
যায় না, এই ভাবেই ইহার উপাসন1 করিতে হইবে ॥১০২৩ 
ছুগ্ধেইন্মৈ বাথ্‌ দোহং যো৷ বাচো৷ দোহঃ অন্নবানন্নাদো৷ ভবতি, 
য এতামেব সান্নামুপনিষ্দং বেদোপনিষদং বেদেতি ॥ ১০৩ ॥ ৪ 
ইতি প্রথমাধ্যায়ন্ত ত্রয়োদশঃ থণ্ডঃ ॥১৩| 
ইতি ছান্দোগ্যোপনিষদ্ত্রাঙ্গণে প্রথমোহধ্যায়ঃ (*) 
অমাপ্তঃ ॥১॥ 


4৯:22 
* তাৎপর্য-কোন কোন পুস্তকে 'অধ্যায়' শবের স্থুলে প্রপাঠক' শক লিখিত আছে, এবং 

বয়ংআনন্দগিরিও এই চতুর্থ শ্রতিভাষ্বের ব্যাখ্যাপ্রসঙ্গে 'প্রপাঠক' শব্দের উল্লেখ করিয়াছেন। 
বহু পুস্তকের পাঠসম্মতি অনুসারে আমর! 'অধ্যায়' শবেরই প্রয়োগ করিলাম । 


০ 


রয়োদশঃ খণ্ড: ] প্রথমোহধ্যায়ঃ | টি 


[ স্তোভাক্ষরোপাসনাফলমাহ-_“দৃগ্ধে” ইত্যাদিনা |]_-যঃ (জনঃ) এবং 
( উক্তপ্রকারেণ ) সায়াম্‌ (সামাবয়ব-স্তোভাক্ষরাণাম) উপনিষদ্ৎ (বিজ্ঞানং) 
বেদ (জানাতি ) বাচঃ (বাগিক্দিয়স্ত ) যঃ দোহঃ (সাঁরঃ), [তং] দোছং 
বাক্‌ অন্মৈ (বিছ্ষে) ছুগ্ধে (দদাতীত্যর্থ )। [কিঞ্চ), সঃ (বিদ্বান) 
অন্নবান্‌ ( প্রচুরান্নসম্পন্নঃ ), অন্নাদঃ (গ্রভূতাক্নভোক্তা চ) ভবতি। দ্বিরুক্তিঃ 
অধ্যায়সমাপ্ত্যর্থা। 

যিনি উক্তপ্রকার সামোপনিষৎ অবগত হন; বাগিন্দিয়ের যাহা দোহ বা 
সার, বাগিন্দ্িয় তাহা! তাহার উদ্দেশে ভোগ অর্পণ করে। বিশেষতঃ তিনি প্রচুর 
পরিমাণে অন্নলাভ করেন, এবং অন্ন ভোজন করেন। অধ্যায়-সমাপ্তির গন্ঠ 
উপনিষদৎ বেদ' কথার দ্িরুক্তি হইয়াছে ॥ 

শাঙ্কর-ভাষ্াম্‌।__স্তোভাক্ষরোপসনাফলমাহ__দুগ্ধে অশ্মৈ বাক দোহমিত্যা- 
ছ্যক্তার্থম্‌। য এতামেবং যথোক্তলক্ষণাং সামা সামাবয়বস্তোভাক্ষববিষয়াম্‌ 
উপনিষদৎ দর্শনং বেদ, তস্ত এতদ্‌ বথোক্তং ফলমিত্যর্থঃ| দ্বিরভ্যাসোহধ্যায়- 
পরিসমাপ্ত্যর্থঃ | সামাবয়ববিষয়োপাসনাবিশেষপরিসমাপ্তযর্থ ইতিশব ইতি ॥১০৩|৪ 

ইতি প্রথমাধ্যায়স্ত ব্রয়োদশ-খণ্ড-ভাষ্যম্‌ ॥১৩। 
ইতি শ্রীমদগোবিন্দভগবৎপুজ্যপাদশিষ্য-পরমহৎসপরিব্রাজকাচার্যা- 
শ্রীমচ্ছস্করভগবৎপাদৃরুতৌ চ্ছান্দোগ্যোপ নিষদ্বিবরণে 
প্রথমোহ্ধ্যায়; অমাপ্তঃ ॥১] 

আনন্দগিরিঃ ।_-নৈতানি ব্যস্তান্থাপাসনানি, প্রত্যেক ফলাশ্রবণাৎ; সমস্ত 
পুনরেকমিদমুপাসনমে কফলত্বাদ্বিত্যভিপ্রেত্যাহ-_স্তোভাক্ষরেতি । উপনিষদ্ধং বেদ 
উপনিষদ বেদেত্যাবৃত্তেন্তাৎপর্য্যমাহ__ছ্িরভ্যাস ইতি। প্রথমপ্রপাঠকব্যাখ্যান- 
স্মাগ্ডাবিতিশবঃ ॥১০৩৪ 

ইতি প্রথমাধ্যায়স্ত ত্রয়োদশঃ খণ্ডঃ ॥১৩| 

ভাষ্যান্তবাদ।-_-স্তোভাক্ষর উপাসনার ফল বলিতেছেন- বাগিক্দিয় ইহার 
উদ্দেশে দোহ (ছৃগ্ধ_সার) দ্রোহন করে; ইত্যার্দির অর্থ পূর্বেই উক্ত 
হইয়াছে । যিনি সামের_সামের অবরবস্বরূপ স্তোভাক্ষরসমূহের উক্তপ্রকার 
উপনিষৎ অর্থাৎ দর্শন বা বিজ্ঞান অবগত হন, তাহার সম্বন্ধে এই যথোক্ত ফল 
হইয়া থাকে। অধ্যার-সমাপ্তির জন্য দ্বিরুক্তি হ্ইয়াছে। আর সামাবয়বে 
সম্পাদিত বিশেষ বিশেষ উপাসনা-সমান্তির জন্য ইতি' শব প্রযুক্ত 
হইয়াছে ॥১০৩।৪ 

ইতি প্রথম অধ্যায়ের ত্রয়োদশ খণ্ডের ভাষ্ান্থবা্ সমাপ্ত ॥১৩| 


দ্বিতীয়োইধ্যায়। 
গ্রথম খণ্ড। 


*৪মিত্যেতদক্ষরম্ঠ ইত্যাদিন1 সাঁমাবয়ববিষয়ম্‌ উপাঁসনমনেকফলম্‌ উপণিষ্টম্‌। 
অনন্তর স্তোভাক্ষরবিষয়মূপাঁসনমুক্তম-__সর্বধাপি সামৈকদেশসম্বদ্ধমেব তদ্দিতি। 
অথেদাঁনীং সমস্তে সাঙ্সি সমন্তসাঁমবিষয়ীণি উপাসনানি বক্ষ্যামীত্যারভতে শ্রতিঃ। 
ুক্তং হি একদেশোপাসনানন্তরম্‌ একদে শিবিষয়মূ উপাঁসনমুচ্যতে ইতি | : 

“ওম ইত্যেতদক্ষরম্” ইত্যাদি বাক্যে বহুবিধ ফলঙনক সামাবয়ব 
উদগীথাদি-বিষয়ক উপাসনা কথিত হইয়াছে; তাঁহার পরেও স্তোভাক্ষর- 
বিষয়ক উপাসনা উত্ত হইন্বাছে। ফলকথা, সে সমুদ্র উপাসনাই 
সামাবয়ব সম্পঞ্কিত। তাহার পর এখন সমস্ত সামে_সমস্ত সামবিষয়ে 
উপাসনা বলিব, এই উদ্দেশে শ্রুতি আরন্ধ হইতেছে। একদেশ বা 
অংশবিশেষের উপাসন| নিরূপণের পর যে, একদেশীর অর্থাৎ সমষ্টিববিষয়ক 
উপাসন! নিরূপণ বরা, ইহা সঙ্গত বটে। 

সমন্তস্ত খলু সান্ন উপাসনত সাধু, যত খলু সাধু তৎ 
সামেত্যাচক্ষতে, ঘদলাধু তপামেতি ॥১০৪॥১ 

সমন্তম্ত ( সর্বাবয়ব-সমন্থিতন্ত ) সায়ঃ উপাঁসনং খলু (নিশ্চয়ে ) সাধু; 
খলু ( যন্মাৎ) বৎ সাধু ( উংক্কষ্টং নির্দোষ ), তৎ সাম ইতি আচক্ষতে (সামত্বেন 
ব্যবহরন্তি) [ পণ্ডিতাঃ ইতি শেষঃ] যৎ [চ] অসাধু (অশ্বোভনং ), তং 
অসাম ইতি [ আচক্ষতে পণ্তিতাঃ ইতি শে ]। 

সমস্ত অবয়বের সহিত সামের উপাঁসনাই সাধু অর্থাৎ উত্তম বা ভাঁল। 
যেহেতু, জগতে যাহা ভাল, পণ্ডিতগণ তাহাই “দাম, বলিয়! ব্যবহার করেন 
আর যাহা অসাধু বা উত্তম নহে, তাহাই “অসাম বলিরা নির্দেশ করিয় 
থাকেন । 

শাঙ্কর-তাম্যম্‌।-_সমন্তস্ত সর্বাবঘববিশিষ্টন্ত পাঞ্চতক্তিকন্ত সাগ্ুতক্কতিকন্ত । 
ইত্যর্থঃ। খব্বিতি বাক্যালঙ্কারার্থঃ | জায় উপাসনৎ সাধ । সমন্তে সায়ি সা 
ৃষ্টিবিধিপরত্বাৎ, ন পূর্ববোপাসননিন্দার্ঘত, সাবুশবন্ত। নন্থু পূর্বত্রাবিদ্ঘমান' 
সাধৃত্বং সমন্তে সায়ি অভিধীয়তে। ন, “সাধু নামেত্াপান্তে” ইত্যুপদংহারাৎ 


প্রথমঃ খণ্ডঃ ] দ্বিতীয়োহধ্যায়ঃ | ১৪৭ 


সাধূশবঃ শোভনবাচী 3; কথমবগম্যতে ? ইত্যাহ-_-যৎ খলু লোকে সাধু শোভনম্‌ 
অনবশ্াৎ প্রসিদ্ধম, তৎ জাম ইত্যাক্ষতে কুশলাঃ; যদ্‌সাধূ-_বিপরীতং, তদ- 
সামেতি |১০৪ ॥১ 


আনন্দমগিরিঃ।--পূর্োত্তর-প্রপাঠকয়োঃ সঙ্গতিং দর্শয়তি__ওমিত্যেতদিত্যা- 
দ্বিনা। সর্বথাপি-_সামাবয়ুববিষয়ত্বে স্তোভাক্ষরবিষয়ত্বে চেত্যার্থঃ| ইতি-শবো 
হেত্বর্থঃ; যম্মাদেকদেশবিষয়ান্থ্যুপাসনানি বৃত্তানি, তম্মাৎ তানি সমস্তবিষয়াণি 
বক্তব্যানীত্যর্থঃ। একদেশোপাস্তিব্যাখ্যানানন্তর্যযমথশব্দার্থঃ | কথমুক্ত-বক্ষ্যমাণো- 
পাসনয়োরিদৎ পৌর্বাপর্য্যম্? তত্রাহ-_যুক্তং হীতি। সমস্তন্তোপাসনং সাধিবিতি- 
বচনাদবয়বোপাসনৎ নিন্দিতত্বাদননুষ্টেয়মিত্যাশঙ্ক্যাহ__সমস্ত ইতি। অর্থাদন্তি 
নিন্দেতি শঙ্কতে_ নন্বিতি। পূর্বত্রীপি সাধৃত্স্ত বিদ্যমানস্তৈব বিশেষণত্বেনানু- 
পাদ্ানান্নার্থাদ্বপি নিন্দেতি পরিহরতি-_ন সাধ্বিতি। যৎ খনিত্যাদি ব্যাখ্যাতুং 
পাতনিকামাহ__সাধৃশব্ব ইতি। বাক্যমবতাধ্য ব্যাচষ্টে_কথমিত্যাদিনা ॥১০৪॥১ 


ভাষ্যান্তবাদ ।__সমস্ত অর্থ সমস্ত অবয়বযুক্ত অর্থাৎ পঞ্চতক্তি এবং সপ্তভক্তি- 
যুক্ত* ; লু” শবটি বাক্যের শোভাবর্দনার্থ প্রযুক্ত (উহার অন্ত কোনও অর্থ 
নাই )। সামের উপাসনা সাধু (উত্তম) সমগ্র দামে সাধূত্বদৃ্টি বিধানেই 
'সাধু শব্দের তাৎপর্ধ্য ; স্থতরাং পূর্বোক্ত অবয়বোগাসনার নিন্দা! করা ইহার 
অর্থ নহে। ভাল, পূর্বকথিত উপাসনায় সাঁধৃত্ব যখন অভিহিত হয় নাই, তখন 
ফলে-ফলেইত সমগ্র সামের উপাসনায় সাধৃত্ব বিহিত হইতেছে? না,_পরে 
বখন “সামকে সাধূ বলিয়া উপাসনা করিবে”, এইরূপে উপসংহার করিরাছেন, 
তখন এই “সাধু, শব্দটি শোভন অর্থবোধকমাত্র, [ নিন্দিত” অর্থবোধক নহে ]। 
আচ্ছা, এরূপ অর্থ জান! যায় কিরূপে? [ তদুত্তরে ] বলিতেছেন__াহা৷ জগতে 
সাধু শোভন অর্থাৎ নির্দোষ বলিয়া প্রসিদ্ধ, কুশলগণ অর্থাৎ পর্তিতগণ তাহাই 
'সাম+ বলিয়৷ থাকেন; আর যাহা! অসাধু, অর্থাং শোভনের বিপরীত, তাহাই 
'অসাম” [বলিয়! থাকেন] ॥১০৪১ 

তদ্ুতাপ্যানঃৎ সান্ৈনমুপাগাদিতি-_সাধুনৈনমুপাগাদিত্যেব 
তদাহুরপানৈনমুপাগাদিত্যসাধুনৈনমুপাগাদিত্যে তদানুঃ ॥১০৫॥২ 

তৎ ( তত্র_সাধ্বসাধু-বিচারণে ) উত (বিতর্কে ) আহুঃ ( কথযন্তি) অপি 
( সম্ভতাবনারাং) [ জন! ইতি শেষঃ],_সাম! ( শোভনবৃত্তয।) এনৎ (রাজানম্‌ 


* তাঁৎপর্য্য-_ভক্তি অর্থ যে সামের অংশবিশেষ, তাহা প্রথমেই বল! হইয়াছে। তাহাও 
আবার কোনস্থলে পাঁচটি বা সাতটি ভাগে বিভক্ত আছে। এখানে সেই সমস্ত সাম বুঝাইবার জগ্ত 
গ্ডাষ্ুকার 'পাঞ্চভক্তিক' ও 'সাপ্ততক্তিক' শবের ব্যবহার করিয়াছেন । 


১৪৮ ছান্দোগ্যোপনিষৎ। 


'অন্তং বা) উপাগাৎ ( উপগতবান্‌ প্রাপ্তঃ) ইতি যত, তৎ সাধূনা! (শোভন- 
ব্যবহারেণ) এনম্‌ উপাগাৎ ইতি এব (অবধারণে) আহঃ ( কথর়স্তি, নতু 
অন্তদ্দিত্যাশয়ঃ) [ জনাঃ ইতি শেষঃ ]। [ তথা ] অসায়! ( অশোভনবৃত্ত্যা ) এনম্‌ 
(জনম্‌ ) উপাগাৎ ইতি [চ যৎ আহঃ], তৎ [খলু] অপাধুনা ( অভ্রব্যব- 
হারেণ ) এনম্‌ উপাগাৎ ইতি এব ( অবধারণে ) আহুঃ। 

এই সাধু ও অসাধু বিভাগ সম্বন্ধে লোকেরাও যে বলিয়া থাকে-_[ এই 
ব্যক্তি), “সাম, দ্বার ইহাকে প্রাপ্ত হইয়াছে,_[ ইহাতেও ] এই কথাই বলিয়। 
থাকে যে, "সাধু বৃত্তি বা সদ্যবহার দ্বারাই ইহাকে প্রাপ্ত হইয়াছে”, আর যে 
'অসাম+ দ্বারা ইহাকে প্রাপ্ত হইয়াছে, বলিয়া থাকে; তাহাতেও এই কথাই 
বলিয়া থাকে যে, অসাধু ব্যবহার দ্বারা ইহাকে প্রাপ্ত হইয়াছে॥ 

শাস্কর-ভাষ্যম্‌।_তৎ তন্রেব সাধবসাধূবিবেককরণে উতাপ্যাহঃ_সায়া এনং 
রাজানৎ সামন্তপ্চ উপাঁগাৎ উপগতবান্। কোহসৌ? যতঃ অসাধুত্বপ্রাপ্ত্যাশস্কা, 
স ইত্যভিপ্রায়ঃ। শোভনাভিপ্রায়েণ সাধুনৈনম্‌ উপাগাদিত্যেব তৎ তত্রাহঃ 
লৌকিকা বন্ধনা্যাধৃকার্ধ্যমপত্যন্তঃ | যত্র পুর্বিপর্য্য়েশ বন্ধনাগ্যসাধৃকার্যযং 
পশ্যস্তি, তত্র অসায়! এনমুপাগাদিতি অসাধূনৈনম্‌ উপাগাদ্দিত্যেব তদাহুঃ ॥১০৫|২ 

আনন্দগিরিঃ |__-কিং পুনরেবং বিবেককরণে কারণমিত্যাশঙ্ক্যাহ__তত্তত্রেতি। 
বিবেককরণোপায়ভেদবিকল্পার্থমুতেতি উভ্য্র পদম্‌ সামৈনমিত্যাদিনা সাধুনেত্যাদি- 
বাক্যন্ত পৌনরুক্ত্যমাশঙ্ক্য ব্যাখ্যানব্যাখ্যেক্ভাবান্নৈবমিত্যাহ_ শোভনেতি | শোভন- 
কার্ধ্যদর্শনেসতীতি যাঁবৎ। তত্রৈব হেত্বন্তরমাহ-_বন্ধনাদীতি । অসাম়েত্যাি 
ব্যাচষ্টে-_যত্রেতি ॥১০৫॥২ 

ভাষ্যান্থবাদ্ধ ।__সেই বিষয়ে অর্থাৎ সাধু ও অসাধু ব্যবহারের পার্থক্যকরণকালে 
[লোকেরা] বলিয়াও থাকে যে, সাম” * দ্বারা এই রাজাকে কিংবা সামস্তকে 
(অধীন রাজাকে ) উপগত- প্রাপ্ত হইয়্াছেন। ইনি কে? যাহার নিকট 
হইতে অসাধু ব্যবহার প্রাপ্তির সন্তাবনা ছিল, সেই লোক। অভিপ্রায় এই 
যে, জনসাধারণ বন্ধনাদ্িরূপ কোনও .অসাধু (মন্দ) কার্ধ্য ন1 দেখিয়া, এই 
কথাই বলিয়া থাকে যে, শোভনভাবে (অছুষ্ট অভিপ্রায়ে) অর্থাৎ সাধু 
্যবহারেই ইহাকে প্রা হইযাছেস (ইহার আশ্রয় লইরাছেন )। পক্ষান্তরে 


পপি শশী শীট তি শী পপ পপ শা শশী 


* তাৎপধ্য-_'দাম' অর্থ সাস্ব্, অর্থাৎ সন্তোষ বা! প্রীতিপূর্ববক ব্যবহার। সাম, দান, ভের, দ, 
এই চতুর্ব্ধ উপায়ের অন্তর্গত 'সাম' শবের অর্থও এ প্রকার । এইইন্যই দান, ভেদ ও দণ্ড, এই 
উপাক্ত্রয় অপেক্ষা 'সাম' উপায়ই সর্বোৎকৃষ্ট বলিয়া বর্ণিত হ্ইয়াছে। সেই কারণে এখানে 
বেদরাপী সামকেও “সাধু (শোভন ) শবে নির্দেশ করিয়াছেন। 


প্রথমঃ থণ্ডঃ ] দ্বিতীয়োহধ্যায়ঃ | ১৪৯ 


যেখানে বন্ধনাদি অসাধু কার্ধ্য দর্শন করে, সেখানে [ তাহারা ] বলিয়া থাকে যে, 
“অসাম' দ্বারা ইহাকে প্রাপ্ত হইয়াছে অর্থাৎ অসাধু ভাবেই ইহাকে প্রাপ্ত 
হইয়াছে, এই কথাই বলিয়া থাকে ॥১০৫॥২ 


অথোতাপ্যাহুঃ সাম নে। বতেতি, যৎ সাধু ভবতি সাধু 
বতেত্যেব তদানুঃ। অসাম নো বতেতি যদসাধূ ভবত্যসাধু 
বতেত্যেব তদাহুঃ ॥ ১০৬৩ 


অথ (প্রকারান্তরে ) তৎ (তত্র) উত (বিতর্কে) আছুঃ (কথয়স্তি) অপি 
[ লোকাঃ ]_ নঃ ( অন্মাকং) বত (কুপাসম্পাদনে ) সাম ! সংবৃত্তৎ ] ইতি; 
তৎ [ খলু ] যৎ সাধু (শোভনং) ভবতি, সাধু বত ইতি এব তত আহ্‌ঃ। [তথা] 
নঃ (অম্মাকৎ ) অসাম বত [ সংবৃত্তম্‌] ইতি, য অসাধু ভবতি, অসাধু বত ইতি 
এব তৎ আহঃ | 

প্রকারান্তরে [বলা হইতেছে ], লোকসমুহ যে বলিয়া থাকে, আমাদের 
সম্বন্ধে সাম সিদ্ধ হইয়াছে; যাহা সাধু ( শোভন ) হয়, [শ্রী কথায়] তাহাই 
প্রকাশ করিয়! থাকে । [আর যে,] আমাদের “অসাম” সিদ্ধ হইয়াছে, বলা 
হইয়া থাকে; যাহা অসাধু (ভাল নহে) তাহাই “অসাধু বত” কথায় প্রকাশ 
করিয়া থাকে ॥ 

শাহ্কর-ভাষ্যম্।_ অথোতাপ্যাঃ স্বসংবেগ্ভৎঘ সাম নোহম্মাকং বতেতি 
অনুকল্পয়ন্তঃ সংবৃত্তমিত্যাহুঃ । এততৈরুক্তৎ ভবতি-_-যৎ সাধু ভবতি সাধু 
বতেত্যেব তর্ানুঃ; বিপর্যয়ে জাতে অসাম নো৷ বতেতি; যদসাধু ভবত্যসাধু 
বতেত্যেব তদাহুঃ। তম্মাৎ সাম-সাধৃশব্যয়োরেকার্থ ত্বৎ সিদ্ধম্‌ ॥১০৬।৩ 

আনন্দগিরিঃ|-_কাধ্যগম্যং সাধৃত্বমসাধূত্বং চোক্ত! স্বান্থভবগম্যৎ তদুপন্তস্তাতি-_ 
অথেতি। কার্য্যাৎ তন্ত সাধুত্বাদ্িবিবেকানন্তর্যযমথশব্বার্থঃ। স্বসংবেগ্ৎ সাধূত্বমসা ধুত্বং 
চেতি শেষঃ। তত্র সাধুত্বং শ্বান্ুভবসিদ্ধমিত্যেতদ্‌ ব্যুৎপাদয়তি_-সামেতি। যৎ 
সাঁধ্বিত্যার্দি বাক্যন্ত পুর্ববেণ পৌনরুক্ত্যমাশঙ্ক্যাহ-_এতদিতি । অসামেত্যাদি 


ব্যাচ্টে__বিপর্ধ্যয় ইতি । বতেত্যাুরিতি সম্বন্ধ: । কিৎ তৈরুক্তৎ ভবতি, তদাহ_ 
যদসাধ্বিতি। সাধুশব্'ঃ শোভনবাচীত্যুক্তমুপসংহরতি- তম্মার্দিতি ॥১০৬৩ 


ভাষ্যানুবাদ ।-_ প্রকারান্তরে লোকের! এরূপও বলিয়া! থাকে যে, স্বান্ছভব- 
গম্য “সাম আমাদের সম্পন্ন হইয়াছে। “বত, শব ক্ৃপাপ্রকাশক। [যাহারা 
প্ররূপ বলে, ] তাহারা এই কথাই বলিয়া থাকে যে, যাহা সাধু (উত্তম ) হয়, 
“সাধৃবত” এইরূপে তাহাই প্রকাশ করিয়া থাকে; বিপরীত ( অসাধু) হইলে 


১৫০ ছান্দোগ্যোপনিষৎ। 


বলে__-আমাদের অসাম; অর্থাৎ যাহা সাম নহে, 'অসাধূ বত' বলিয়া তাহাই 
প্রকাশ করিয় থাকে ; অতএব, সাম ও সাধু শব্ধ যে একার্থবোধক, ইহা! সিদ্ধ 
হুইল ॥১০৬1৩ 
সব এতদেবং বিদ্বান্‌ সাধু সামেত্যুপান্তেহভ্যাশে। হ যদেনং্‌ 
সাধবো ধনী আ চ গচ্ছেয়ুরুপ চ নমেয়ুত ॥১০৭॥৪ 
ইতি দ্বিতীয়াধ্যায়ন্ত প্রথমঃ থণ্ডঃ॥ ১ ॥ 
সঃ বঃ (যঃ কম্চিং) এতৎ (সাঁম ) এবং ( সাধুগুণযুক্তং) বিদ্বান, (জানন্‌ 
সন্) 'দাধু সাম” ইতি উপান্তে, এন (উপাসকৎ) সাধবঃ ধর্াঃ ( গুণাঃ) 
অভ্যাশঃ (নীঘ্রং ) হ (এব) যত (ক্রিয়াবিশেষণং) আগচ্ছেযুঃ চ €আগুযুং চ) 
উপ চ নমেয়ুঃ ( উপনমেরুশ্চ উপভোগ্যাশ্চ ভবেয়ুরিত্যর্থঃ )। 
বে কোন লৌক সামকে এরূপে জানিয়া সাধুত্ব-গুণবিশিষ্ট বলিয়া! সামের 
উপাসন! করে; অবিলম্বে তাহার নিকট উত্তম গুণসমূহ উপস্থিত হয় এবং 
তাহার উপভোগ্য হয় ॥ 
শাঙ্কর-ভাষ্যম্‌।__অতঃ স যঃ কশ্চিৎ সাধু সামেতি সাধৃণ্ডণবৎ সামেতি উপাস্তে 
সমস্ত সাম সাবুগুণবদ্‌ বিদ্বান্‌ তন্তৈতৎ ফলম্‌__অভ্যাশো হ ক্ষিপ্রৎ হ; যদ্দিতি 
ক্রিয়াবিশেষণার্থম। এনম্‌ উপাঁসকং সাধবঃ শোভনাঃ ধর্মাঃ শ্রুতিস্তৃত্য বিরুদ্ধাঃ 
আ' চ গচ্ছেযুঃ আগচ্ছেযুশ্চ ; ন কেবলমাগচ্ছেযুঃ, উপ চ নমেয়ুঃ উপনমেয়ুশ্চ, 
ভোগ্যত্বেন উপতিষ্টেযুরিত্যর্থ; ॥১০৭॥৪ 
ইতি দ্বিতীয়াধ্যায়ে প্রথম-খণ্ড-ভাষ্যম্‌ ॥ ১ ॥ 
আনন্দগিরিঃ।--তয়োরেকার্থ্বমতঃশবার্থঃ। উপাসকমেব বিশিনষ্টি-_সমস্তমিতি। 


আগচ্ছেয়ুরিতি যত্তৎ ক্ষিপ্রমেবেতি ক্রিয়াবিশেষণত্বৎ যদিত্যন্ত দরষটব্যম্‌॥১০৭॥৪ 
ইতি দ্বিতীয়াধ্যায়ন্ত প্রথমঃ খও্ঃ ॥ ১। 


ভাষ্যান্থুবা্ঘ।__অতএব, যে কোন লোক সমস্ত সামকে সাধুত্বগুণ-সম্পন্ন 
বলিয়৷ অবগত হইয়া, সামকে সাধু বলির অর্থাৎ “সাম সাধুত্বগুণবান, এইরূপে 
উপাসনা করে, তাহার এই ফল হয় যে, শীঘ্রই শ্রুতিস্থৃতিসন্মত সাধু অর্থাৎ 
শোভন ধর্সমূহ ( গুণসমূহ ) এই উপাসককে প্রাপ্ত হয়, কেবল প্রাপ্ত হয়:না__ 
উপনতও হয় অর্থাৎ তাহার ভোগ্যরূপেও উপস্থিত হয়। “যত” শব্দটি 'আগমন” 
ও উপভোগ, ক্রিয়ার বিশেষণার্থ প্রযুক্ত হইয়াছে ॥১০৭1৪ 
ইতি দ্বিতীয় অধ্যায়ের প্রথম খণ্ডের ভাষ্যান্ুবাদ সমাপ্ত ॥ ১॥ 


দ্বিতীয়াধ্যায়ে 


দ্বিতীয়, খণ্ডঃ। 


লোকেষু পঞ্চবিধ্‌ নামোপামীত ; পৃথিবী হিস্কারঃ। অগ্নিঃ 
প্রস্তাবোইস্তরিক্ষমুদ্গীথ আদিত্যঃ প্রতিহারো দ্যৌনিধন- 


মিত্যুদ্ধেতু ॥১০৮।১ 

[ ইদানীং সাধুদৃষ্টি-বিষয়তয়। উপাস্তানি সমস্তানি সামানি উচ্যান্তে_“লোকেযু” 
ইত্যা্দিনা। ]__লোকেষু ( পৃথিব্যা্দিযু ) পঞ্চবিধং ( পঞ্চভক্তিযুক্তধ_পঞ্চপ্রকারং) 
সাম উপাসীত [সাধক ইতি শেষঃ]| [তদ্‌ যথা] পৃথিবী হিংকারঃ; 
(হিস্কারে পৃথিবী-দৃষ্টিঃ কর্তব্যা ইত্যর্থঃ)। [তথা] অগ্রিঃ প্রস্তাব, (প্রস্তাবে 
অগ্রিৃষ্টিং কর্তব্যা ইত্যর্থঃ)। অন্তরিক্ষম উদগীথঃ (উদগীথে আকাশ-দষ্টি 
কর্তব্যা ইত্যর্থঃ)। আদিত্যঃ প্রতিহারঃ, (প্রতিহারে আদিত্যবুদ্ধিঃ কর্তব্যা ); 
ছোৌঃ নিধন (নিধনে স্বর্শ-ৃষ্টিঃ কর্তব্যা ইত্যর্থঃ)। ইতি (এতৎ উপাসনম্‌) 
উর্ধেষু ( উরধাস্থিতেযু লোকেযু ) [ উপদিষ্টম্‌ ইত্যাশয়ঃ ]। 

সমস্ত সামে সাধুদৃষ্টিতে যেরূপে উপাসনা করিতে হইবে, তাহা কথিত 
হইতেছে পৃথিব্যার্দি লোকদৃষ্টিতে পঞ্চবিধ সামের উপাসনা! করিবে । [যথা] 
পৃথিবীই হিংকার, অগ্নিই প্রস্তাব, অন্তরিক্ষুই উদগীথ, আদিত্যই প্রতিহার, 
এবং ছ্যলোকই (ন্বর্গই ) নিধন; ইহা উর্দস্থ লোক বিষয়ে উপাসন!। 
হিংকারাদি সামভক্তিতে পৃথিবী প্রভৃতি লোকদৃষ্টি করিবে ॥ 

শাঙ্কর-ভাষ্যম্‌।-_কানি পুনস্তানি সাধুদৃষ্টিবিশিষ্টানি সমস্তানি সামান্াপান্তা- 
নীতি, ইমানি তান্থ্চ্যন্তে_“লোকেষু পঞ্চবিধম্, ইত্যাদীনি। নন্গু লোকাদিদৃষ্্যা 
তান্থ্যুপাস্তানি সাধুদৃষ্ট্যা চেতি বিরুদ্ধ; ন, সাধবর্থহ্ত লোকাদিকার্যেষু কারণ- 
স্তানুগতত্বাৎব_মৃদাদিবদ্‌ ঘটাদিবিকারেষু। সাধৃশব্ববাচ্যোইরথো ধর্ম ব্রদ্ম বা 
সর্বথাপি লোকাদিকার্ষ্যেঘন্ুগতম্‌ | অতো যথা! যত্র ঘটাবিদৃষ্টিঃ মৃদা দিঘৃষ্্ন্গতৈব 
সা, তথা সাধুদষ্ট্যন্গতৈব লোকা দিদৃষ্টিঃ__ধর্ঘমাদিকাধ্যত্বাং লোকাদীনাম্‌। যদ্ধপি 
কারণত্বমবিশিষ্টৎ ব্রহ্ধ ধর্ময়োঃ, তথাপি ধর্ম এব সাধুশব্ধবাচ্য ইতি যুক্তম্‌। 
“সাধুকারী সাধূর্তবতি” ইতি ধর্মমবিষয়ে দাধুশবপ্রয়োগাৎ। 

নন্ধু লোকার্দিকার্যেযু কারণন্তানুগতত্বাদর্থপ্রাপ্তিব ততদুষ্টিরিতি “সাধু 


১৫২ ছান্দোগ্যোপনিষৎ। 


সামেত্যুপান্তে ইতি ন বক্তব্যম; ন, শান্ত্রগম্যত্বাৎ তন্ুষ্টেঃ ঢু সর্বত্র হি শাস্ত্র প্রাপিতা' 
এব ধর্ম! উপাস্তা ন বিদ্যমান! অপ্যশাস্ত্রীয়াঃ। 

লোকেষু পৃথিব্যাদিযু পঞ্চবিধং পঞ্চভক্তিভেদেন পঞ্চপ্রকারং সাধু সমস্তং 
সামোঁপাসীত । কথম্‌? পৃথিবী হিষ্কারঃ | লোকেঘিতি যা সপ্তমী, তাং প্রথমাত্বেন 
বিপরিণমধ্য পৃথিব্যারদিদৃ্ট্য। হিঙ্কারে “পৃথিবী হিস্কারঃ” ইত্যুপানীত। ব্যত্যন্ত বা 
সপ্তমীশ্রুতিৎ লোকবিষয়াৎ হিস্কারাদিযু পৃথিব্যাদিদৃষ্টিং কৃত্বা উপাসীত। তত্র 
পৃথিবী হিষ্কারঃ, প্রাথম্যসামান্তাৎ। অগ্নিঃ প্রস্তাবঃ;) অগ্বৌ হি কর্থাণি 
প্স্তয়ন্তে। প্রস্তাবশ্চ ভক্তিঃ | অন্তরিক্ষমুদ্গীগঃ; অন্তরিক্ষং হি' গগনম্) 
গকারবিশিষ্টশ্চোদ্গীথঃ। আদিত্যঃ প্রতিহারঃ; প্রতিপ্রাণ্যভিমুখত্বাৎ মাৎ প্রতি 
মাং প্রতীতি। গোঃ নিধনম্; দিবি নিধীয়ন্তে হি ইতো গতাঃ 'ইত্যরদেযু 
উদ্ধংগতেষু লোবদৃষ্ট্যা সামোপাপনম্‌ ॥ ১০৮১ | 

আনন্দগিরিঃ।__একস্যোভ্যদৃষ্টিবিষযত্বমযুক্তম্‌; নহি ঘাটদৃষ্টিগোচরঃ ন্‌ 
পটদৃষ্টেরপি গোচরঃ স্যাদিতি শঙ্কতে__নম্বিতি। একস্সিন্পি প্রস্তুতং দৃষ্টিদ্ধয়মবিরুদ্ধ- 
মিতি সমাধত্তে__ন সাধ্বর্থস্যেতি। যথা ঘটা দিযু মৃদাচন্থগতং, তথা সাধুশবার্থন্ত 
কারণম্ত লোকাদিষু কার্য্েঘন্ুগতত্বাৎ তত্থষ্ঠৌ সাধুদৃষ্টেরনুগমান্ন দৃ্টদ্ব়স্যৈকত্র 
বিরোধোইস্তীত্যর্থঃ। তদেব স্ফুটরতি__সাধূশবেতি সাধবর্থন্ত লোকেঘন্থগতিরপি- 
শব্দার্থঃ। যত্রেতি দেবদত্তোক্তিঃ | সা ঘটা দিদৃষ্টিন্তত্রেতি শেষঃ। নন সাধুশবার্থয়ো- 
ধর্থবরচ্মণোস্তল্যং কারণত্বমূ। তথা চাত্র সাধুশবদার্থো ন ব্যবস্থিতঃ শ্তাৎ্, অন্যাষ্যৎ 
চানেকার্থন্বমিত্যাশঙ্ক্যাহ_যদ্ধপীতি। ধর্ম এবেত্যত্র তথাপীতি চ বক্তব্যম। ব্রহ্মণি 
তু পরমানন্দে সাধুশবে ভক্ত্যা গময়িতবাঃ। ন চধর্মন্ত নিমিততকারণত্বান্ন কার্য্ে- 
ইগ্ছগতিরিতি বাচ্াম্; কর্মাপুর্র্বসহিত-দধিপয়ঃপ্রতৃত্যবর্বসমূদায়স্ত ধর্মত্বাৎ, 
তৎপরিণামন্াচ্চ কাধ্যস্ত তত্র তদন্থগতিসিদ্ধেরিতি দরষ্টব্যম্‌। অপূর্বত্বাভাবেন 
বিধিমাক্ষিপতি-__নন্বিতি। কারণানুগমস্ঠানুমানিকত্বেইপি তদ্ষ্টিকরণমপূর্ববমেবেতি 
পরিহরতি__ন, শান্ত্রগম্যত্বা্দিতি। যশ্চার্থাদবর্থো ন স চোদনার্থ ইতি স্যায়েনোক্তং 
বিবুণোতি- সর্ধত্রেতি | 

লৌকেঘিত্যারিবাক্যে পঞ্চবিধসামদৃষ্ট্যা লোকানামুপাস্তত্বপ্রতীতেরত্রাপি 
হিৎকা রদৃষ্্যা পৃথিব্য। ধ্যে়ত্বে প্রাপ্ত প্রত্যাহ-_লোকেঘিতীতি। লোকাঃ পঞ্চবিধং 
সামেত্যুপাঁসীতেতি বিভক্তিবিপরিণামেন এখমবাক্যার্থপর্্যবসানাৎ তদন্ুসারেণাত্রাপি 
পৃথিবীদৃষ্্যা হিৎকারে ধ্যেয়ে সতি পৃথিবী হিৎকার ইতি পৃথিবীদৃ্টিমারোপ্য 
হিৎকারমুপাসীতেতি দ্বিতীয়বাক্যৎ পধ্যবস্ততীত্/র্৫ঘঃ। লোকসন্বদ্ধবা সপ্তমীশ্রুতিঃ 
হিংকারা দিষু তৎসন্বদ্ধা চ দ্বিতীরা লোকেষু নেতব্য1। তথাচ লোকবিষয়! সপ্তমীশ্রুতিঃ 
হিৎকারাদিযু ততসন্দ্ধা চ দ্বিতীয়া লোকেষু, ব্যত্যন্ত পৃথিব্যাদদিদৃষ্টি হিংকারাদিষু 
কৃত্বোপাসীতেতি পক্ষান্তরমাহ-_ব্যত্যস্তেতি। ব্রহবদৃষ্টিরুকর্যা্িতি ন্ঠায়েন 
পক্ষদব়মুক্ক! প্রতিবাক্যং ব্যাঁচ্টে__তত্রেতি। উক্তরীত্যাইন্তোপাসনে প্ররস্তরতে 
সতীতি যাবং। অধ্যাসন্ত সাদৃশ্তনিবন্ধনত্বাদ্‌ ব্যক্তসাদৃস্তাভাবেইপি বথাঁকথঞ্চিৎ 
কল্পনীয়মিতি মত্বাহ_প্রাথম্যেতি। লোকেষু পৃথিব্যাঃ সামন্ত চ হিংকারন্ত 


দ্বিতীয়ঃ থণ্ডঃ ] দ্বিতীয়োহ্ধ্যায়ঃ চে 


প্রাথম্যমন্তি, তন্মাৎ সামান্তার্দিতি যাবৎ। অগ্থিদৃষ্ট্া প্রস্তাবোপাসনে প্রস্তাবত্বং 
সামান্তমাহ__অগ্মৌ হীতি। অন্তরিন্দৃষ্ট্যোদ্গীথোপাসনে গকারসম্বন্ধসাদৃশ্ঠ, 
দর্শয়তি_অন্তরিক্ষং হীতি। আবদিত্যৃষ্ঠ্। প্রতিহারোপান্তৌ প্রতিশবাসামান্তাং 
হেতুমাহ__প্রতিপ্রাণীতি। ছ্থাদৃষ্্যা নিধনোপাসনে নিধনত্বসামান্টমাহ__দিবীতি। 
উক্তমুপাসনমুপলংহর তি-__ইত্যুর্দেঘিতি ॥১০৮॥১ 

তাষ্যান্ুবাদ ।-_সাধুতৃষ্টি-বিশিষ্টর্ূপে সেই যে সমস্ত সামের উপাসনা করিতে 
হইবে, সেই সামগুলি কি কি? এই সেইগুলি কথিত হইতেছে_-“লোকেষু 
পঞ্চবিধম্ত ইত্যার্দি। এখন প্রশ্ন হইতেছে যে, লোকাদিদৃষ্টিতে যাহাদিগের 
উপাসন| করিতে হইবে, তাহাদ্িগকেই যে, আবার সাঁধু-দৃষ্টিতেও উপাসনা করা, 
ইহা ত বিরুদ্ধ কথা হইতেছে। না, এ আপত্তি হইতে পারে না; কারণ, 
মুদ্বিকার ঘটাদি কার্য্যে যেরূপ মৃত্তিকাদৃষ্টি করিবার বিধান আছে, . তদ্রপ 
পৃথিব্যাদি-লোকরূপ কার্য্যেও সাধু উদ্দেপ্তরূপ কারণটি নিয়তই অন্থ্গত আছে। 
'সাধু' শব্দের প্রতিপাগ্ঘ অর্থ_ ধর্ম বা ব্রদ্ম, যাহাই হউক, তাহা! লোকাদি-কার্ষ্যে 
সর্বথাই অনুগত আছে; অতএব, যেখানেই ঘটার্দি জ্ঞান হয়, সেইথানেই 
ঘটাদি-জ্ঞান যেমন নিশ্চয়ই মৃত্তিকাদি-বিষয়ক দৃষ্টির অনুগত, পৃথিব্যাঁদি লোক- 
দৃষ্টিও তেমনি সাধু-ৃষ্টির অন্ুগতই বটে; কেননা, পৃথিবীলোক প্রভৃতি সমস্তই 
ধর্্ম-কার্ধ্য বা ধর্মের ফল। যদিও ধর্ম ও বক্ষ, এতছুভয়ের কারণত্ব-ধর্থের 
কিছুমাত্র পার্থক্য নাই, তথাপি ধর্মই যে, “সাধ” শবের অর্থ, ইহা যুক্তিযুক্ত ; কারণ, 
'সাধুকর্্মকারী সাধু হয়” এই স্থলে ধর্ম-বিষয়েও 'সাধু* শবের প্রঞ্নোগ রহিয়াছে। 

ভাল, পৃথিবী-লোকার্দিরূপ কার্য্যে তাহার কারণ-পদার্থটি যখন অন্ুগতই 
রহিয়াছে, তখন লোকাদ্ি পদার্থে যে, তৎকারণের দৃষ্টি, তাহা ত অর্থপ্রাপ্তই 
(ফলবলেই লব্ধ) বটে; তাহা হইলে “সাধূ সাম ইত্যুপান্তে' একথা বলিবার 
কোন আবশ্তক হয় না। না_এ দোষও হয় না) কারণ, [ উত্তপ্রকার ] দৃষ্টিটি 
একমাত্র শান্ত্রগম্য ; অর্থাৎ শান্ত্রোপিষ্ট ধর্মসমূহই সর্বত্র উপাসনাযোগ্য ; কিন্তু 
শাস্ত্রোপদিষ্ট না হইলে অশান্তীয় ধর্খসমূহ বিদ্যমান থাকিলেও [ উপান্ত নহে ]। 

পৃথিব্যাদি লোকৃষ্টিতে পঞ্চবিধ অর্থাৎ [হিৎকারাদি ] পঞ্চভক্কিভেদে 
পঞ্চপ্রকার ও সাবুগুণবিশিষ্ট সমস্ত সামের উপাসনা! করিবে। কি প্রকারে? 
[ তাহা। বলা হইতেছে ]-_পৃথিবীই হিংকার ; 'লোকেষু* এই যে, সপ্তমী বিভক্জি, 
তাহাকে প্রথম! বিভক্তিরপে বিপরিণত করিয়া হিৎকারে পৃথিবীদৃষ্টি 
করিয়া পৃথিবী হিংকার”, এইরূপে উপাসনা করিবে । অথবা, লোকবিষয়ক 


১৫৪ ছান্দোগ্যোপনিষৎ। 


অর্থাৎ লোকশবের পর শ্রয়মাণ সপ্তমী বিভক্তিকে স্থানচ্যুত করিয়৷ হিংকারে 
সন্নিবেশিত করিয়া হিংকারাদিতে পৃথিব্যা্দি দৃষ্টি করিয়া উপাসন! করিবে। 
তন্মধ্যে, প্রথমত্বরূপ সমান ধর্ম থাকায় পৃথিবীই হিৎকার ; অগ্নিতেই কর্মসমুদ্য় 
প্রস্তুত (সম্পন্ন) হইয়া থাকে, আর প্রস্তাবও একটি সামভক্তি। এই সাদৃশ্ঠা 
নুসারে অগ্নিই প্রস্তাব । অন্তরিক্ষ অর্থ গগন, আর উগীথভক্তিটিও গকার- 
যুক্ত; অতএব অন্তরিক্ষই উদগীথ। প্রত্যেক প্রাণীই আদিত্যবে "আমার 
প্রতি (অভিমুখে ) আমার প্রত (অভিমুখে ) মনে করে; এইজ ( 'প্রতি' 
শবের যৌগ গাকার় ) আদিত্যই প্রতিহার। এখান হইতে প্রস্থিত জীবগণ 
স্বর্গে নিহিত ( অবস্থিত ) হয়, এই কারণে ছ্যলোকই (স্বর্গ ই ) নিবি ইহ! 
উর্দস্থিত লোকসমূহে সাঁমোপাঁসন! কথিত হইল * ॥১০৮)১ 


অথাবৃতেষু দ্যৌহিষ্কার আদিত্যঃ প্রস্তাবোইন্তরিক্ষ- 


মুদ্গীথো হগ্রিঃ প্রতিহারঃ পৃথিবী নিধনম্‌ ॥১০৯॥২ 

অথ ( অনস্তরং ) আবৃত্তেষু (অধোমুখেযু লোকেষু) | পঞ্চবিধ-সাঁমোৌপাসনম 
উচ্যতে]__গ্ৌঃ (ত্বর্গঃ ) হিৎকারঃ) আদিত্যঃ (স্ধ্যঃ) প্রস্তাবঃ; অস্তরিক্ষম্‌ 
উদ্গীথঃ; অগ্নিঃ প্রতিহারঃ; পৃথিবী নিধনম্‌। [ ছ্যলোকাদদিদৃষ্ট্যা ছিংকারাছ্য- 
পাসনং কর্তব্যমিত্যভি প্রায়ঃ। 

অনস্তর অধোমুখ পঞ্চলোক দৃষ্টিতে পঞ্চবিধ সামের উপাসনা অভিহিত 
হইতেছে_ ছ্যলোকই (ন্বর্নই ) হিৎকার, আদিত্যই প্রস্তাব; অন্তরিক্ষই উদ্ণীথ, 
অগ্রিই প্রতিহার এবং পৃথিবীই নিধন ॥ 

শাহ্কর-ভাষ্যম।-অথ আবৃত্তেষু অবাজ্মুখেযু পঞ্চবিধমুচ্যতে সামোপাসনম্‌। 
গত্যাগতিবিশিষ্টা হি লোক1ঃ। যথা তে, তথাদৃষ্ট্েব সামোপাঁসনৎ বিধীয়তে 
যতঃ, অত আবৃত্েষু লোকেযু। ছোঃ হিৎকারঃ প্রাথম্যাৎ। আদিত্যঃ প্রস্তাবঃ ; 
উদ্দিতে হি আদিত্যে প্রস়্স্তে কর্মাণি প্রাণিনাম্‌। অন্তরিক্ষম্‌ উদশীথঃ, পুর্বববৎ। 
আগ্রঃ প্রতিহারঃ; প্রাণিভিঃ প্রতিহরণাপবগ্নেঃ । পৃথিবী নিধনম্‌; তত 
আগতানামিহ নিধনাঁং ॥১০৯1২ 


* তাৎপর্যয__ প্রথমে ষে, সমগ্র সামকে 'পাঞ্চতক্তিক' ও 'সাপ্তভক্তিক' শবে অভিহিত কর! 
হইয়াছে; এখন ক্রমে তাহারই বিবরণ প্রদত্ত হইতেছে। তন্মধ্যে, এই চতুর্থ শ্রুতিতে 'পাঞ্চভক্তিক' 
সাম উদাহত হইয়াছে। হিংকার, প্রস্তাব, উদগীথ, প্রতিহার ও নিধন, এই পাঁচটিই দামের 
অংশ ) এই পাঁচটি 'ভক্তি' লইয়াই 'পার্চভক্তিক' সাম সম্পূর্ণ হইয়াছে। ইহার পর অষ্টম খণ্ডে 
প্তবিধ' সামভক্তি বণিত হইবে । 





দ্বিতীয়ঃ খণ্ডঃ ] দ্বিতীয়োহ্ধ্যায়ঃ। ১৫৫ 


আনন্দগিরিঃ।--অথ আবৃত্তেঘিতি বাক্যং ব্যাকরোতি__অথেতি। প্াাথবা- 
মুখ্যেষু ছ্যপর্যযন্তেযু পঞ্চবিধসামোপাসনকথনানত্ত্য্যমথশব্বার্থঃ। পর্বো্তরগ্রন্থয়োমিথো- 
বিরোধৎ শঙ্কিত্বা পরিহরতি-_গত্যাগতীতি | যথা বাঁ তে গতিবিশিষ্টান্তথাদৃষ্ট্েব 
হিৎকারাদ্যুপাসনৎ বিহিতম্‌। যথা চ আগতিবিশিষ্টান্তে তথাদৃষ্ট্েব তদুপাষনং 
বিধীয়তে। তথা শাস্ত্রাসারেণ ক্রিয়মাণয়োরুপাননয়োর্ন বিরোধোহস্তি ইত্যর্থঃ। 
দ্বিবিধোপাস্তিবিষয়সন্দর্তয়োবিরোধাভাবমনৃদ্ধ ফলিতমুপাসনৎ দর্শয়তি_যত ইতি। 
দ্যলোকণৃষ্ট্যা হিৎকারন্তোপান্তত্বে হেতুমাহ-_প্রাথম্যার্দিতি। আবৃত্তৌ ছ্যালোক- 
স্তারস্তে চ হিৎকারস্ত প্রাথম্যং দ্রষ্টব্যম্‌। আদিত্যদৃষ্ট্া গ্রস্তাবস্তোপাস্তাত্বে হেতুমাহ__ 
উদ্দিত ইতি। পূর্বববদিতি গকারাক্ষরসামান্তং বিবক্ষিতম্‌। অগ্নিপৃষ্্যা প্রতিহারো- 
পাস্তো হেতুমাহ-__প্রাঁণিভিরিতি। প্রতিহরণমিতস্ততো৷ নয়নম্‌ ১০৯২ 

ভাষ্যান্ুবাদ ।__অনন্তর, আবৃত্ত অর্থাৎ অধোমুখ লোকসমূুহে পঞ্চপ্রকার 
সামোপাঁসনা! কথিত হইতেছে-_লোক অর্থ__যাহা হইতে গমনাঁগমন হইয়| 
থাকে; সেই (প্রসিদ্ধ) লোকসমূহ যেরূপ, ঠিক সেইরূপ দৃষ্টিতেই এই সামের 
উপাসন! অভিহিত হইতেছে; সেই কারণেই এই লোকসমূহ “আবৃত্ত' [নামে 
অভিহিত ]। প্রথমত্বরূপ সাদৃশ্তান্গসারে ছ্যলৌকই হিৎকার; আদিত্য উদ্দিত 
হইলে প্রাণিগণের কর্মসমূহ প্রস্তত (আরব্ধ) হইয়া থাকে, এই জন্য আদিত্যই 
প্রস্তাব । পূর্বের স্ায় ( উর্ধত্ব-সাধন্শ্য হেতু) অন্তরিক্ষই উদ্গীথ; প্রাণিগণ 
অগ্নির আহরণ করে বলিয়াই অগ্নি প্রতিহার, সেখান হইতে (ন্বর্গ হইতে ) 
আগত লোকদিগের নিধন (বিনাশ ) হয় বলিরা পৃথিবীই নিধন ॥১০৯॥২ 

কল্পন্তে হাম্মৈ লোক! উদ্ধাশ্চারুভাশ্চ, য এতদেবং 
বিদ্বীল্লোকেষু পঞ্চবিধং সামোপাস্তে ॥১১০॥৩ 

ইতি দ্বিতীয়াধ্যায়ন্ত দ্বিতীয়ঃ খণ্ড; ॥২ 

যঃ (উপাসকঃ) এতৎ (সাম) এবং ( বথোক্ত গুণযুক্তং বথা স্তাত, 
তথা) বিদ্বান (জানন্‌ সন) লোকেষু ( পৃথিব্যাদ্বিযু) পঞ্চবিধৎ ( হিৎকারাদি- 
গঞ্চভক্তি-যুক্তৎ ) সাম উপান্তে, উর্ধাঃ ( উপরিস্থিতাঃ ) চ, আবৃত্তাঃ ( অধোমুখাঃ ) 
চ (অপি) লোকাঃ হ (অবধারণে) অন্মৈ করন্তে (ভোগ্যতয়া উপতিষ্স্তে 
ইত্যর্থঃ )। 

যে লোক যথোক্ত প্রকারে অবগত হইয়া এই পঞ্চবিধ সামের উপাসনা! 
করে, তাহার জন্য উপরিস্থিত ও অধ:স্থিত লোকসমূহ ভোগ্যরপে উপস্থিত 


হইর়। থাকে ॥ 
ইতি দ্বিতীয়াধ্যায়ে দ্বিতীয় খণ্ড ॥২॥ 


১৫৩ ছান্দোগ্যোপনিষৎ। 


শাঙ্কর-ভাষ্াম্‌।-__উপাসনফলং-_কল্পস্তে সমর্থ ভবস্তি, অন্মৈ লোকা উর্ধাশ্চ 
আবরত্তাশ্চ গত্যাগতিবিশিষ্টা ভোগ্যত্বেন ব্যবতিষ্ঠস্তে ইত্যর্থঃ। য এতদেবং 
বিদ্বান লোকেযু পঞ্চবিধং সমস্তং সাধূ সামেত্যুপান্তে, ইতি সর্বত্র যোজনা 
পঞ্চবিধে সপ্তবিধে চ 1১১০৩ 
ইতি দ্বিতীয়াধ্যায়ে দ্বিতীয়-খওঁ-ভাষ্যম্‌ ॥২। 


আনন্দগিরিঃ।-__সাধ্বিতিপদৎ সর্বত্র দ্রষ্টব্যম, ইত্যাহ_ইতি সর্বত্রেতি। 
সর্বত্রেত্যস্ত ব্যাখ্যা__পঞ্চবিধ ইত্যাদি ॥১১০]৩ 


ইতি দ্বিতীয়াধ্যায়ন্ত দ্বিতীয়; থণ্ডঃ ॥২॥ 
ভাষ্যানুবাদ ।__উপাসনার ফল [কথিত হইতেছে ]_যে লোক এইরূপ 
অবগত হইয়া লোকেতে পঞ্চবিধ সমস্ত সামকে সাধুগুণবিশিষ্টরূপে উপাসন৷ 
করে। উদ্ধ ও আবৃন্ত লোকসমূহছ তাহার উদ্দেশ্তে কল্পিত হয়_-সমর্থ হয় 
অর্থাৎ গতি ও আগতি বিশিষ্ট লোকপমুহ তাহার ভোগ্যরূপে উপস্থিত হয়। 
পঞ্চবিধ ও সপ্তবিধ, সর্বত্রই এইরূপ বাক্য যোজনা করিতে 
হইবে ॥১১০।৩ 
ইতি দ্বিতীয় অধ্যায়ের দ্বিতীয় খণ্ডের ভাষ্যান্ুবাঁদ সমাপ্ত ॥২। 


দ্বিতীয়াধ্যায়ে 
তৃতীয় খণ্ড। 
বৃষ্জী পঞ্চবিধ্নামোপানীত, পুরোবাতো হিষ্কারো মেঘো 
জায়তে স প্রস্তাবে বর্ধতি স উদগীথো বিদ্োততে স্তনয়তি স 
প্রতিহার উদ্গৃহাতি তন্নিধনম্‌ ॥১১১১ 


[ ইদানীং প্রকারান্তরেণ পঞ্চব্ধ-সামোপাসনম্‌ উচ্যতে “বুষ্টৌ ইতি |] 
বুষ্টৌ ( মেঘবিষয়ে ) পঞ্চবিধং (পঞ্চ প্রকার ) সাম উপাসীত। [তব ]__ 
পুরোবাতঃ (পূর্ববদি ক্সমাগতঃ ) বাধুঃ হিংকারঃ | [ তম্মাৎ] মেঘঃ ( পর্জন্তঃ ) 
জায়তে (উৎপষ্ঠতে ), সঃ (মেঘঃ) প্রস্তাবঃ; [ যৎ] বর্ধতি (জলং মুঞ্চতি ) 
সঃ ( তৎ বর্ষণ ) উদরগীথঃ ;[ য] বিগ্যোততে ( ক্ফুরতি), স্তনয়তি ( গল্জতি ) 
[চ], সঃ (তৎবিদ্যোতনং, গঞ্জনং চ) প্রতিহারঃ; [বৎ] উদগৃহ্রাতি 
( উদ্‌কৎ_জলং গৃহ্রাতি ), তৎ নিধনং | | অত্র চ হিংকারাদি-নিধনান্তানি পঞ্চ 
সামানি পুরোবাতাদিৃষ্্যা উপাসীত ইতি ভাবঃ ]। 

এখন বৃষ্টিতে পঞ্চপ্রকার সামোপাসনা প্রদশ্রিত হইতেছে-_বুষ্টিতে পঞ্চপ্রকার 
সামোপাসনা করিবে; [ তন্মধ্যে ] পূর্বদিক্‌ হইতে যে বায়ু আইসে, সেই 
পুরোবাতই হিংকারম্বরূপ ; [ তাহা হইতে যে,] মেঘ উৎপন্ন হয়, তাহ প্রস্তাব- 
স্বরূপ; আর যে বর্ষণ করে, তাহা উদ্গীথ; আর যে, বিদ্যুৎ প্রকাশ পায় ও 
গর্জন হয় তাহাই প্রতিহার; আর যে, জলগ্রহণ করে, তাহাই নিধন। উত্ত 
হিংকার, প্রস্তাব, উদগীথ, প্রতিহার ও নিধন, এই পাঁচটি সামভক্তির নাম। 

শাঙ্কর-ভাষ্যম।-_বৃষ্টৌ পঞ্চবিধং সামোপাসীত। লোকস্থিতেবৃষ্টিনিমিত্তত্বা 
দানন্তরধ্যম। পুরোবাতো হিস্কারঃ) পুরোবাতাদ্যুদ্গ্রহণাত্তা হি বুষ্টিঃ, যথা সাম 
হিস্কারািনিধমান্তম্‌; অতঃ পুরোবাতে হিষ্কারঃ, প্রাথম্যাৎ। মেঘে জায়তে 
স প্রস্তাবঃ; প্রাবৃষি মেঘোপজননে বৃষ্টেঃ প্রস্তাব ইতি হি প্রসিদ্ধিঃ। বর্ষতি স 
উদগীথঃ, শ্ৈষ্ঠ্যাৎ। বিষ্োততে স্তনয়তি অ প্রতিহারঃ, প্রতিহৃতত্বাৎ; উদ্‌- 
গৃহ্বাতি তন্নিধনং ; সমাপ্তিসামান্তাৎ ॥১১১]১ 

আনন্দগিরিঃ|__নন্ধু লোকদৃষ্ট্যা সামোপান্তানস্তরং কিমিতি বৃষ্টিষ্্যা তছপান্তি- 
রুপন্তস্ততে ? তত্রাহ__লোকস্থিতেরিতি। পুরোবাতদৃষ্টা! হিংকারোপাসনে হেতু- 
মাহ__পুরোবাতার্দীতি। উদ্গ্রহণৎ বর্ষোপসংহরণম্‌। অতঃ শব্দার্থমাহ__প্রাথম্যা- 
দিতি, মেঘৃষ্টয। প্রস্তাবোপান্তো হেতুমাহ--পরাবধীতি। বর্ষণৃষ্ট্যোগগীথোপাসনে 
হেতুমাহ- শ্ৈষ্যাদিতি। বিদ্যোতনন্তনসিতুষ্য গ্রতিহারোপাসনে কারণমাহ_ প্রতি 
ততবাদিতি। বিছ্যুতাৎ স্তনয়িত্ু নাং চ প্রতিহতত্বং বিপ্রকীর্ত্বৎ, তেন প্রতিশব- 


১৫৮ ছান্দোগ্যোপনিষৎ। 


সাদৃশঠাদ্বিদ্োতনা দিদৃষ্টযা কর্তব্যা প্রতিহারোপাস্তিরিত্যর্থ; ৷ উদ্গ্রহণৃষ্ট্যা নিধনো- 
পাসনে নিদানমাহ-_সমাপ্তীতি ॥১১১।১ 
ভাষ্ান্ুবাদ ।-_বুষ্টিতে পঞ্চপ্রকার সামের উপাসনা! করিবে। বৃষ্টিই লৌক- 
স্থিতির প্রধান কারণ; এই জন্তই [ উভয়ের মধ্যে ] আনন্তর্য্য অর্থাৎ লোকো- 
পাপসনার পর বৃষ্টি-উপাঁপনার উপদেশ হইতেছে। সামের যেমন আদিতে 
হিৎকার? ; অন্তে নিধন”; বুষ্টিরও তেমনি প্রথমে পুরোবাত এব অন্ত 
উদ্কগ্রহণ; এই সাদৃশ্ত বশতঃ এবং প্রথমত্বনিবন্ধন পুরোবাত অর্থাৎ পুর্বদ্িক্‌ 
হইতে যে বায়ু আগমন করে, তাহাই হিৎকার; [তাহা হইতে যে] মেঘ 
জন্মে, তাহাই প্রস্তাব; কেননা, বর্ধাকালে মেঘ হইলেই বৃষ্টির প্রস্তাব (আরন্ত ) 
হয়, এইরূপ প্রসিদ্ধি আছে। আর যে, বর্ষণ করে, তাহাই উদ্‌গীথ; কারণ, 
উভয়ই শ্রেষ্ঠ । আর যে, বিদ্যুৎ হয় ও গর্জন করে, তাহাই প্রতিহার; কারণ, 
উভয়েই প্রতিহত হইয়। থাকে ! আর যে, উদ্ক গ্রহণ করে, তাহাই নিধন; 
কেননা, সমাপ্তিরূপ ধন্ম উভয়েরই সমান ॥১১১।১ 
বর্ষতি হান্মৈ বর্ষয়তি হ য এতদেবং বিদ্বান বুষ্ট পঞ্চবিধ 
সামোপাস্তে ॥১১২॥২ 
ইতি দ্বিতীয়াধ্যায়স্ত তৃতীয় খও্ঃ ॥৩| 
[ ষথোক্তোপাসনস্ত ফলমুচ্যতে__বর্ষতি* ইত্যাদিনা। ] যঃ (জনঃ) এবং 
(যথোক্তপ্রকারৎ) বিদ্বান (জানন্‌ সন্) এতৎ (উক্তৎ) পঞ্চবিধং সাম বুষ্টো 
( গুরোবাতাদিরূপায়াৎ ) উপান্তে ; অশ্মৈ (উপাসকায় ) বর্ষতি হ, বর্ষয়তি [ বুষট্য- 
ভাবেইপি ] ( বর্ষণৎ কারয়তি ) হ (প্রসিদ্ধ )। 
পূর্বোক্ত প্রকার উপাসনার ফল কথিত হইতেছে, যে লোৌক বথোক্ত প্রকার 
অবগত হইয়া বৃষ্টিতে এই পঞ্চপ্রকার সামের উপাসনা করে, তাহার জন্য মেঘ 
বর্ষণ করে, এবং বৃষ্টির অভাবে বর্ষণও করাইয়! থাকেন | 
ইতি দ্বিতীয়াধ্যায়ে তৃতীর খণ্ড ॥ ২ 
শাঙ্কর-ভাষ্যম্‌।-_ফলমুপাসনস্ত বর্ধতি হ অন্ৈ ইচ্ছাতঃ। তথা বর্ষয়তি হ 
অনত্যামপি বৃষ্ঠো ; য এতিত্যাদি পুর্ব্বৎ ॥১১২২ 
ইতি দ্বিতীয়াধ্যায়ে তৃতীয়-খণ্ড-ভাষ্ম্‌॥ ৩ ॥ 
আনন্দগিরিঃ|-_বর্ষতি পর্জন্তে তদনুমন্তত্বমকিঞ্চিংকর মিত্যাশঙ্ক্যাহ__অসত্যা- 
মগীতি ॥১১২|২ 
ইতি দ্বিতীয়াধ্যায়স্ত তৃতীয়ঃ খণ্ডঃ ॥ ৩॥ 
ভাষ্যানুবাদ ।__উপাপনার ফল কথিত হইতেছে-_ইহার জন্ত ইচ্ছান্ুসারে 
বর্ষণ করে; সেইরূপ বৃষ্টি না থাকিলেও বর্ষণ করাইয়া থাকেন। ণ্যঃ এতৎ” 
ইত্যাদির ব্যাখ্যা পূর্বববৎ ॥১১২|২ 
ইতি দ্বিতীয় অধ্যায়ের তৃতীয় খণ্ডের ভাষ্যানুবাদ্ সমাপ্ত ॥ ৩॥ 


দবিতীয়াধায়ে 
চতুর্থ: খণ্ড; | 
র্ববাস্বপৃস্ পঞ্চবিধ্‌ মামোপামীত, মেঘো যৎ মংপ্লবতে স 
হিষ্কারো যদ্বর্ষতি স প্রস্তাবে যা; প্রাচ্য: স্যন্দন্তে স উদ্গীথো যাঃ 
গ্রতীচ্যঃ স প্রতিহারঃ মমুদ্রো নিধনম্‌ ॥১১৩।১ 
সর্ধানু অপন্থ পঞ্চবিধং ( যথোক্ত গ্রকারং ) সাম উপাসীত  [ তদ্বথা ]_মেঘ; 
যৎ সংপ্রবতে ( পরম্পরং একীভাবেন ঘনতাং গ্রতিগ্ভাতে ), যদববা, ইতস্তত পরি- 
ত্রমতি, সঃ ( তৎ সংপ্লবনং ) হিংকারঃ; যৎ বর্ষতি (জলং মুগ্চতি ), সঃ (তদ্বর্ষণং) 
প্রস্তাবঃ; যাঃ প্রাচ্যঃ (পূর্বধিগ্গামিন্তঃ ) [ নগ্ভঃ, আপঃ বা] স্তনদন্তে (ক্ষরন্তি); 
সঃ (ত_ স্তন্দনং) উদ্গীথঃ; যাঁঃ প্রতীচাঃ (পশ্চিমদ্দিকৃস্থাঃ) [স্তনন্তে ), সঃ 
| গ্রতিহারঃ, সমুদ্রঃ নিধনৎ ( তন্রৈব অপাং সায়াং চ নিধনাৎ সমাপনাদিত্যর্থ: ]। 
জলে পঞ্চবিধ সামের উপাসনা করিবে। যথা-_মেঘ যে পরম্পরে মিলিত হইয়া 
ঘনীভূত হয়, অথবা! ইতস্ততঃ পরিভ্রমণ করে, তাহাই 'হিংকার', আর যে বর্ষণ করে, 
তাহাই 'প্রস্তাব, ; পূর্বদিকের নদী বা জলমমূহ যে, ক্ষরিত হয়, তাহাই 'উদ্গীথ 
গার পশ্চিমদিকের নদীসমূহ যে, ক্ষরিত হয়, তাহাই 'গ্রতিহার, ; এবং সমুদ্র 
| “নিধন? | 
শাঙ্কর-ভাষ্যম্‌।-_সর্বান অপ্মু পঞ্চবিধং সাঁম উপাসীত। বৃষটিপূর্বকত্বাং 
সর্বাাসামপামানন্বর্যমূ। মেঘো যৎ সংগ্লবতে একীভাবেন ইতরেতরং ঘনীভবতি 
মেঘো যদ্রা উন্নতঃ, তদী সংপ্লবতে ইত্যুচতে। তদ্বা অপামারপ্তঃ স হিঙ্কারঃ। 
য্বর্ষতি সঃ গ্রস্তাবঃ; আপঃ সর্বতো ব্যাগ প্রস্তুতাঃ | যাঃ গ্রাচযঃ স্নানে, স 
শ্ৈষ্যাৎ। যাঁঃ প্রতীচ্যঃ স গ্রতিহারঃ; প্রতিশবসামান্তাং। সমুদ্র 
শিধনমূ তন্িধনত্াদপামূ।১১৩১ 
আনন্দগিরিঃ|-_কিমিতি বৃষ্িৃষ্ট্রেন্তরমপাং দৃষটিঃ জায় ক্ষিপাতে, তত্রাহ__ 
ৃষ্টিপূ্বকত্বাদিতি। মেঘসংগ্রাবদৃষ্্া হিংকারমারসতদামানাছুপাসীতেত্যাহ-_মেঘ 


ইতি। বর্ষ প্স্তাবস্তোপাস্ততবে হেতুমাহ__আপইতি। গ্রাচ্যো নগ্ভো গন্ানাঃ | 
প্রতীচান্ত নর্মদাস্তাঃ, ইতি তেদঃ1১১:1১ 


ভাত্যানবাদ |--সমস্ত জলে গঞ্চবিধ সাঁমের উপাসনা! কবিবে। বৃষ্টির পরেই 
'জল হয়) এই কারণেই বৃষ্টির অনন্তর জলের নির্দেশ । মেঘ যে সম্যক্‌ প্লবমান হয়, 


১৬৩ ছান্দোগ্যোপনিষৎ | 


গরম্পর একীভূত হইয়! ঘনীভাব প্রাপ্ত হয়, অর্থাং মেঘ যখন উন্নত হয়, তখন 
তাহাকে প্লবমান বলা হইয়। থাকে; তখনই জলের আরম্ত হয়, তাঁহাই (সেই 
আরন্তই) হিষ্কার; আর যে বর্ষণ করে, তাহাই প্রস্তাব; কেননা, সে সময় 
হইতেই জলসমূহ সর্বতোভাবে ( পৃথিবীকে ) ব্যাপ্ত করিতে আরম্ত করে। পূর্ব 
দ্রিকের জল বা! নদীসমূহ যে ক্ষরিত হয়, তাহাই উদ্গীথ ; কেননা, উভয়ই শ্রেষ্ঠ; 
পশ্চিম দিকের যে সমস্ত জন বা নদী ক্ষরিত হয়, তাহাই প্রতিহার; কেননা, 
উভয়স্থলেই “প্রতি” শব্ধ সমান সমুদ্রই নিধন; কেননা, জলসমূহ তাহাতেই 
( সমুদ্রেই ) পরিসমাপ্র হয় 1১১৩১ 
ন.হাপনস্ত্ প্রেত্যপন্মান্‌ ভবতি; য এতদেবং বিদ্বান 
সর্বাস্বপ্স্থ পঞ্চবিধত্‌ সামোপান্তে ॥১১৪॥২ 
, ইতি দ্বিতীয়াধ্যায়ন্ত চতুর্থ; খণ্ড; ॥ ৪ ॥ 
এতছবপাসনস্ত ফলমুচ্াতে--যঃ ( জনঃ) এবং ( যথোক্ত প্রকারৎ ) এতৎ (সাম) 
বিদ্বান ( জানন্‌) সর্বাস্থ দু, ( যথোক্তেষু ছলেযু) পঞ্চবিধং সাম উপান্তে, সঃ 
( উপাসকঃ ) অপুন্থ (জলে) ন হ(ন এব) প্রৈতি ( মিয়তে ) [ তদ্দিচ্ছাৎ বিনা 
ইতি শেষঃ ]) অঞ্দূমান্‌ (প্রচুরজলঃ চ) তবতি। 
উক্তগ্রকার উপাসনার ফল কথিত হইতেছে_যে লোক উক্তপ্রকারে সাম 
অবগত হইয়া জলে পঞ্চবিধ সামের উপাসন! করে, সে লোক ইচ্ছা না করিলে জলে 
পড়িয়া মরে না, এবং যথেষ্ট জলশালী হয় ॥১১৪|২ 
ইতি দ্বিতীয়াধ্যায়ে চতুর্থ খণ্ড ॥ ৪ ॥ 
শাঙ্কর-ভাযুম্‌।_ন হ অপন্গু প্রেতি; নেচ্ছতি চেৎ। অপূনুমান্‌ অস্মান্‌ 
ভবতি ফলম্‌॥১১৪॥২ 
ইতি দ্বিতীয়াধ্যায়ে চতুর্থ-খণ্ড-ভাষ্যম্‌॥ ৪ | 
আনন্দগিরিঃ|-_তহি গঙ্গাদাবপেক্ষিতমপি মরণৎ ন স্তা্িতি চেতৃত্রাহ নেচ্ছতি 
চে্দিতি। অসাবুপাসকে। মরুস্থলীঘপি ষথেচ্ছমুদ্বকবান্‌ ভবতীত্যর্থ; ॥১১৪২ 
ইতি দ্বিতীয়াধ্যায়ন্ত চতুর্থ; খ্ঃ॥ ৪ ॥ 
ভাষ্যানুবাদ ।_-য্দি ইচ্ছা না করে, তাহা! হইলে তাহার জলেতে মৃত্যু হয় 
না) অপুহ্থমান্‌ অর্থাৎ প্রচুর জলের স্বামী হয়, ইহাই [ এই উপাসনার ] 
ফল ॥১১৪২ 
ইতি দ্বিতীব অধ্যায়ের চতুর্থ খণ্ডের ভাঘ্যান্থুবাদ সমাপ্ত ॥8। 


দ্বিতীয়াধ্যায়ে 

পঞ্চম: খণ্ডঃ 
ধতুষু পঞ্চবিধ সামোপাসীত ; বসস্তো হিস্কারো৷ গ্রীক্মঃ 
প্রস্তাবো বর্ষা উদ্গীথ শরৎ প্রতিহারো হেমস্তে 


নিধনমূ ॥১১৫॥১ 

[ইদ্ানীম্‌ অগ্থাপি সামোপাসনমুচ্যতে-_খতুবু* ইত্যাদিনা ]_-খতুযু 
( বসন্তাদিষু ) পঞ্চবিধং ( বক্ষ্যমাণপঞ্চ প্রকার) সাম উপাপীত। [তদ্যথা__] 
বসন্তঃ হিংকারঃ গ্রীষ্ম প্রস্তাবঃ; বর্ষাঃ (প্রাবুটু) উদগীথঃ; শরৎ প্রতিহারঃ) 
হ্মন্তঃ নিধনম্। [অত্র হেমন্তশিশিবৌ একীক্ৃত্য খতুনাং পঞ্চ 
গণনম্‌]॥ 

পুনশ্চ প্রকারাস্তরে সামোপানন1! অভিহিত হইতেছে--বক্ষ্যমাণ খতুসমূহে 
পঞ্চবিধ সামের উপাসনা করিবে; যগাঁবসন্তই হিৎকার; গ্রীষ্মই প্রস্তাব; 
বর্ধাই উশগীথ; শরংই প্রতিহার; এবং হ্মেন্তই নিধন। এখানে হ্মন্ত ও 
শিশির খতুকে একীকৃত করিয়া পঞ্চ খতু গণন' করা হইয়াছে । 

শাঙ্কর-ভাষাম্‌।_ধতুযু পঞ্চবিধং সাম উপাসীত। খতুব্যবস্থায়া যথো- 
ক্তাুনিমিত্তত্বাদানন্তরয্যম। বসন্তো হিজ্কারঃ, প্রাথম্যাৎ | গ্রীন্মঃ প্রস্তাবঃ; 
ববাদিসংগ্রহঃ প্রস্তুরতে হি প্রাবৃড়র্থম্‌। বর্ষা উন্গীথঃ, প্রীধান্তাৎ। শরং 
প্রতিহারঃ রোগিণাং মৃতাঁনাঞ্চ প্রতিহরণাৎ। হেমন্ত নিধনম্; নিবাতে নিধনাৎ 
গ্রাণিনাম্‌ ॥১১৫।১ 


আনন্দগিরিঃ।__কিমিতি সলিলদৃষ্ট্যনস্তরমূ খতুদৃষ্টঃ সায়্যারোপ্যতে তত্রাহ__ 
খতুব্যবস্থায়! ইতি ॥১১৫।১ 


ভাষ্যান্ুবাদদ।_[ বসন্ত প্রভৃতি] খতুতে পঞ্চপ্রকার সামের উপাসন! 
করিবে । জল হইতেই যথোক্ত খতুর ব্যবস্থা (পারম্পর্ধ্য) হইয়া থাকে; 
এই কারণে জলোপাসনার অনন্তর খতুর উপাসনা নির্দিষ্ট হইয়াছে। 
বসন্তও প্রথম, আর হিংকারও সামভক্তির প্রথম; * এই কারণে বসস্তই 


* তাৎপধ্য-_খতুগণনা। অনেকগ্রকার ; তন্মধ্যে এখানে বসন্ত হইতে ধতুর গণনা করা 
হইয়াছে। সাধারণতঃ খতু ছয়টি; এখানে কিন্ত, হেমন্ত ও শিশির, এই ছুইটি খতুকে এক 
করিয়। পঞ্চ ধতু গণন। করা হইয়াছে। 





১৬২ ছান্দোগ্যোপনিষৎ। 


হিংকারশ্বরূপ, বর্ধাকালের জন্য গ্রীম্মেই যবাদি থান্ দ্রব্যের সংগ্রহ আরব্ধ 
হয়, এই জন্য ্রীষ্মই প্রস্তাব) প্রাধান্ত নিবন্ধন বর্ধাকালই 'উদ্‌গীথ' ; 
রোগী ও মৃত ব্যক্তিগণকে প্রতিন্বত করা হয় বলিয়া, শ্ররৎকালই “প্রতিহার' ; 
বায়ুর অভাবে প্রাণিগণের নিধন হয়) এইজন্য হ্মন্ত খতুই 
“নিধন? ॥১১৫॥১ 

কল্পন্তে হাম্মা খতবঃ, খতুমান্‌ ভবতি ; ঘয এতদেবং বিদ্বান 


তৃষু পঞ্চবিধণ সামোপাস্তে ॥১১৬২ 
ইতি দ্বিতীরাধ্যায়ে পঞ্চম: খণ্ডঃ ॥৫। 

[ এতছ্ুপা্নস্ত ফলমুচ্যতে--“কলন্তে” ইত্যাদিনা ।]_-ষঃ (জনঃ) এবং 
( যথোক্তপ্রকারেণ ) এতৎ (সাম ) বিদ্বান (জানন্‌ সন্) খতুষু (বসন্তাদিযু) পঞ্চবিধং 
সাম উপান্তে, অশ্মৈ ( বিদুষে ) খতবঃ কল্পন্তে (ভোগ্যত্বেন উপতিষ্ন্তে ) হ (এব)) 
[ কিঞ্চ, সঃ] খতুমান্‌ ( তত্তদুতুভোগৈশ্ সম্পন্নঃ ভবতি )॥ 

এই উপাসনার ফল কথিত হইতেছে_যে লোক যথোক্তপ্রকারে সামের 
উপাসনা করে, সমস্ত খতু তাহার ভোগযোগ্য হয়, এবৎ খতু-ভোগ্য বিষয়সমূহও 
তাহার নিকট উপস্থিত হয় ॥ 

ইতি দ্বিতীয়াধ্যায়ে পঞ্চম খণ্ড । 

শাঙ্কর-ভাষ্যম্।__ফলং_ কন্পন্তে হ খতুব্যবস্থান্ুরূপভোগ্যত্বেন অশ্মৈ উপাস- 

কায় খতবঃ | খতুমান্‌ আর্তবৈর্ভোগৈষ্চ সম্পন্লে! ভবতীত্যর্থ: ॥১১৬|২ 
ইতি দ্বিতীয়াধ্যায়ে পঞ্চম-খগ্ড-ভাষ্যম্‌॥৫| 


আনন্দগিরিঃ।-_খতুব্যবস্থানুরূপং তত্র ক্রিয়াবিশেষণম্‌। কন্তচিদন্থপাসিতুরপি 
ত্রমেণ তত্তদৃতুফলভোগভা গিতোপপত্তেঃ নেদমুপাসনানুরূগৎ ফলমিত্যাশঙ্ক্যাহ_থতু- 
মানিতি। সম্পন্নঃ সর্বদা স্বেচ্ছাবশাদিতি শেষঃ ॥১১৬॥২ 


ইতি দ্বিতীয়াধ্যায়স্ত পঞ্চম: থণ্ডঃ ॥৫ 
ভাষ্যান্ুবা্ঘ।_-ফল [ উক্ত হইতেছে ]-_খতুসমূহ ব্যবস্থিত নিয়মানুসারে এই 
উপাসকের জন্য কল্পিত হয়। আর [ উপাসক ] খতুমান্‌ হয়, অর্থাৎ খতু-সত্স্কীয় 
ভোগসমৃহ-সম্পন্নও হয় ॥১১৬|২ 
ইতি দ্বিতীয়াধ্যায়ের পঞ্চম খণ্ডের ভাষ্যানুবাদ সমাণ্ড ॥৫। 


দ্বিতীয়াধ্যায়ে 
ষষ্ঠ; খণ্ড 

পশুষু পঞ্চবিধ ামোপাসীত ; অজ! হিস্কারোইবয়ঃ প্রস্তাবো 
গাব উদ্‌গীথোহশ্বাঃ গ্রতিহারঃ পুরুষে নিধনমূ ॥১১৭॥১ 

পশুযু ( বক্ষ্যমাণাজাদিযু) পঞ্চবিধং সাম উপাসীত; [তদ্যথা] অঞ্জাঃ 
€ ছাগাঃ) “হিষ্কার£; অবয়ঃ (মেষাঃ) প্রস্তাবঃ; গাবঃ উদ্গীথ ; অশ্বাঃ 
'প্রতিহারঃ ) পুরুষঃ “নিধনম্ঠ | 

এখন প্রকারাস্তরে পঞ্চবিধ সামের উপাসনা কথিত হুইতেছে-_ছাগ প্রভৃতি 
পশুতে পঞ্চপ্রকার সামের উপাসনা করিবে । যথা__ছাগনমুহই “হিংকার ; 
মেষগণ প্রস্তাব” ; গোসমূহ “উদগীথ, ; অশ্বসমূহ প্রতিহার' ; এবং পুরুষই “নিধন” ॥ 

শাঙ্কর-ভাষাম্‌।-__পশুষু পঞ্চবিধং সাম উপাসীত। সম্যগ্বত্তেযু খতুষু পশবঃ 
কাল ইত্যানন্তর্যম। অজ! হিস্কার; প্রাধান্তাৎ প্রাথম্যাদ্বা। অজঃ পশুনাং 
প্রথম ইতি শ্রুতেঃ। অবয়ঃ প্রস্তাবঃ, সাহচ্ধ্যদর্শনাদজাবীনাম্‌। গাব উদগীথঃ, 
শরৈষ্ট্যাৎ। অস্বাঃ গ্রতিহারঃ প্রতিহরণাৎ পুরুষাঁণাম। পুরুযো নিধনং পুরুষা- 
শ্রয়ত্বাৎ পশূৃনাম্‌ ॥১১৭॥১ 

আনন্দগিরিঃ।-_খতুদৃষ্ট্যস্তরং সাম়ি পণ্দৃষ্টারোপকারণমাহ-_সম্যগিতি। 
অজাদৃষ্ট্যা হিংকারোপাসনে হেতুদয়মাহ__প্রাধান্তাধিত্যাদিন! । অজায়া যজ্ঞসন্ন্ধাৎ 
প্রাধান্ম্‌। প্রাথম্যং তু প্রথমপাঠা্দিতি দ্রষ্টব্যম্‌। ব্রাঙ্গণঃ মনুষ্যাণামজঃ পশূনাৎ 
তম্মাত্তে মুখ্য! মুখতে। হাস্জ্যন্তেতি এতিমজ্াপ্রাধান্তে প্রমাণয়তি__অক্ইতি। 
তম্মাজ্জাতা অজ্ঞাবয় ইতি শ্রুতেরজানামবীনাং চ সাহচর্য্যং ০০০০৪ 
পাহচর্যযং প্রসিদ্ধম্‌ ॥১১৭॥১ 


াসানবাদ।__পপ্তবিষয়ে পঞ্চগ্রকার সামের উপাসনা করিবে। ধতু- 
সমুহ উপযুক্তরূপে সম্পন্ন হইলেই পণ্ডর হিতকর কাল উপস্থিত হয়, এইজন্য 
তুর পর পশুর উল্লেখ। . প্রাধান্ত নিবন্ধন & অথবা, প্রথমত্ব হেতু, 
অজাই হিংকার; যে হেতু শ্রুতি আছে-“অজই পণুর মধ্যে প্রথম+। 
অজের সহিত মেষের লাহচর্য্য (একত্র গমনাগমন ) হেতু অবিসমুহ্ই 


+ তাৎপর্যা__সর্ববপণ্তর অভাবে ছাগপশ্ড বলির বিধান আছে; এইজন্য ছাগের প্রাধান্ত 
গ্রহণ করা হইয়াছে। 


১৬৪ ছান্দোগ্যোপনিষৎ। 


( মেষ) প্রস্তাব) েষঠত-নিবন্ধন গোসমূহই 'উিদ্গীথ' ; অশ্বসমূহ “প্রতিহার্বরূগ ) 
কারণ, অশ্বই পুরুষগণকে গ্রতিহ্রণ করে অর্থাৎ বহন করিয়া লইয়া যায়; 
পণ্তগণ পুরুষে আশ্রিত; এইজ পুরুষই “নিধন” ॥১১৭]১ 
তবস্তি হীস্ত পশবঝট পশুমান্‌ ভবতি য এতদেবং বিদ্বান 
পণ্ুযু পঞ্চবিধা মামোপাস্তে ॥১১৮।২ 
ইতি দ্বিতীয়াধ্যায়ে ষষ্ঠ: থ্$ ॥৬| 
[ ইদানীমুপাসনাফলমুচ্ততে ]যঃ (জনঃ) এবং বিদ্বান (জানন্‌ সন্) 
পশ্ুযু পঞ্চবিধং সাম উপান্তে, অন্ত ( বিদ্ষঃ ) পশবঃ ভবস্তি হ; কিঞ্চ, [অয়ং] 
পশ্তমান্‌ ( গ্রচুরপণ্তসম্পন্নশ্চ ) ভবতি। 
উপাসনার ফল কথিত হইতেছে_যে লোক এই গ্রকার সামকে অবগত 
হইয়| এই গপ্তবিষয়ে এই পঞ্চবিধ জামের উপাসনা করে; গঞ্তগণ তাহার 
ভোগা হয় এবং মে লোক পণ্সম্পর্তি-সম্পন্নও হয়। 
ইতি দ্বিতীয়াধ্যায়ে যষ্টখণ্ড॥& 
শাঙ্কর-ভাষ্যম্‌।-_ফলং_-ভবস্তি হ অন্ত পশবঃ; পঞ্তমান্‌ ভবতি, পণ্তফলৈশ্চ 
ভোগত্যাগ!দিতিমজ্যত ইত্যর্থঃ |১১৮।২ 
ইতি দ্বিতীয়াধ্যায়ে ষষ্ঠ-খণ-ভায্যম্‌।৬| 
আননগিরিঃ।- গঞ্ুমান্‌ ভবতীত্যস্য পূর্বেণ পৌনরুত্ত্যং পরিহরতি_-পঞ্ু- 
ফলৈম্েতি ॥১১৮াং 
ইতি দ্বিতীয়াধ্যায়ন্ত যষঠঃ খণ্ড |৬| 
ভাষান্বাদ।-_[ উপাসনার ] ফল- নিশ্চয়ই । ইহার বহু পণ্ড হয়, এবং 
|জেলোক] গণ্মান্‌ হয়, অর্থাং ভোগ-বিতরণাদি দ্বারা পণ ফলেও সংযুক্ত 
হয় ॥১১৮|॥২ 
ইতি দ্বিতীয়াধ্যায়ের ষষ্ঠ খণ্ডের ভাষ্যানুবাদ সমাপ্ত॥&| 


দ্বিতীয়াধ্যায়ে 


সপ্তম খণ্ড | 


প্রাণেষু পঞ্চবিধ পরোবরীয়ঃ সামোপাসীত প্রাণে হিঙ্কারো 

বাক্‌ প্রস্তাবশ্চক্ষুরুদ্গীথ শ্রোত্রং প্রতিহীরো মনো নিধন 
পরোবরীয়াশুসি বা এতানি ॥১১৯॥১ 

[ ইদ্ানীম্‌ অন্যথাপি পরোবরীয়্থা দিগুণযোগেন পঞ্চবিধ-সামোপাসনমুচ্যতে 
“প্রাণেষু* ইত্যাদিনা।]_ প্রাণেযু পঞ্চবিধং পরোবরীয়ঃ ( উত্তরোত্বরশরেষ্টত্বগুণ- 
বিশিষ্টৎ ) সাম উপাসীত-_প্রাণঃ (মুখ্যঃ প্রাণঃ ) “হিংকারঃ,; বাক্‌ (বাগিন্দরিয়ং) 
প্রস্তাব, ; চক্ষুঃ 'উদ্্‌গীথ” ; শ্রোত্রং ( কর্ণন্বয়ং ) প্রতিহার; মনঃ ( অন্তুঃকরণং ) 
নিধনম্ঠ; এতানি (প্রাণাীনি সর্বাণি) পরোবরীয়াংসি (পরোবরস্থাদিগুণ- 
সম্পন্নানি ) বৈ ( এব)। 

এখন আবার প্রাণ প্রভৃতিতে পরোবরীয়স্তািগুণবিশিষ্ট সামের উপাসন' 
করিবে। পঞ্চবৃত্তিসম্পন্ন প্রাণই হিংকার; বাগিক্ির়ই প্রস্তাব; চক্ষুই উদ্‌গীথ; 
শ্রোত্রই প্রতিহার ; মনই (অন্তঃকরণই ) নিধন; প্রাণাদি সমস্তই পরোবরীয়ান্‌ 
অর্থাৎ উত্তরোত্তর শ্রেষ্ঠত্বগুণবিশিষ্টরূপে উপাস্ত ॥ 

শাঙ্কর-ভাষ্যম্‌।_ প্রাণেযু পঞ্চবিধৎ পরোবরীয়ঃ সাম উপাসীত। পরস্পরং 
পরোবরীয়ন্তব গুণবৎপ্রাণদৃষ্টিবিশিষ্টং সাম উপাসীতেত্যর্থঃ। প্রাণো ঘ্বাণো হিষ্কারঃ; 
উত্তরোত্তরবরীয়সাৎ প্রাথম্যাৎ। বাক প্রস্তাবঃ ; বাচা হি প্রস্ত়তে সর্বম্; বাগ্‌ 
বরীয়সী প্রাণাৎ__অগ্রাপ্তমপুচ্যতে বাচা; প্রাপ্ুন্তৈব তু গন্বস্ত গ্রাহকঃ প্রাণঃ ; 
চক্ষুঃ উদ্গীথঃ, বাচো৷ বহুতরবিষয়ং প্রকাশয়তি চক্ষুঃ, অতো! বরীয়ো বাচি উদ্গীথঃ 
শৈষ্ট্যাৎ। শ্রোত্রং প্রতিহারঃ; প্রতিহতত্বাৎ। বরীয়শ্চক্ষুষঃ সর্বতঃ শ্রবণাৎ। 
মনে! নিধনম্‌ ; মনসি হি নিধীয়ন্তে পুরুষস্ত ভোগ্যত্বেন সর্বেন্দ্িয়াহতা বিষয়াঃ 
'বরীয়স্্খ চ শ্রোত্রাৎ মনস:, 'পর্বেক্রিয়বিষয়ব্যাপকত্বাৎ; অতীব্ট্িয়বিষয়োহপি 
মনসো গোচর এবেতি। যথোক্তহেতুভ্যঃ পরোবরীয়াংসি প্রাণাীনি বৈ 
এতানি ॥১১৯॥১ ৰ 


আননগিরিঃ1_ পশুপ্রস্থত-পয়োদৃতাদিনিমিত্তত্বাৎ প্রাণন্থিতেঃ, তন ট্যনস্তরং 
প্রাণদৃষ্ট্যা সামোপান্তিৎ প্রস্তৌতি__প্রাণেঘিতি। প্রাণশবান্ত মুখ্য প্রাণবিষয়ত্বং 
ব্যাবর্তয়তি__গ্রাণ ইতি। মুখ্যগ্রাণাত্ত্তরেষাং বরীয়স্বাসম্তবাৎ তন্ত সর্বশ্রেষ্ঠতায়। 


১৬৬ ছান্দোগ্যোপনিষৎ। 


নির্ধারিতত্বা পরং পরং বরীয়সাৎ বাগার্দীনাৎ মধ্যে প্রথমভাবিত্বেনোক্তত্বাৎ স্রাণ 
এবার প্রাণশব ইত্যর্থঃ। কথৎ প্রাণাৎ বাচো গরীয়ত্মম? তত্রাহ-_বাচেতি। 
অগ্রাপ্তত্বং ব্যবহিতত্বম্‌। চক্ষুষো বরীয়ন্ত্ং সাধয়তি-_বাঁচ ইতি। শব্দস্যেতি যাবৎ । 
বাচঃ শব্বাৎ সকাশাৎ ইত্যর্থঃ। উদগীথত্বে চক্ষুষে। হেতুমাহ-_শৈষ্ট্যাদিতি | মনসে। 
বরীয়ন্তে হেত্স্তরমাছ__অতীন্দ্রিয়েতি। ইতি বরীয়ন্্ম্‌ ইতি পূর্বেরণ সম্ন্ধঃ | 
অগ্রাপ্তমপুচাতে বাচেত্যাদয়ো। যথোক্তছেতবঃ ॥১১৯।১ 


ভাষ্যানুবাদ ।_ প্রাণে পরোবরীয়ন্ত-গুণসম্পন্ন পঞ্চবিধ সামের উপাসন' 
করিবে, অর্থাৎ উত্তরোত্তর-শরেষঠত্ব-গুণবিশিষ্ট প্রাণ-দৃষ্টিতে সামের উপাসন! করিবে, 
উত্তরোত্তর-শরেষ্টত্ব-গুণসম্পন্ন প্রাণাদ্দির মধ্যে প্রথমত্বনিবন্ধন প্রাণই (ভ্রাণই ) 
ছিংকার; বাগিন্দ্রিয় দ্বারাই সমস্ত কর্ম প্রারন্ধ হইয়া থাকে; আর প্রাণ 
(শ্রাণ ) কেবল প্রাপ্ত ( উপস্থিত) গদ্ধেরই গ্রহণ করে, বাগিন্দ্রিয় দ্বারা কিন্ত 
অপ্রাপ্ত বিষয়ও কথিত বা' প্রকাশিত করা! হইয়। থাকে, এইজন্য প্রাণ অপেক্ষাও 
বাক্‌ শ্রেষ্ঠ । এই শ্রেষ্টত্ব-নিবন্ধনই বাক্‌-ইন্দিয় প্রস্তাবন্বরূপ; চক্ষুই উদ্গীথ ; 
কারণ, বাক্যেরও বহুতর বিষয় চক্ষু দ্বারা প্রকাশিত হইয়া! থাকে; অতএব 
শরেষ্টত্বহেতু বাক্‌ অপেক্ষাও বরীয়ান্‌ চক্ষুই উদ্গীথম্বরূপ। শ্রোত্রই প্রতিহার; 
কারণ, [ সমস্ত বিষয় হইতে ] শ্রোত্রকে প্রত্যাহত করা হইয়৷ থাকে; অতএব, 
সর্বপ্রকার বিষয় প্রবণ করে বলিয়া চক্ষু অপেক্ষাও শ্রবণেক্রিয়টি বরীয়ান্‌। 
মনই নিধন; কারণ মন্ুষ্যের [ অন্ঠান্ত ] সমস্ত ইন্িন্ন দ্বারা আহত বিষয়সমূহ 
মনেই সংস্থাপিত হইয়। থাকে; আর সমস্ত ইন্দ্রিয়ের বিষয়ই মনের বিষয়ীভূত 
হইয়! থাকে; এই কারণে শ্রোত্র অপেক্ষাও মনের শ্েষ্ঠত্ব; বিশেষতঃ 
অতীন্দ্রিয় বিষয়সমুহও নিশ্চয় মনের বিষযীভূত হয়। পূর্বোক্ত হেতুবশতঃ 
এই প্রাণার্দি ইন্রিয়সমুহ নিশয়ই পরোবরীয়ান অর্থাৎ উত্তরোত্তর 
উৎকর্ষযুক্ত ॥১১৯।১ 


পরোবরীয়ো হাস্য ভবতি পরোবরীয়সো হ লোকান্‌ জয়তি, 
য এতদেবং বিদ্বান প্রাণেষু পঞ্চবিধং পরোবরীয়ঃ সামোপাস্ত 
ইতি তু পঞ্চবিধন্ত ॥১২০॥২ 


ইতি দ্বিতীয়াধ্যায়ে সপ্মঃ খণ্ড ॥৭া৷ 


ষঃ €( অনঃ ) এতৎ ( পঞ্চবিধং সাম ) এবং বিদ্বান [সন্] প্রাণেষু (ভ্রাণা- 
ছি) পঞ্চবিধং পরোবরীয়ঃ সাম উপান্তে ; অন্ত [ জীবনং ] পরোবরীয়ঃ হ (এব) 


মপ্তমঃ খণ্ডঃ ] দ্বিতীয়োহধ্যায়ঃ ১৬৭ 


ভবতি) [ কিঞ্চ, অয়ং] গরোবরীয়সঃ হ (এব) লোকান্‌ (দ্বগাদীন্‌) জয়তি, 
(বশীকরোতি ); ইতি তু ( পুরঃ) গঞ্চবিধস্ ( ছিকারাদিগঞ্চ্রকার) [সায়ঃ 
উপাসনম্‌ উক্তম্‌]। 

যে লোক যথোক্তপ্রকার অবগত হইয়! প্রাণসমূহে পরোবরীয়ন্বগুণসম্পন্ন 
পঞ্চবিধ সামের উপাসনা করে, তাহার উৎকৃষ্ট জীবন লাভ হয়, এবং মে পরোবরীয় 
লোকসমূহ জয় করে (নিজের আয়ত্ত করে)। ইহাই পঞ্চগ্রকার দামের 
উগাসন!॥ 

ইতি দ্বিতীয়াধ্যায়ে সপ্তম খণ্ড ॥৭ 

শাঙ্কর-ভাঘ্যম।-_এতনষট্য বিশিষ্টং যঃ পরোবরীয়ঃ লাম উপান্তে, গরোবরীয়ো 
হ অন্ত জীবনং ভবতীতি উ্তার্থম। ইতি তু পঞ্চবিধস্ত লামু উপাসনমুক্তমূ, ইতি 
সগ্তুবিধে বক্ষ্যমাণবিষয়ে বৃদ্ধিসমাধানার্থমূ। নিরপেক্ষো হি গঞ্চবিধে বক্ষ্যমাণে 
ুদ্ধিং সমাধিতসতি |১২০২ 

ইতি দ্বিতীয়াধ্যায়ে সপ্তম-খগু-ভায্ম।% 


আনন্দগিরিঃ|-_উক্তোপসংহারবিরহেইপি বক্ষ্যমাণে বুদ্ধিসমাধানং কিং ন 
স্থাং? ইত্যাশঙ্ক্যাহ__নিরপেক্ষে হীতি ১২০২ 


ইতি দ্বিতীয়াধ্যায়ন্ত সপ্তম: খণ্ড ॥৭| 

ভাষ্যানুবাদ।--যে লোক উল্ত প্রকার দৃষ্টিতে, অর্থাৎ গ্রাণ ও বাগাি জ্ঞানে 
উত্তরোভধরোৎকষ্ট সামের উগাসন| করে, নিশ্চয়ই ইহার জীবন পরোঁবরীয় হয়) 
ইহার বিস্তৃত অর্থ পূর্বেই উক্ত হইয়াছে। ইতঃগর যে অপ্তপ্রকার সামোপামন| 
কথিত হইবে, তর্দবিষয়ে [ শ্রোতার ] বৃদ্ধি প্রবেশের অন্য এখানে পঞ্চবিধ সামের 
উপামনা' এই কথাটি উক্ত হইয়াছে। অভিগ্রায় এই যে, উক্ত পঞ্চবিধ সামবিষয়ক 
উপাসনার কোন অপেক্ষা ন| রাখিয়াই বক্ষ্যমাণ সপ্তবিধ উপাসনায় মনোনিবেশ 
করিতে পারিবে; অর্থাৎ পঞ্চবিধ লামোপাসনা না! করিয়াও সণ্তুবিধ মামোপাসনায় 
প্রবৃত্ত হইতে পারিবে ॥১২৭|২ 

ইতি দ্বিতীয়াধ্যায়ের সগুম খণ্ডের ভাঘ্ান্ববাদ সমাপ্ত ॥৭ 


দ্বিতীয়াধ্যায়ে 
অষ্টম; খণ্ড)। 

অথ সপ্তবিধস্, বাচি সপ্তবিধ মামোপাসীত ; যৎ কিঞ্। 
বাচো হুমিতি, স হিস্কারে! যৎ প্রেতি স প্রন্তাবো যদেতি স 
আদিঃ ॥১২১১ 

অথ ( অনন্তরধ ) সপ্তবিধস্ত ( বক্ষ্যমাণসপ্তপ্রকারশ্ত )[ সায় উপাসনম্‌ উচ্যতে 
ইতি শেষঃ]। বাচি (শবে) সপ্তবিধং (বক্ষ্যমাণহিংকারার্িরূ্পৎ) সাম 
উপাসীত। [ তদ্যথ|]__বাঁচঃ (শবন্ত ) যৎ কিঞ্চ (যত কিঞ্িং) "হু ইতি 
( হুংকার ), সঃ (হঙ্কারঃ ) হিংকারঃ ( সামভ্তক্তিবিশেষ2 )। বৎ প্রেতি (“প্র ইতি 
রূপং), সঃ [ প্র-সন্বন্ধাৎ] প্রন্তাবঃ; যৎ এতি (আঃ ইতি রূপৎ ) সঃ আদি: 
( সামভক্তিবিশেষঃ )। 

অনন্তর সপ্তবিধ সামের উপাসনা অভিহিত হইতেছে । বাক্যে সপ্তপ্রকার 
সামের উপাদনা করিবে [যথা ]_বাক্যের যাহা কিছু “ছুম্ ইত্যাকার উচ্চারণ, 
অর্থাৎ ষে কোন প্রকার হৃষ্কার, তাহাই হিংকার; যাহ! 'প্র ইত্যাকার রূপ, তাহাই 
প্রস্তাব; আর যাহা৷ 'আ” ইত্যাকার উচ্চারণ, তাহাই 'আদি' ॥ 

শান্তর-ভাষ্বম।__অথ অনন্তরৎ অগ্ুবিধস্ত জমন্তত্ত সায় উপাসনৎ সাধিবদ- 
মারভাতে। বাচি ইতি অপ্তমী পূর্বব, বাগ্দৃষ্টিবিশিষ্টং সপ্তবিধং সাম 
উপাসীতেত্যর্থ;ঃ | যৎ কিঞ্চ বাঁচঃ শবস্ত হুম ইতি যো বিশেষঃ, স হিঙ্কারঃ) 


হকারসামান্তাৎ। যত প্রেতি-শবরূপং, স প্রস্তাব; প্র-সামান্তাৎ। যত আ৷ ইতি, 
স আদিঃ; আ-কারসামান্তাৎ। আর্দিরিতি ওষ্কারঃ, সর্বাপ্িত্বাথ ॥১২১॥১ 

আনন্দগিরিঃ।-_অধিকসংখ্যাক্ঞানস্তাল্নসংখ্যাজ্ঞানপূর্বকত্বাৎ পঞ্চবিধোপা- 
সনানস্তরং সপ্তবিধোপাসনং প্রস্তৌতি--অথেতি। পুর্ববং__লোকেিতিবৎ সপ্তমী 
চ নেতব্যের্থঃ। বাকৃশবেন শবাসামান্তমুচ্যতে তৎসপ্তধাপ্রবিভক্ত-সামাবয়বেধু 
আরোপ্য উপাসনৎ কর্তব্যমিতি বাক্যার্থমাহ-_বাগ্দৃষ্টাতি। যকিঞ্চ বাচ 
ইতি বাক্যোপাদানং, তন্তার্থমাহ__শবাম্তেতি ॥১২১1১ 

ভাষ্ান্ুবাদ ।_-'অথ অর্থব_অনন্তর, অর্থা২থ পঞ্চবিধ সামোপাসন! 
নিক্পণের পর সর্বাবয়ব-সম্পন্ন সপ্তবিধ সামের এই উত্তম উপাসন! 


অষ্টমঃ খ্ডঃ ] দ্বিতীয়োহধ্যায়ঃ | ১৬৯ 


কাও আরন্ধ হইতেছে। পূর্বোক্ত “প্রাণেষু, ইত্যাদির স্তায়ই এখানেও “বাচি' এই 
পদে সপ্তমী বিভক্তি হইয়াছে, অর্থাৎ বাগৃদৃষ্টিতে সপ্তবিধ সামের উপাসন! করিবে । 
বাক্যের অর্থাৎ শবের 'হুম্‌” ইত্যাকার যে উচ্চারণ-বিশেষ, তাহাই ছিংকার ; কারণ 
উভয় স্থলেই “হ” অক্ষরের সাম্য রহিয়াছে । আর শবের যে, “প্র” ইত্যাকার রূপ, 
তাহাই প্রস্তাব; কারণ, প্র” অক্ষরটি উভয়েতেই সমান। আর যে অ/ 
ইত্যাকার রূপ, তাহাই 'আদি+;) কেননা, [ উভয়েতেই ] “আ” অক্ষরের সাম্য 


রহিয়াছে; সকলের ( সমস্ত বেদের ) প্রথমে উচ্চারণীয় বলিয়া! ওষ্কারই “আদি” 
প্দবাচ্য ॥১২১॥১ 


যুদিতি স উদগীথো যত্প্রতীতি স প্রতিহারো যদ্রুপেতি 
স উপদ্রুবো যন্নীতি তন্নিধনমূ ॥১২২২ 

[ শবন্ত ] যত 'উৎ ইতি [রূপম], সঃ (৩৭) “উদ্গীথ; যৎ “প্রতি, ইতি 
[ রূপং], সঃ প্রতিহার ; যত 'উপ* ইতি [রূপং] সঃ “উপদ্রবঃ (সামভদ্তি- 
বিশেষঃ) যত [ চ] নি” ইতি [রূপং ], তত নিধনম্। 

আর শব্দের যে, 'উৎ ইত্যাকার রূপ, তাহাই 'উদ্গীথ; যাহা “প্রতি 
ইত্যাকার রূপ, তাহা 'প্রতিহার, ; যাহা 'উপ* ইত্যাকার রূপ, তাহা “উপদ্রব 
নামক সামভক্তি-স্বপ; আর যাহা “নি” ইত্যাকার রূপ তাহাই 
নিধন” ॥ 

শাঙ্কর-ভাষ্যম্‌ --যৎ 'উিৎ ইতি স উদ্গীথঃ উৎপূর্বত্বাৎ উদৃগীথন্ত । যৎ 
প্রতি” ইতি স প্রতিহারঃ; প্রতি-সামান্টাৎ। যৎ “উপ” ইতি স উপদ্রবঃ; 
উপোপক্রমত্বাৎ উপদ্রবস্ত। যত “নি” ইতি তত নিধনম্। নি-শব্দ- 
সামান্যাৎ ॥১২২।॥২ 


আনন্দগিরিঃ।--১২২॥২ 

ভায্যানুবাদ।-__[ শবের ] যাহা 'উৎ ইত্যাকার রূপ, তাহা 'উিদ্গীথ ; কারণ, 
উদ্‌গীথেরও পূর্বে 'উৎ আছে) যাহ! “প্রতি অক্ষর, তাহা প্রতিহার ? [উভয়েতেই] 
প্রতি, শের সাম্য রহিয়াছে। যাহা “উপ' ইত্যাকার রূপ, তাহা উপদ্রব ; 
কেননা, উপত্রবেখরও উপক্রম (প্রথম অংশ ) উপ, অন্গর দ্বারা প্রস্তুত হইয়াছে। 
যাহা “নি? ইত্যাকার স্বরূপ, তাহাই “নিধন'; “নি' অক্ষরের সারৃশ্ইই ইহার 
কারণ ॥১২২।২ | 


১৭৪ ছান্দোগ্যোপনিষৎ। 


ুগ্ধেইন্মৈ বাগ্দোহং যো বাচো দোহঃ ; অন্নবাননাদে৷ ভবতি 
য এতদেবং বিদ্বান্‌ বাচি সপ্তবিধ্ সামোপাস্তে ॥১২৩৩ 
ইতি দ্বিতীয়াধ্যায়ে অষ্টমঃ খও্্ঃ|৮। 

[ যথোক্তোপাসনস্ত ফলমাহ--“ুণ্ধে* ইত্যাদিন] | ]_যঃ (জন: ) এবং বিদ্বান 
সন্‌ বাচি (বাক্যে ) অপ্তবিধং সাম উপান্তে, বাক্‌ (শব্'ঃ) অন্মৈ (উপাসকায় ) 
দোহৎ (ছুগ্ধং ) ছদ্ধে (প্রহ্থতে )) [কোহসৌ দোহঃ? ইত্যাহ]- বাচঃ (শদ্দন্ত) 
যঃ দোহঃ (প্রদানযোগ্যঃ ) [ তম্‌ ইতি শেষঃ ]। 

এখন উক্ত উপাসনার ফল কথিত হইতেছে_-যে লোক এইরূপ অবগত হইয়। 
বাক্যে সগ্ুবিধ সামের উপাসন! করে, বাক্যের যাহ! দহ অর্থাৎ প্রদানযোগ্য সার, 
বাক্য তাহা ইহ্থাকে প্রদান করে। সে অন্নযুক্ত এবং প্রচুর অন্নতক্ষক অর্থাৎ 
দীপ্তাগ্নি হয় ॥ 

ইতি দ্বিতীয়াধ্যায়ে অষ্টম খণ্ড | 
শাঙ্কর-ভায্যম।-_হপ্ধেইসৈ ইত্যাহ্াক্তার্থম্‌ ॥১২৩।৩ 
ইতি দ্বিতীয়াধ্যায়স্ত অষ্টম-খণ্ডভাষ্ম্‌॥৮ 
আনন্দগিরিঃ|--১২৩৩ 
ইতি দ্বিত্ীয়াধ্যায়ন্ত অষ্টমঃ খও্ডঃ ॥৮ 

ভাষ্ান্থবাদ।_“হু্ধে অন্মৈ” ইত্যাদির অর্থ পূর্বেই উক্ত 

হইয়াছে ॥১২৩।৩ 
ইতি দ্বিতীয়াধ্যায়ের অষ্টম খণ্ডের ভাষ্যানুবাদ সমাপ্ত ৮ 


দ্বিতীয়াধ্যায়ে 
নবম: থণ্ড2। 


অথ খন্বমুমাদিত্যত সপ্তবিধত সামোপাসীত সর্বদা 
সমন্তেন সাম, মাং প্রতি মাং প্রতীতি সর্ববেণ সমস্তেন 
সাম ॥১২৪॥১ 

অথ ( অনন্তরং ) খলু (নিশ্চয়ে ) অমুম্‌ (দৃশ্ঠমানম্‌) আদিত্যৎ ( সৃর্য্যৎ ) 
সপ্তবিধং সাম উপাসীত, (সপ্তবিধে সামি আদিত্যদৃষ্টিং কুব্বীত ইত্যর্থঃ)। 
[ আদিত্যঃ হি] সর্বদা সমঃ ( একরূপঃ ), তেন ( সমত্বেন হেতুনা ) [আদিত্যঃ] 
সাম) [ আদিত্যন্ত সর্বকালীনং সমত্বম এব সামবপত্বে হেতুরিত্যর্থঃ ]| [তদের 
বিশদরয়তি ]“মাং প্রতি মাং প্রতি, (মদ্দাভিমুখ্যেন বর্ততে ) ইতি (ইথং) 
[ তুল্যবুদ্ধিসমুখপাদ্বনাৎ আদিত্য? ) সর্কেণ (জনেন ) সমঃ (সমানরূপঃ); তেন 
[ হেতুন। ] সাম, (সামি আদিত্যদৃষ্টিঃ কর্তব্য ইত্যর্থঃ)। 

অনস্তর আদ্িত্যরূপে সপ্তবিধ সামের উপাসনা অবশ্ত করিবে। জর্ধদ। 
সমান (অবিরত বা একরূপ ), এইছেতু [ আদিত্য ] সাম; বিশেষতঃ, আদিত্য 
“আমার দিকে, আমার দিকে এইবপে সকলেরই মনে সমান বুদ্ধি সমুৎপাদন 


করে বলিয়া, সকলের পক্ষেই সমান) এইজন্য আদিত্য (হ্র্যা দ্বেব) সাম- 
পদবাচ্য ॥ 


শাঙ্কর-ভায়্যম্‌।-_-অবয়বমাত্রে সায়ি আদিত্যবৃষ্টিঃ পঞ্চবিধেষু উক্তা প্রথমে 
চাধ্যায়ে । অথ ইদানীং খলু অমুম্‌ আদিত্য সমস্তে সামি অবরববিভাগশোহধ্য্ত 
সপ্তুবিধং সাম উপাসীত। কথং পুনঃ সামত্বমাদিত্যন্তেতি? উচ্যতে--উদ্গীথত্বে 
হেতুবৎ আদিত্যন্ত সামত্বে হেতুঃ। কোহসৌ? সর্বদা সমঃ, বৃথিক্ষয়াভাবাৎ ; 
তেন হেতুন1 সাম আদ্িত্যঃ মাং প্রতি মাং প্রতীতি তুল্যাং বুদ্ধিমুৎপার্দয়তি ; 
অতঃ সর্বেণ সমঃ) অতঃ সাম, সমত্বাদিত্যর্থঃ | উদ্গীথভক্তিসামান্ঠবচনাদেব 
লোকাদিযু উক্তসামান্তাৎ হিষ্কারাদিত্বং গম্যত ইতি হিষ্কারাদিত্বে কারণং 
নোক্তম্‌; সামত্বে পুনঃ সবিতুরন্ক্তং কারণৎ ন সুবোধমিতি সমত্বমুক্তম্‌ ॥১২৪।১ 

আনন্মগিরিঃ।-_বাগ্দৃষ্টেরনন্তরমাদিত্যদৃষ্টিবিধীয়তে ; তত্ত বাঙ্ময়ত্বাং। ন 


চ তর্বিধানৎ যুক্তম্‌। পূর্ববমপ্যা দিত্যদৃষ্টিবিশিষ্টোপাসনন্তোপদিষ্টত্বাৎ, ইত্যাশঙ্ব্যাহ 
-__অবয়বমাত্র ইতি। তন্ত সামত্বে হেতুং পৃচ্ছতি-_-কথমিতি। সর্বদেত্যাদি বাক্যদুত্ত- 


১৭২ ছান্দোগ্যোপনিযতৎ। 


রত্বেনাদত্তে__উচ্যত ইতি। উচ্চৈঃ সন্তমাদিত্যৎ গায়স্তীত্যাদিত্যন্তোদগীথত্বে হেতুঃ 
শ্রুত্যোক্তঃ ৷ তথা সামত্বেহপি তন্ত হেতুরুচ্যত ইত্যর্থঃ। তমেব প্রশ্পূর্ববকং 
বিবণোতি_কোহসাবিতি । নোদ্দেতা নান্তমেতেত্যাদিদর্শনাদিত্যর্থঃ। মাং 
প্রতীত্যা্দি ব্যাচষ্টে মাধ প্রতীতি। অন্তশবস্থান্থাতর বৃত্তির্নাস্তরেণ কিঞ্চিনিমিত্তম্‌, 
ইত্যাদিত্যস্ত সামত্বে হেতুরুচ্যতে চেখ, তদ্ভেদানাৎ হিংকারাদিত্বেহপি কুতো 
নিমিত্তৎ শ্রুত্যা নোক্ত মিত্যাশঙ্ক্যাহ-_উদ্গীথেতি । আদিত্যন্ত উদ্গীথেন সহোদ্ধিত্বৎ 
সামান্তং শ্রুত্যোক্তম্‌, তদনুসারেণান্মদুক্তপ্রাথম্যাদিসামান্টৎ যথা পৃথিব্যাদিষু হিচ্কারা- 
দিত্বং গম/তে, তথাদ্িত্য প্রভেদ্বানামপি হিৎকারাদিত্বৎ শক্যাবগমমিতি শ্রুত্যা তেষাৎ 
তন্ভাবে নোক্তং কারণমিত্যর্থঃ। তহি সামত্বেহপি কারণোতপ্রেক্ষাসম্ভবান্ন বক্তব্যৎ 
কারণম্‌, ইত্যাশঙ্ক্যাহ__সামত্বে পুনবিতি। সমত্বং তত্র নিমিত্তমিতি যাবৎ ॥১২৪।১ 


ভাষ্যানুবাদ্ | প্রথম অধ্যায়ে কেবলই সামাবয়বে পঞ্চবিধ আদিত্যৃষ্ট 
উক্ত হইয়াছে । অতঃপর এখন এ আদিত্যকে ভিন্ন ভিন্ন এক একটি অবয়ব- 
ক্রমে সমস্ত সামে অধ্যন্ত করিয়া সেই সামের উপাপন। উপদিষ্ট হইতেছে) 
ভাল, আদ্দিত্যের আমত্ব (সাম-সাধন্ম্য) হয় কি প্রকারে? আদিত্যের 
উদগীথত্বে যেমন হেতু প্রর্ণশিত হইয়াছে, তেমনি সামত্বেও হেতু প্রদ্দশিত 
হইতেছে--সেই হেতুটি কি? সর্বদাই সম (একরূপ)); কারণ, উহার হাঁস 
কিংব! বৃদ্ধি নাই; সেই হেতুতেই আদিত্য “দাম স্বরূপ। “আমার প্রতি, 
আমার প্রতি” অর্থাৎ আদিত্য 'আমার অভিমুখে, আমার অভিমুখে আছেন» 
এইরূপ তুল্য বুদ্ধি উৎপাদন করেন বলিয়া, কলের পক্ষেই অম (সমান ); 
অতএব সমত্বই সামশব্ধ নির্বচনের হেতু । এখানে সাধারণতঃ উদ্গীথভক্তির 
নিরূপণ করা হইতেছে; সুতরাং ইতঃপুর্বে 'লোক" প্রসতিতে যেরূপ সাদৃশ্ঠ 
কথিত হইয়াছে, তদ্ন্ুসারে এখানেও যে, হিংকারই [ অণ্ডবিধ সামের ] আঁদিভূত, 


তাহা বেশ বুঝা যাইতেছে; এই কারণেই হিংকারের প্রথমত্ব জ্ঞাপনের জন্ত 
কোনরূপ কারণ প্রদ্ঘশিত হয় নাই; পরন্ত হুর্য্যের সামত্ব-সাধক কারণটি 
উল্লিখিত ন। হইলে তাহা স্থখবোধ্য হয় না; এইজন্ত কেবল [ তদ্িষয়েই ] "সমত্ব, 
রূপ কারণ অভিহিত হইয়াছে ॥১২৪॥১ 


তন্মিনিমানি সর্ববাণি ভূতান্ন্বায়ন্তানীতি বিদ্াৎ, তম্ত যৎ 
পুরোদয়াৎ স হিষ্কীরস্তদস্য পশবোহম্থায়ত্তাস্তম্মাত্তে হিং কৃর্ববস্তি, 
হিঙ্কারভাজিনে। হোতম্ত সান? ॥১২৫॥২ 


ইমানি সর্বাণি (দ্থাবরজঙ্গমাত্মকানি ) ভূতানি তশ্মিন (আদিত্যে) 
অন্বায়ত্তানি ( অন্ুগতানি ), ইতি বিগ্ভাৎ (জানীয়াৎ-_চিন্তয়েঘিত্যর্থ: )। তন্ত 


নবমঃ থওঃ ] দ্বিতীয়োইধ্যায়ঃ | ১৭৩ 


(আদিত্যন্ত ) উদয়াৎ (উদ্গমাৎ ) পুরা (পূর্ব ) ঘৎ (রূপং ), সঃ ( তৎ রূপং) 
হিচ্কারঃ ( সামভক্তিরূপঃ )। অন্ত ( আদিত্যন্ত ) তৎ (রূপং ) পশবঃ (গবাদয়ঃ) 
অন্থায়ত্তাঃ (অন্ুগতাঃ ); তম্মাৎ (হেতোঃ) তে (পশবঃ) হিং কুর্বস্তি ( হিং- 
শব্দং কুর্বন্তি); হি (যম্বাৎ)। [তে] এতন্ত সায়: হিংকারভাজিনঃ 
€ হিৎকারাখ্য-সামভক্তিভজনশীলাঃ ইত্যার্থঃ )। 

স্থাবর-জঙ্গমাত্বক এই সমস্ত ভূতই সেই আদিত্যে অনুগত, ইহা চিন্তা 
করিবে। সৃধ্যের যে, উদয়-পূর্বকালীন রূপ, তাহা হিৎকারস্বরূপ ) পশুগণ 


আবার তাহার সেইরূপে অনুগত; সেই কারণেই তাহারা “হিং শব্ধ করিয়া 
থাকে; আর সেই কারণেই তাহারা এই সামের অংশভৃত হিৎকারের ভজনা 
করিয়া থাকে ॥ 

শাঙ্কর-ভাষ্যম।__তম্মিন আরিত্যে অবয়ববিভাগশ ইমানি বক্ষ্যমাণানি 
সর্বাণি ভূতাঁনি অন্বায়ত্বানি অন্ুগতানি আদিত্যমুপজীব্যত্বেনেতি বিদ্যা 
কথম্? তন্ত আদ্দিত্যন্ত ষৎ পুরোদয়াৎ ধর্্মরূপং, স হিষ্কারো ভক্তি; তত্তত্রেদবং 
সামান্তম্-__যৎ তশ্ত হিঙ্কারভক্তিবূপম। তৎ অন্তাদিত্যন্ত সায়ঃ পশবঃ গবাদয়ঃ 
অন্বায়ত্ত। অন্ুগতাঃ, তত্তক্তিরূপমুপজীবন্তীত্যর্থঃ|। যম্মাদেবং, তম্মাৎ তেন হি 
কুর্বস্তি পশবঃ প্রাক উদয়াৎ। তন্মাৎ হিষ্কারভাজিনো হি এতন্তাদিত্যাথযস্ত 
সায়ঃ ; তন্তক্তিভজ্নশীলত্বান্ধি তে এবং বর্তৃস্তে ॥১২৪॥২ 

আনন্দগিরিঃ।-_-সমঃ সর্কেণেত্যক্তং ব্যক্তীকরোতি-তন্মিন্নিতি। বেদন- 
প্রকারৎ প্রশ্নপূর্বকং প্রকট্নতি_কথমিত্যার্দিনা ৷ ধর্মরূপং স্থুখকরত্বাৎ। ধর্ম 
কার্য্যাত্মকৎ রূপমিতি যাবৎ । ততন্ষ্্যা হিংকারোপাসনে প্রাথম্যৎ হেতুঃ। পশবো 
যথোক্তমাদ্বিত্যরূপমুপজীবন্তীত্যত্র কিং প্রমাণৎ, তর্দাহ-_যম্মার্িতি। তেষাৎ 
ছিংকরণং সাধরতি_তম্মা্িত্যাদিনা। তত্ভক্তিভজনশীলত্বাদ্দিত্যন্মাৎ প্রাগেব 


তন্মাদ্বিত্যস্ত সন্বন্ধঃ ॥১২৪॥২ 

ভাষ্যান্তবাদ ।_-বক্ষ্যমাণ (পশ্চাৎ উল্লেখ্য ) এই সমস্ত ভূতই ভিন্ন ভিন্ন 
অংশক্রমে সেই আদিত্যে অনুগত আছে, অর্থাৎ উপক্জীব্য বা আশ্রযণীয়রূপে 
আদ্িত্যকে অবলঘ্ধন করিয়।৷ রহিয়াছে; এইরূপজ্ঞান করিবে । কি প্রকারে? 
[উত্তর] সেই আদিত্যের যে, উদয়ের পুর্ব্কালীন ধর্মমময় রূপ বা অবস্থা, 
তাহাই হিংকার, অর্থাৎ হিষ্কার-নামক সাম-তক্তিত্ব্ূপ; আরিত্যের ষে 
হিংকারাখ্য-সামভক্তিরূপত্ব, তাহাই তাহার সামান্ত বা সাদৃশ্ত। গবাদি পশ্ুগণ 
আবার সেই আদ্িত্যরূপী সামের সেই অংশে অনুগত রহিয়াছে; অর্থাৎ সেই 
তক্তিকেই উপজীব্য করিয়া থাকে । যে হেতু এইরূপ ব্যবস্থা, সেই হেতুতেই 
পশ্ডগণ উ।য়ের পূর্বে হিং ইত্যাকার শব্ধ উচ্চারণ করিয়। থাকে; অতএব সেই 


১৭৪ ছান্দোগ্যোপনিষৎ। 


হেতুতে [ পশ্তগণ ] শ্বভাবতই এই আদিত্য-নামক সামের নিয়ত ভজনাকারী । 
বিশেষতঃ তাহার! নিয়মিতরূপে সামভক্তির ভজন! করে বলিয়াই এরূপ অবস্থান 
করে ॥১২৪॥২ 
অথ যু প্রথমোদিতে স প্রস্তাব; ; তদন্ত মনুষ্যা অন্থায়ভাঃ ; 

তন্মান্তে প্রস্ততিকামাঃ প্রশশ্সাকামাঃ;  প্রস্তাবভাজিনে। 
হোতন্য সাঙ্গ; ॥১২৫॥৩ 

অথ (প্রকারাস্তরহ্চনায়াৎ) প্রথমোদিতে (প্রথমম্‌ উদ্্গতে হৃর্য্যে ) যত 
(রূপম), সঃ (তত হুর্যরূপৎ ) প্রন্তাবঃ) মনুষ্যাঃ অন্ত (আদিত্যন্ত ) তৎ 
(রূপম) অন্বাযন্তাঃ) তম্মাৎ (হেতোঃ) তে (মুনুষ্যাঃ )প্রস্তুতিকামাঃ প্রশংসা- 
কামাঠঃ [চ ভবস্তি)) হি(যম্মাৎ) [তে মনুষ্যাঃ] এতন্ত সাস়্ঃ প্রস্তাবভাজিনঃ 
( প্রস্তাবভক্তিৎ ভজন্তে ইত্যর্থ: )। [অত্র স্তৃতি-গ্রশংসয়োঃ একার্থত্বেহপি প্রত্যক্ষ- 
পরোক্ষাভ্যাৎ ভেদো বোধ্যঃ-_প্রত্যক্ষা স্তৃতিঃ, পরোক্ষা চ প্রশংস! ইত্যর্থঃ। 
শব্ধান্তরেণ অর্থকথনৎ বাঁ ]। 

প্রকারাস্তরে বল! হইতেছে__ প্রথম উদ্য়ের পরই যে, সুর্যের রূপ, তাহ! 
প্রস্তাবস্বরপ; মনুষ্যগণ ইহার ( আদিত্যের ) সেই রূপে অনুগত রহিয়াছে; সেই 
জন্যই তাহার! স্ততি ও প্রশংসা কামন! করিয়া থাকে; কারণ, তাহারা এই আমের 
প্রস্তাবাংশ-ভজনাশীল ॥ 


শাঙ্কর-ভাষ্যম।__অথ ষৎ প্রথমোদিতে সবিতৃরূপম্, তদন্ত আদিত্যাখ্যস্ত সামঃ 
সপ্রস্তাবঃ ; তদন্ত মনুষ্যা অন্বায়ত্তাঃ পূর্ববৎ। তম্মাৎ তে প্রস্ততিৎ প্রশংসাং 
কাময়ন্তে ; যস্মাৎ প্রস্তাব-ভাজিনো হোতন্ত সায়ঃ ১২৫৩ 


আনন্দগিরিঃ।__সবিতরি প্রথমোদিতে সতি যত্তস্ত রূপং, তন] প্রস্তাবন্তো- 
পান্তত্বে পৃর্ববম্মাধানস্তর্যৎ হেতুঃ। যথোদয়াঁৎ প্রাচীনং রূপং পশুভিরুপজীব্যতে, 
তথেত্যাহ-পুর্ব্ববদ্দিতি। উদ্রয়াৎ পরাচীনমাদিত্যরূপৎ মনুষ্যা উপজীবস্তীত)ত্র 
লিঙ্গমাহ__তম্মার্দিতি। প্রত্যক্ষপরোক্ষভাবেন প্রস্ত তি-প্রশৎসয়োর্ভেদঃ 1১২৫৩ 


ভাষ্যান্থবাদ।__আর প্রথম উদয়ের পর যে, শুর্য্যের রূপ, তাহাই আদ্বিত্য- 
সংজ্ঞক সামের প্রস্তাব-স্বরূপ; পুর্ববের স্তায় মনুষ্যগণ ইহারও সেইরূপে অনুগত 
রহিয়াছে; সেই কারণে তাহার! স্তৃতি অর্থাৎ প্রশংসা লাভের কাঁমন1 করে। কেন- 
না, যেহেতু তাহারা এই নামের পপ্রস্তাব'-ভক্তি ভজন! করিয়! থাকে * ॥১২৫1৩ 


% তাৎপধ্য__এই নবম খণ্ডে দৃগ্ঘমান আদিত্যাবলম্বনে সপ্তবিধ সামের উপাসনা অভিহিত 
করা হইয়াছে। তন্মধ্যে, প্রথমতঃ আদিত্যকে সাম বলিয়! নির্দেশ করা হইয়াছে, এবং তাহার 


নবমঃ খও্ডঃ ] ছ্বিতীয়োহধ্যায়ঃ | ১৭৫ 


অথ যৎ সঙ্গববেলায়া ম আদিত্যস্তদস্য বয়াশুস্তন্থায়ভানি ; 
তম্মাত্তান্তন্তরিক্ষেহনা রদ্বণান্তাদায়াত্মানং পরিপতন্তি আদিভাজীনি 


হোতম্থ সান; ॥১২৬॥৪ 

অথ সঙ্গববেলায়াং (প্রাতঃকালাৎ পরং মুহূর্তত্রয়াঝবকে কালে) যৎ 
€ আদিত্যস্ত রূপং), সঃ আদ্িঃ (সামভক্তিবিশেষরূপঃ); বয়াংসি (পক্ষিণঃ ) 
অস্ত ( আদিত্যস্ত ) তৎ ( সঙ্গবকালীনং রূপং ) অন্বায়ভ্তানি; তম্মাৎ [হেতোঃ ] 
তানি ( বয়াংসি ) অনারন্বণানি (নিরাঁলদ্বনানি সস্তি) আত্মানম্‌ (্বদেহম্‌) 
আদায় (পরিগৃহা ১ অন্তরিক্ষে (আকাশে) পরিপতন্তি (পরিভ্রমন্তি); হি 
( যস্মাৎ) [ তানি বয়াংসি ] এতস্ত স্বায়ঃ আদ্িভাজীনি ( আদিং ভক্তিং ভজস্তে 
ইত্যর্থ: )। 

তাহার পর সঙ্গবসময়ে যে আদ্বিত্যরূপ, তাহাই 'আদি'ন্বরূপ; পক্ষিগণ তাহ। 
আশ্রয় করিয়া থাকে, সেই জন্যই পক্ষিগণ আকাশে নিরালম্বভাবে শরীর 
লইয়া পরিভ্রমণ করে; তাহারা এই সামের “আঘি'সংজ্ঞক ভক্তির ভজন 


করিয়া থাকে ॥ 
শাঙ্কর-ভাষ্যম।_-অথ যৎ সঙ্গববেলায়াং গবাৎ রশ্মীনাং সঙ্গমনং অঙ্গবো 

যন্তাঁং বেলায়াং, গবাৎ বা বংসৈঃ সহ, সা সঙ্গববেলা, তম্মিন্‌ কালে যৎ সাবিক্রং 
বপং, স আদিঃ ভক্তিবিশেষঃ__ ওক্কারঃ | তদন্ত বন্নাংসি পক্ষিণঃ অন্বায়ন্তীনি। যত 
এবং তম্মাৎ তানি বয়াৎসি মন্তরিক্ষে অনারম্বণানি অনালম্বনানি আত্মানমাদায় 
কারণ-নির্দেশ-স্থলে বল! হইয়াছে যে, সাম যেমন উদগীথ।দি নমস্ত ভক্তির পক্ষে সমান, আদিত্যও 
তেমনি সর্বভূতের পক্ষে সমান, প্রত্যেকেই আদিত্যকে “মামার সন্মুণস্থ' বলিয়া মনে করিয়া থাকে ; 
এই সমত্বই আদিত্য সাম-শব্ প্রয়োগের কারণ। তাহার পর, আদিতোর উদয়লাভের পূর্ববর্তী 
ও পরবত্তী ভিন্ন ভিন্ন রূপ সমুদয় সপ্তুবিধ সামাবয়বে সম্পাদিত করিয়। তাহার উপাসনাক্রম উপদেশ 
করা হইয়াছে। প্রত্যেক স্থলেই আদিত্যের রূপে ও সামাবয়বে যগাকথঞ্চিৎ সাৃ ধরিয়া লইতে 
হইবে। আপাত-ৃষ্টিতে প্রস্ততি ও প্রশংসা শব্দের অর্থগত পার্থক্য না থাকিলেও এখানে 
তাহার পার্থক্য বুঝিতে হইবে- সাক্ষাৎ গুণকথনের নাম প্রস্ততি, আর পরোক্ষভাবে গণবাদের 
নাম প্রশংসা । এখানে 'প্রথমোদিত' কথায় প্রাতঃকালেব পূর্ববর্তী তিন মুহুর্ধ (ছয় দণ্ড) 
বুঝিতে হইবে। কারণ পরবর্তী শ্রুতিগুলিতে প্রাত;কালের পরবর্তী 'দন্গব' প্রভৃতি কালের 
উল্লেখ রহিয়াছে । 'প্রাতঃ প্রভৃতি কালের বিভাগ এইরূপ-_ 

“প্রাতঃকালো মুহুত্াংস্ত্রীন্‌ সঙ্গবন্তাবদেব তু। 

মধ্যাহৃপ্রিমুহূর্ত; স্তাদ্‌ অপরাহুস্ততঃ পরম্॥ 

সায়াহত্রিমুহূর্ত; স্তাৎ শ্রাদ্ধং তত্র ন কারয়েৎ। 

রাক্ষসী নাম সা বেলা গহিতা সর্ব্বকর্ধন্ 

সাধারণতঃ ছুই দণ্ডে এক মুহূর্ত ধরা হয় ; হুতরাং তিন মুহুর্তে ছয় দণ্ড হইয়া থাকে । 


০০৮ পলাশ সপ শিট তিমি 


১৭৬ ছান্দোগ্যোপনিষত। 


আত্মানমেব অবলম্বনত্বেন গৃহীত্বা পরিপতস্তি গচ্ছস্তি; অত আকারসামান্যাৎ 


আদ্দিভক্িভাজীনি হি এতম্ত সায়ঃ ॥১২৬।৪ 

আনন্দগিরিঃ|-_গোশব্বাচ্যানাং রশ্মীনাৎ জগন্মগুলেন সংগমনৎ সংবন্ধগমন- 
মিত্যর্থঃ | বংসৈঃ সংগমনমিতি সম্বন্ধ: । সঙ্গবকালীনমাদ্বিত্যরূপমারোপ্য আদি- 
ভক্তেরোংকারস্তোপান্তত্বে দ্বয়োরাকারসামাহ্ঠৎ হেতুঃ। পক্ষিণাং যথোক্তমাদ্দিত্য- 
রূপমুপজীব্যমিত্যর হেতুমাহ-_যত ইতি ॥১২৬॥৪ 


ভাষ্যানুবাদ ।__-অতঃপর সংগব-বেলায় অর্থাৎ যে সময় শৃুর্য্যরশ্মিসমূহের 
সংগব অর্থাৎ ইতত্ততঃ প্রসারণ হয়, অথবা বংলের সহিত গো-সমুহ (মাঠে) 
গমন করে, তাহার নাম সংগববেলা, সেই সময়ে হুর্য্ের যে রূপ, তাহাই "আদি+, 
অর্থাং সামভক্তি-_-ওক্কার; পক্ষিগণ তাহার এইরূপে অনুগত; যেহেতু এই 
প্রকার (অনুগত ), সেই কারণেই সেই পক্ষিগণ অন্তরিক্ষে নিরালম্বভাবে 
আত্মাকে লইয়া, অর্থাৎ কেবল আপনাকেই আশ্রযনরূপে গ্রহণ করিয়া! ইতস্ততঃ 
গমন করিয়া থাকে; অতএব এইরূপ আকারগত সাদৃশ্ত-বশতঃই তাহারা এই 
সামের আদ্বি-ভক্কিভাগী ॥১২৬॥৪ 
অথ যৎ সম্প্রতিমধ্যন্দিনে, স উদ্গীতস্তদস্ত দেবা অন্থায়ত্তাঃ ; 
তম্মান্তে সত্তমাঃ প্রাজাপত্যানাম্‌; উদগাথভাজিনে! হোতম্ত 
সাদ? ॥১২৭।॥৫ 


অথ  প্রকারাস্তরস্চনায়াৎ) সম্প্রতিমধ্যন্দিনে ( সঙ্গবানস্তর-মুহূর্তত্রয়াত্মকে 
মধ্যাহনসময়ে ) যৎ (আদিত্যস্ত রূপং ), সঃ ( তৎ রূপম্‌) উদ্গীথঃ; দ্বেবাঃ অস্ত 
(আঘিত্যন্ত ) তৎ (রূপম) অন্বায়ত্তাঃ; তম্মাৎ (হেতোঃ) তে (দ্রেবাঃ) 
প্রাজাপত্যানাৎ ( প্রজাপতিসম্ভৃতানাৎ প্রাণিনাৎ মধ্যে ) সত্তমাঃ ( বিশিষ্টাঃ ); 
হি (যম্মাৎ)[ তে] এতন্ত সাম়্ঃ উদ্গীথভাজিনঃ | 


অতঃপর, সম্প্রতিমধ্যন্দিনে অর্থাৎ ঠিক মধ্যাহসময়ে আদিত্যের যে রূপ, তাহাই 
উদ্গীথন্বরূপ ; দ্বেবগণ তাহাতে অনুগত, সেই কারণেই তাহার! প্রজাপতি-জাত 
প্রাণিগণের মধ্যে সত্তম ও সর্বশ্রেষ্ঠ; কারণ, তাহারা এই সামেরই উদ্‌গীথ-ভক্কি 
ভজন! করিয়। থাকেন ॥ 

শাঙ্কর-ভাষ্যম্‌।-_অথ যৎ সম্প্রতিমধ্যন্দিনে খজুমধ্যন্দিনে ইত্যর্থঃ, স উদ্‌- 
গীথভক্তিঃ, তদন্ত দেবা অন্বায়ত্তাঃ; গ্োতনাতিশয়াৎ তৎকালে। তল্মাৎ তে 
সত্তমা বিশিইতমাঃ প্রাজাপত্যানাম্- প্রজাপত্যপত্যানাম্‌; উদ্গীথভাজিনে। হি 
এতন্ত সায়ঃ ॥১২৭।৫ 


নবমঃ খণ্ডঃ ] দ্বিতীয়োহধ্যায়ঃ। ১৭৭ 


আনন্দগিরিঃ।-_খভুমধ্যন্দিনে যদাদিত্যন্ত রূপং তদদ্‌ ষ্টোদগাথোপাঁসনে শৈষ্ঠ্যৎ 
হেতুঃ। তৎকালীনাদিত্যরূপন্ত দেবোপজীব্যত্বে হেতুমাহ-_দ্যোতনেতি। তথাপি 
তস্ত দেবৈরুপজরীব্যত্বং কথমিতি চে? তত্রাহ__তম্মার্দিতি ॥১২৭|৫ 


ভাষ্যানুবাদ ।__-অনস্তর সম্প্রতি মধ্যন্দিনে অর্থাৎ ঠিক মধ্যাহুসময়ে যে 
[ আদিত্যের রূপ], তাহাই উদ্গীথ-ভক্তিস্বরূপ; দ্বেবগণ ইহার সেইরূপে 
অন্থগত; কেননা মধ্যাহুকালেই সৌরপ্রকাশের আতিশয্য ঘটে। সেই 
কারণেই তাহার! প্রাজাপত্যগণের অর্থাৎ প্রজাপতির সন্তানগণের মধ্যে সত্তম. 
অর্থাৎ অতিশয় শ্রেষ্ঠ ; কারণ, [তাহারা] এই সামেরই উদ্শীথ-ভজনাকারী ॥১২৭]৫ 

অথ যদুদ্ধং মধ্যন্দিনাৎ প্রাগপরাহাৎ স প্রতিহারঃ তদস্ 
গর্ভ অন্থায়ত্তাস্তম্া্তে গ্রতিহ্ৃতা নাবপদ্ন্তে ; প্রতিহারভাজিনে। 
হোতন্ সান্দঃ ॥১২৮॥৬ 

অথ, মধ্যন্দিনাৎ উর্ধম্‌ অপরাহাৎ [চ] প্রাক য (আদিত্যন্ত রূপৎ ), 
সঃ 'প্রতিহারঃ; গর্ভাঃ অন্ত (আদিত্ন্ত ) তৎ (রূপম্‌) অন্বায়ত্তাঃ; তন্মাৎ 
[ হেতোঃ ] তে (গর্ভাঃ) প্রতিহ্ৃতাঃ (উর্ধমূ আকষ্টাঃ সম্তঃ) ন অবপদ্ধান্তে 


(ন অধ পতস্তি); হি(যল্মাৎ) [তে] এতন্ত সাক্কঃ প্রতিহারভাজঃ 
( প্রতিহারং ভজমানাঃ )॥ 


অতঃপর, মধ্যন্দিনের পর ও অপরাহ্রের পূর্বে যে আদিত্যের রূপ, তাহাই 
প্রতিহার ; গর্ভসমূহ তাহাতে আশ্রিত আছে; সেই কারণেই গর্ভসমূহ জরায়ুতে 
আকৃষ্ট থাকিয়া অধঃপতিত হয় না; কারণ, তাহারা এই সামের প্রতিহারকে 
ভজন] করিয়া থাকে ॥ 

শাঙ্কর-ভাষ্যম্‌।-_অথ যৎ উদ্ধৎ মধ্যন্দিনাৎ্, প্রাক অপরাহ্াৎ যন্রপৎ সবিতুঃ, 
স প্রতিহারঃ; তদন্ত গর্ভ। অন্থায়ত্তাঃ, অতস্তে সবিতুঃ প্রতিহারভক্তিবূপেণ উদ্ধাং 
প্রতিহ্তাঃ সন্তঃ নাবপদ্যন্তে নাধঃ পতন্তি, তন্বারে সত্যপীত্যর্থঃ| যতঃ 
প্রতিহারভাজিনে ছি এতন্ত সায় গর্ভাঃ ॥১২৮৬ 


আনন্দগিরিঃ।-_-অথ যদুদ্নীমিতিবাক্যমাদায় ব্যাচষ্টে_মধ্যংদিনা্দিতি। তদদষ্ট্যা 
প্রতিহারোপাসনে প্রতি-শব্বপামান্ঠং হেতুঃ। তন্মিন্‌ কালে সবিতুরস্তংগিরিং প্রতি 
হরণাৎ। যথোক্তমাদিত্যরূপৎ গর্ভেরুপজীব্যমিত্যত্র গমকমাহ__অত ইতি । উর্ধং 
যোনেরুপরিষ্টাজ্জঠরৎ প্রতীত্যর্থঃ। যতো গর্ভাঃ পূর্ববোক্তবিশেষণবস্তঃ অত ইতি 
যাবং। তদ্বারং পতনদ্বারম্‌ ॥১২৮।৬ 


ভাষ্যান্ুবাদ ।__ আর, মধ্যাহ্নের পর এবং অপরাহের পুর্ধ্ব সময়ে চিনি 


১৭৮ ছান্দোগ্যোগনিষৎ । 


যে রূপ, তাহাই “প্রতিহার”-স্বরূপ ; গর্ভসমূহ তাহাতে আশ্রিত; এইজন্য তাহারা 
নুর্ষ্যের গগ্রতিহার, ভক্তিরূপে উদ্ধে আকৃষ্ট থাকে এবং তজ্ঞন্তই তাহার! পতনের 
দ্বার বিগ্যমান সত্বেও অধ:পতিত হয় না, _অর্থাৎ বাহির হইয়া পড়ে না। যেহেতু 
সেই গর্ভসংজ্ঞক এই সামের প্রতিহার' ভাগকে ভজন করে ॥১২৮৬ 

অথ যদুদ্ধমপরাহ্থাৎ প্রাগন্তময়াৎ স উপদ্রব তদন্তারণ্যা 
অন্বায়তাস্তম্মাত্তে পুরুষং দৃষ্ট। কক্ষণ্ শ্বত্রমিত্যুপদ্রেব্তি ; উপদ্রব- 
ভাঁজিনো হেতম্ত সান্ন; ॥১২৯॥৭ 

অথ, চ অপরাহাৎ উদ্ধম্‌, অস্তময়াৎ ( সায়ংসময়াৎ চ) প্রাক যত (আদিত্যস্য 
রূপং ), সঃ উপদ্রব (তদাখ্যঃ সামভক্তিবিশেষ2); আরণ্যাঃ ( বন্তাঃ পশবঃ ) 
অস্য (আদিত্যপ্য ) তত (রূপং ) অন্বায়ত্তাঃ (অন্ুগতাঃ ); তম্মাৎ (হেতোঃ) 
তে ( বন্যাঃ পশবঃ) পুরুষ (মনুষ্য) দৃষ্টা কক্ষং (অরণ্যং বাসস্থানং ) শ্বত্রং 
(গর্ভং) [বাঁ] উপদ্রবস্তি (দ্রুতং গচ্ছস্তি); হি (যম্মাৎ) তে (আরণ্যাঃ) 
এতস্য সাঃ “উপদ্রবভাজিনঃ (উপদ্রব ভজন্তে), [তম্মাৎ উপদ্রত। 
ভবস্তীত্যভি প্রায়; ]॥ 

তাহার পর অপরাহরের পরব্তাঁ ও সায়ং সময়ের পূর্ববর্তী সময়ে আদিত্যের 
যেরূপ রূপ, তাহাই উপদ্রব-নামক সামাংশ; আরণ্য পশুগণ তাহাতে অনুগত ; 
সেই কারণে তাহারা মনুষ্যকে দর্শন করিয়া ভয়ে অরণ্যে বা গর্ভমধ্যে দ্রুত 
পলায়ন করে ; কেননা, তাহারা এই সামের উপদ্রব অংশকে ভজন! করে ॥ 

শাঙ্কর-ভাষযাম্‌।--অথ যদুর্ধম অপরাহ্াৎ প্রাগন্তময়াৎ, স উপদ্রবঃ, তঘস্ত 
আরণ্যাঃ পশবঃ অন্বায়ত্বাঃ। তন্মাৎ তে পুরুষৎ দৃষ্টী ভীতাঃ কক্ষম্‌ অরণ্য 
বরং ভয়শৃন্টম্‌ ইতি উপদ্রবন্তি উপগচ্ছ্তি ; দৃষ্টোপদ্রবনাদ্‌ উপদ্রবভাজিনো হি 
এততম্ত সায়ঃ ॥১২৯।৭ 

আনন্দগিরিঃ।-_মত্র তৎকালীনা দিত্যদৃষ্ট্যোপদ্রবমুপাসীত তন্ত। তর্দা অস্তা- 
চলৎ প্রত্যুপদ্রবণাৎ ইত্যাহ-__-অথেতি। আরণ্যানাং পশুনাং যখোক্তরূপোপজীবন- 
মুপপাদয়তি-_-তম্মাদ্িত্যা্দিন। শ্বত্রৎ গর্ভং গুহেতি যাবৎ ॥১২৯॥৭ 

ভাষ্যানুবাদ্দ ।__অতঃপর, হ্ুর্যের যে মধ্যান্ের পরবর্তী ও সায়ংসময়ের 
পূর্ববর্তী রূপ, তাহাই “উপদ্রব” ; আরণ্য পপ্তগণ তাহার সেই রূপেতে অনুগত) 
সেই জন্যই তাহারা পুরুষকে ( মানুষকে ) দর্শন করিয়া ভীত হইয়া কক্ষ অর্থাৎ 
অরণ্য ও গর্তস্থানকে ভয়শৃন্ঠ মনে করিয়া [ তদ্দভিমুখে ] ধাবিত হইয়া থাকে । 
ধর্শনের পর উপক্রত হয়, এইজন্ত [বুঝা যায় যে] নিশ্চয়ই তাহার! এই সামের 
“উপদ্রব” অংশ ভজন করে ॥১২৯1 


অথ যৎ প্রথমীস্তমিতে তন্নিধনং তদন্ত পিতরোহন্বায়তা- 


নবমঃ ৭ গুঃ] ছিতীয়োহধ্যায়ঃ। ১৭৯ 


স্তম্মাভ্তান্‌ নিদধতি ; নিধনভাজিনো! হোতম্ত সান্গঃ এবং খন্ব- 
মুমাদিত্য সপ্তবিধ সামোপাস্তে ॥১৩০।৮ 
ইতি দ্বিতীয়াধ্যায়ন্ত নবমঃ থণ্ডঃ ॥৯ 
অথ, প্রথমান্তমিতে ( অস্তগমনোনুখে হুর্য্যে) যৎ (রূপং), তৎ নিধনং, 
পিতরঃ ( পিতৃপুরুষাঃ) অন্ত (স্ুরধ্যন্ত ) তৎ (রূপং) অন্বায়ত্তাঃ; জম্মাৎ 
[ হেতোঃ | তান্‌ (পিতপিতামহাদিরূপান্) নিদধতি (দর্ভেযু নিক্ষিণত্তি) 
[ গৃহিণঃ ইতি শেষঃ]; হি (যম্মাংৎ) [তে] এতস্ত সায়ঃ নিধনভাজিনঃ। 
এবং ( উক্তরীত্যা ) খলু অমুম্‌ আদ্দিত্যৎ সপ্তবিধং সাম উপাস্তে ॥ 
ইতঃপর অন্তগমনোন্মুখ হূর্য্যের যে রূপ, তাহাই নিধনস্বরূপ; পিতৃগণ তাহার 
সেইরূপে অনুগত; সেইকারণেই [ শ্রাদ্ধকালে ] তাহাদিগকে কুশের উপর 
স্থাপন করা হইয়া থাকে; এইরূপেই এই আদিত্য-দৃষ্টিতে সপ্তবিধ সামের 
উপাসন। করিয়া থাকে ॥ 
ইতি দ্বিতীয়াধ্যায়ে নবমঃ খণ্ড; ॥৯] 
শাঙ্কর-ভাষাম্‌।_অথ যৎ প্রথমান্তমিতে অবর্শনং জিগমিষতি সবিতরি, 
তন্নিধনম্।; তদন্ত পিতরঃ অন্বায়ত্তাঃ, তন্মাৎ তান্‌ নিদধতি_-পিতৃপিতামহ- 
প্রপিতামহরূপেণ দর্ভেষু নিক্ষিণন্তি তান) তদর্থং পিগান্‌ বা স্থাপয়ন্তি। নিধন- 
সম্বন্ধাৎ নিধনভা'জিনো। হি এতন্ত সায়ঃ পিতরঃ| এবমবয়বশঃ সপ্তুধ। বিভত্তং খলু 
অমুম্‌ আদিত্যং সপ্ডুবিধং সাম উপাস্তে যঃ তন্ত তদাপত্তিঃ ফলমিতি বাক্যশেষঃ॥১৩০|৮ 
ইতি দ্বিতীর়াধ্যায়ে নবমঃ খণ্ডঃ॥৯। 
আনন্দগিরিঃ।--তৎ সবিতৃরূপমিতি শেষঃ। তদষ্টযা নিধনোপাসনে সমাপ্ডি- 
সামান্ং হেতুঃ। যথোক্তমার্দিত্যরূপং পিতৃভিরুপজীব্যমিত্যত্র গমকমাহ-_তম্মা- 
দ্িত্যাদ্িনা। তত্র তত্র অথশব্স্তততদ্রপাসননন্তর্যার্থ। ব্যাখ্যেয়ঃ | এবং খন্দিত্যা্ি- 
বাক্যমপেক্ষিতং পুরয়ন্‌ ব্যাকরো তি-_এব মিতি ॥১৩০]৮ 
ইতি দ্বিতীয়াধ্যারস্ত নবম: খণ্ডঃ ॥৯| 
ভাঘ্যানবাদ।__ইহার পর যে, প্রথম অন্তমিতে অর্থাৎ স্ধ্য অন্তগমনো মুখ 
হইলে বে রূপ হয়, তাহাই “নিধন”; পিতৃগণ ইহার সেইরূপে অন্থগত আছেন; 
সেই কাঁরণেই তাহার্ধিগকে নিহিত করে, অর্থাৎ পিতা, পিতামহ ও প্রপিতামহ- 
রূপে তাহাদিগকে কুশের উপর স্থাপন করিরা থাকে; অথবা তাহাদের নিমিত্ত 
পিও স্থাপন করিয়া থাকে; পিতৃগণ যেহেতু নিধনের (কুশোপরি স্থাপনের ) 
সহিত সম্বদ্ধ, 'সেই হেতুই তাহার এই সামের “নিধন'ভাজী বলিয়া নিরূপিত 
হন। যেলোঁক উক্ত প্রকারে অবয়বনক্রমে সগ্তভাগে বিভক্ত এই আদিত্যকে 
সপ্তবিধ সামরূপে উপাসন। করেন, তত্তাবপ্রাপ্তিই তাহার ফল হয়, এই অংশটুকু 
শ্রুতিবাক্যের শেষ বা অবশিষ্ট ॥১৩০|৮ 
ইতি দ্বিতীয়াধ্যায়ে নবম খণ্ডের ভাষ্যান্ুবাদ সমাপ্ত ॥৯। 


দ্বিতীয়াধ্যায়ে 
দশম খণ্ড । 

শাঙ্কর-ভাম্যম।- মৃত্যুঃ আরদিত্যঃ, অহোরাত্রা্িকালেন জগতঃ প্রমাপয়ি- 
তৃত্বাং। তন্ত অতিতরণায়েদ্ৎ সামোপাসনমুপ দিহতে__ 

ভাষ্যান্ুবাদ।_দ্িবা রাত্রি প্রভৃতি কাল-পরিমাণ দ্বারা জগতের বিনাশ 
সাধন করে বলিয়। আদিত্যই মৃত্যুত্ববূপ; সেই মৃত্যু অতিক্রমের উদ্দেশে এই 
সামোপাসন! উপদিষ্ট হইতেছে । 

অথ খন্বাআপম্মিতমতিষৃত্যু সপ্তবিধ€ সামোপানীত। হিঙ্কার 
ইতি ত্র্যক্ষরং, প্রস্তাব ইতি ত্র্যক্ষরং তৎনমম্‌ ॥১৩১॥১ 

অথ ( আদিত্য-সামোপাসনাৎ পরৎ ) খলু (নিশ্চয়ে ) আত্ম-সম্মিতৎ ( আত্মন 
সামাবয়বতুল্যতয়! সম্মিতৎ, ব্বসমানাক্ষরযুক্ত মিত্যর্থঃ ), অতিমৃত্যু (মৃত্যুয়বারকং ) 
সপ্তবিধং সাম উপাসীত,_“হিষ্কার, ইতি ত্র্যক্ষরং__(ত্রিভিঃ অন্ষরৈঃ 
যুক্তং ), প্রস্তাব ইতি ত্র্ক্ষরৎ ( হিস্কারপদৎ যথা ত্রিভিঃ অক্ষরৈঃ বর্ৈঃ যুক্তং 
প্রস্তাব-প্মপি তথ| ত্রিভিঃ অন্গরৈঃ যুক্তম্) ইতি হেতোঃ ত্র্যক্ষরং তং 
( হি্কার-প্রস্তাব-ভক্তিদ্বয়ং ) সমং ( সমানাক্ষরভাগিত্বাৎ )॥ 

আদিত্যরূপী সামোপাঁদনার পর মৃত্যুভয়-বারক আত্মসম্মিত অর্থাৎ পরস্পর 
তুল্যাক্ষরযুক্ত সপগ্তবিধ সামের উপাসনা করিবে । এহিষ্কার এই পদটি তিন 
অন্গর-যুক্ত, 'প্রস্তাব পদ্ঘটিও তিন অক্ষর-যুক্ত ; অতএব, হিস্কার ও প্রস্তাব উভয়ে 
সমান ॥ 

শাঙ্কর-তাঘ্তম।_মথ খলু অনস্তরম, আবদিত্যমৃত্যুবিষয়সামোপাসনস্ত ; 
আত্মপন্মিতং স্বাবয়বতুল্যতয়া মিতং, পরমাত্মতুল্যতয়া বা সম্মিতম্‌, অতিমৃত্যু 
মৃত্যুজয়হেতৃত্বাৎ। 


যথা প্রথমেহধ্যায়ে উদ্পীথভক্তি-নামাক্ষরাণি 'উদ্গীথঃ, ইত্যুপাস্তত্বেনোক্তা'নি, 
তথেহ সাম়ঃ সপ্তবিধভক্কি-নামাক্ষরাণি সমাহৃত্য ত্রিতিস্ত্রিভিঃ সমতয়! সামত্বং 
পরিকল্প্য উপান্তত্বেনোচ্যন্তে। তছুপাপনৎ মৃত্যুগোচরাক্ষর-সঙ্ঘ্যাসামান্তেন মৃত্যুৎ 
প্রাপ্য, তদতিরিক্তাক্ষরেণ তন্তাদিত্যন্ত মৃত্যোরতিক্রমণাফৈব সংক্রমণৎ কল্পয়তি। 
অতিমৃত্যু সপগ্ুবিধং সামোপাসীত; মৃত্যুমতিক্রান্তমূ অতিরিজাক্ষরসঙ্যয়েতি 


দশমঃ খণ্ড ] দ্বিতীয়োহধ্যায়ঃ | ১৮১ 


অতিমৃত্যু সাম । তন্ত প্রথমভক্তি-নামাক্ষরাণি হিচ্কার ইতি; এতৎ ত্র্যক্ষরং ভক্বি- 
নাম। প্রস্তাব ইতি চ ভক্তেঃ ত্রক্ষরমেব নাম; তত পূর্ধ্বেণ সমম্‌॥১৩১1১ 

আনন্দগিরিঃ।__-অথ খন্বাত্মসংমিতমিত্যাদেস্তাৎপর্যমাহ-_মৃত্যুরিতি | অনস্তর- 
মিত্যস্তাপেক্ষিতং নিক্ষিপতি-_ আদ্িত্যেতি। স্বশব্দেন সামোচ্যতে, তন্তাবয়বা 
হিংকারাদয়ঃ তন্নামাক্ষরাণাং ত্রিত্বেন ত্রিত্বেন তুল্যতয়া৷ মিতং জ্ঞাতং সামেত্যর্থ:। 
যথা পরমাজ্মাবগমো। মৃত্যোর্ষোক্ষণহেতুঃ, তথেদমুপাসনমগীত্যর্থান্তরমাহ-- 
পরমাজ্সেতি। কীদৃগত্রোপাসনৎ বিবক্ষিতম্? ইত্যপেক্ষায়াং সৃষটান্তমত্তরমাহ__ 
যথেত্যার্দিনা। উদগীথ ইত্যুদগাথভক্তেনণম, তদক্ষরাণীতি যাবৎ । সামত্বৎ তেষাৎ 
নামাক্ষরাণামিত্যধ্যাহাধ্যম্‌। তছুপাসনং তেষামক্ষরাণামা দিত্যৃষ্ট্যোপাসনমিত্যর্থ:। 
মৃত্যুগোচরাক্ষরসংখ্য! একবিংশতিত্বলক্ষণা, সা অস্তি একানেকেঘক্ষরেষু তৎসামান্তেন 
তেঘক্ষরেঘা দিত্যদৃষ্ট্য। মৃত্যুমাদ্দিত্যমিত্যর্থ:। অতিক্রমণার তৎসাধনমুপাসনমিতি 
শেষঃ। অতিমৃত্যু মৃত্যো রত্যয়হেতুত্বাদিতুয/ক্তমেব স্পষ্টয়তি মৃত্যুমিতি । নামাক্ষরাঁণি 
কথ্যন্ত ইতি শেষঃ ॥১৩১।১ 

ভাষ্ান্ুবাদ্দ ।_-অথ অর্থ অনন্তর, অর্থাৎ আদিত্য ও মৃত্াবিষয়ক সামোপাসনার 
পর); আত্ম-সম্মিত অর্থ__ন্বীয় অবয়বের তুল্যপরিমাণ, [যে ছুইটি সাম-ভক্কির 
চিন্তা করিতে হুইবে, তাহাদের অক্ষরসংখ্যা সমান থাক! চাই ] অথবা পরমাত্মারই 
সমান; যেহেতু ইহাই মৃত্যুজয়ের হেতু; এই হেতু অতিমৃত্যু এই সপ্তপ্রকার 
সামের উপাসনা করিবে । অক্ষরগত সংখ্যার আধিক্যনিবন্ধন মৃত্যুকে অতিক্রম 
করিয়াছে, এই কারণে সামকে অতিমৃত্যু” [বলা হয়], * সেই সামের প্রথম 
ভক্তিগত নামের অক্ষর_-“হিষ্কার/, এই ভক্তি নামটি তিন অক্ষর-€ হিং, কা, র) 
যুক্ত; আবার পপ্রস্তাব-ভক্তির নামটিও তিন অক্ষরযুক্ত ; সুতরাং ইহা (প্রস্তাব 
নামটি ) পূর্বের (হিষ্কার নামের ) সমান। 


প্রথম অধ্যায়ে যেরূপ “উদগীথ, শব্ধের উৎ, গী, থ, এই অক্ষরসমূহই 
“উদ্‌্গীথ-রূপে উপাস্ত বলিয়া অভিহিত হইয়াছে; তেমনি এখানেও সামের 
সপ্তপ্রকার ভক্তির (হিৎ, কা, র প্রভৃতি) নামাক্ষরসমূহ একত্র করিয়া! তিন- 
তিন অক্ষরে সমান হয় বলিয়া তাহাদের সামত্ব কল্পনা! করিয়া, এখানে উপাসনা 
অভিহিত হইতেছে । একবিংশতি অক্ষরই মৃত্যুর অধিকারভুক্ত ; ন্ুতরাং 
তদনুসারে সেই ( একবিংশতি ) অক্ষরের উপাসনায়ও মৃত্যু-প্রাপ্তি অবশ্নাবী 
হইয়া থাকে; কেবল সেই অতিরিক্ত একটিমাত্র অক্ষর ছা রাই আদিত্যসংজ্ঞক 





* তাৎপর্য-_সপ্তবিধ সামভক্তির সমস্ত নামই তিন কিংব! দুই অক্ষর হিসাবে গণন1 করিলে 
পরম্পরে সমান হয় ; কেবল একটি মাত্র অক্ষর অধিক থাকে; সেই অতিরিক্ত .অক্ষরটিকেই মৃত্া- 
জয়ের হেতু বলিয়! নির্দেশ করিয়াছেন । 


১৮২ ছান্দোগ্যোপনিষৎ। 


মৃত্যু অতিক্রম করিতে পারা যায়) এই জন্য ইতঃপর তহুপযুক্ত উপাসন পরি- 
কল্পিত হইতেছে * ॥১৩১।১ 


আদিরিতি দ্যক্ষরং প্রতিহার ইতি চতুরক্ষরমূ ; তত ইহৈকং 


ত€ সমম্‌ ॥১৩২।॥২ 

আদিঃ ইতি দ্যক্ষরং ( অক্ষরঘয়যুক্তং ), প্রতিহারঃ ইতি [তু] চতুরক্ষরং 
( বর্ণচতুষ্ট়যুক্তৎ ), ততঃ ( তম্মাৎ প্রতিহার+শব্দাৎ ) একম্‌ (অক্ষরম্‌ ) [আনীয় ] 
ইহ (আদিশব্দে) [দ্বীয়তে, ততশ্চ ] তৎ (আদি-পদ্ং) সমৎ (ক্র্যক্ষরত্বেন 
সমানৎ ভবতি )॥ | 

আদি এই পদটি দুই অক্ষরযুক্ত, আর 'প্রতিহার' পদটি চারি অক্ষরযুক্ত ; এই 
প্রতিহার পদ হইতে একটি অক্ষর লইয়া, আদি পদে সংযোজিত করিলে [তিন 
অক্ষর হয়; সুতরাং তাহা হইলেই ] ইহ! তাহার সমান হইয়া যায় ॥ 


শাঙ্কর-ভাষ্যম।_-আদিরিতি দ্যক্ষরং, অগ্তুবিধস্ত সায়ঃ সঙ্্যাপুরণে ওক্কারঃ 
'আদিঃঃ ইত্যুচ্যতে ৷ প্রতিহ্থার ইতি চত্ুরক্ষরম্‌। তত ইহ একমক্ষরম্‌ অবচ্ছিষ্ঠ 
আগ্ক্ষরয়োঃ প্রক্ষিপ্যতে ; তেন তৎ সমমেব ভবতি ॥১৩২॥২ 


আননগিরি|-_-আছ্ক্ষরয়োঃ আদিভক্তি-নামাক্ষরয়ো্রিতি যাঁবৎ। তেন 
গ্রক্ষেপেণ তৎ আদ্দি-ভক্তিনাম প্রতিহারনায়! তুল্যমেবেত্যর্থঃ ॥১৩২।২ 


ভাষ্যানুবাদ ।-_সংখ্যানুসারে “ওষ্কারই সপ্তুবিধ সামের আদি, এই জন্ত তাহাকে 
আদি” বলা হইয়া থাকে) আদি” এইটি দুই অক্ষরযুক্ত; আর 'প্রতিহার, পদটি 
চারি অক্ষরযুক্ত ; সেই হেতু এই “প্রতিহার পদ হইতে একটি অক্ষরকে পৃথক্‌ 
করিয়া 'আদি'র অক্ষরদ্বরমধ্যে গ্রক্ষেপ করা হয়, তাহাতে উহ্ারা উভয়েই (তিন 
অক্ষরযুক্ত হওয়ীয় ) সমান হয় ॥১৩২॥২ 


উদগাথ ইতি ত্র্যক্ষরমুপদ্রব ইতি চতুর্ক্ষরং; ব্রিভিস্ত্রিভিঃ 
সমং ভবত্যক্ষরমতিশিষ্যতে, ত্র্যক্ষরং তৎসমম্‌ ॥১৩৩।৩ 


উদ্গীথ ইতি রা উপদ্রব ইতি চতুরক্ষরম্;) [স্থতরাৎ] ভ্রিভিঃ ভ্রিভিঃ 
( উৎগী-থকাররূপৈঃ উ-পদদ্র-ব-রূপৈশ্চ অঙ্গরৈঃ ) সমৎ ( তুল্যাক্ষরং ) ভবতি, অক্ষরম্‌ 
( একো বর্ণ-__বকারঃ) অতিশিষ্যতে (অতিরিচ্যতে ); [অতঃ] ত্র্যক্ষরং তং 
( পদ্দ্বয় ) সমম্‌ [ এব ] [নতু বিষমম্] | 


* ত্বাৎপ্য-_সপ্তবিধ সামভক্তির সাতটি নামে মোট ২২টি অক্ষর আছে; তন্মধো তিন 
তিনটি করিয়। একুশটি অক্ষর পরস্পর সমান হইলে, কেবল একটি মাত্র অক্ষর অবশিষ্ট থাকিল ; 
সেই অক্ষরটির উপ'সন! দ্বারাই মৃত্যুভয় অতিক্রম করা যায়, কিন্তু অপর একুশটির উপাঁসনায় 
অতিত্রম কর! যায় ন!। 


দশমঃ খণ্ডঃ ] দিতীয়োহ্ধ্যায়ঃ | ১৮৩ 


'উদ্গীথ' এই পদটি তিন অক্ষরযুক্ত, আর “উপদ্রব” এই পদটি চারি অক্ষরযুক্ত, 
ইহারা তিন তিন অক্ষরে সমান হয়, কিন্তু একটিমাত্র অক্ষর ( ব অক্ষরটি) অতিরিক্ত 
থাকে; তিন অক্ষরযুক্ত অপর অংশগুলি সমান ॥ 

, শান্কর-ভাষ্যম্‌।-__উদ্গীথ ইতি ত্র্যক্ষরম্‌ উপদ্রব ইতি চতুরক্ষরং, ত্রিভিঃ 
ত্রিভিঃ সমং ভবতি। অক্ষরমতিশিষ্যতে অতিরিচ্যতে। তেন বৈষম্যে প্রাপ্তে 
সায়ঃ সমত্বকরণায়াহ__-তর্দেকমপি সদ্‌ অক্ষরমিতি ত্র্যক্ষরমেব ভবতি; অতঃ তৎ 
সমম্‌ ॥১৩৩1৩ 

আনন্দগিরিঃ 1১৩৩৩ 

ভাম্যানুবাদ ।_-উদ্‌গীথ” এইটি তিন অক্ষরযুক্ত, আর “উপদ্রব” পদটি চারি 
অক্ষরযুক্ত ; তিন তিন অক্ষরে উহারা সমান; একটিমাত্র (“ব”কার ) অতিরিক্ত 
ব। অধিক থাকে । এই জন্ত বৈষম্য-প্রাপ্তির সম্ভাবনায় সামের সমত্ব ধর্ম সম্পাদনের 
জন্য বলিতেছেন__-উহ! একটি মাত্র অক্ষর হইলেও প্ররুতপক্ষে উহা ত্র্যক্ষরই 
বটে ; অতএব তাহা সমাঁনই বটে ॥১৩৩]৩ 

নিধনমিতি ত্র্যক্ষরং তৎসমমেব ভবতি, তানি হ বা এতানি 

দ্বাবিশতিরক্ষরাণি ॥১৩৪॥৪ 

নিধনম্‌ ইতি [ প্ৎ ] ত্রযক্ষরম; তত ( নিধনং) সমম্‌ (ত্র্ক্ষরত্বেন অন্টেষাং 


সামপদ্ানাৎ সমানম্) এব *ভবতি। তানি এতানি, হু বৈ (ইত্যনর্থকৌ 
নিপাত ) দ্বাবিংশতিঃ অক্ষরাণি [ ভবস্তি ]॥ 


নিধন এই পদটি তিন অক্ষরবিশিষ্ট; সুতরাৎ ইহা! সমানই বটে। সেই এই 
সামাক্ষরসমূহ ( মোট সংখ্যায় ) দ্বাবিংশ্রতি ॥ 


শাঙ্কর-ভাষ্যম্‌।__-নিধনমিতি ব্র্যক্ষরং, তৎ সমমেব ভবতি, এবং ত্্যক্ষর- 
সমতয়। সামত্বং সম্পাগ্ভ ষথাপ্রাপ্তান্তেব অক্ষরাঁণি সঙ্যায়ন্তে তানি হ বা এতানি 
সপ্তভক্তিনামাক্ষরাণি দ্বাবিংশতিঃ ॥১৩৪॥৪ 


আনন্দগিরিঃ।-_নন্ু যথোক্তয়! রীত্যা চতুবিংশত্যক্ষরাণি, তৎ কথং তানি হ বা 
এতানি দ্বাবিংশতিরক্ষরাণীতি? তত্রাছ__এবমিতি ॥১৩১]৪ 


ভাষ্যান্ুবাদ।_-নিধন+ এই পদটি তিন অক্ষরযুক্ত; সুতরাং ইহা! সমানই 
বটে (অন্তান্ত তিন অক্ষরযুক্ত পদের সমান )। এইরূপে তিন অক্ষরে সমান 
হওয়ায় এ পদের সমত্ব সমর্থন করিয়া উপস্থিত অক্ষরসমূহের পরিগণন! করা 
হইতেছে-_ সেই এই সপ্তভক্তি সামের অক্ষরসমূহ দ্বাবিংশতি-সংখ্যক, অর্থাৎ 
সংখ্যায় বাইশটি ॥১৩৪॥৪ 


১৮৪ ছান্দোগ্যোপনিষৎ। 


একবিুশত্যাদিত্যমাপ্রোত্যেকবিতুশো বা ইতোইহসাবাদিত্যে। 

দ্বাবিতশেন পরমাদিত্যাজ্জয়তি তন্নাকং তদ্বিশোকমূ ॥১৩৫।৫ 

একবিংশত্যা [ অক্ষবৈঃ ] আদিত্যম্‌ (মৃত্যুকূপম) আপ্রোতি; বৈ (যতঃ), 
অসৌ আদিত্য; ইতঃ (অন্মাৎ লোকাৎ দ্বাদশমাস-পঞ্চতু-ত্রিলোকাপেক্ষয়। ) 
একবিংশঃ ( একবিংশতিসংখ্যকঃ ); দ্বাবিংশেন ( অতিরিক্তেন অক্ষরেণ ) 
আদিত্যাৎ পরং ( স্থানৎ ) জয়তি ; তৎ (স্থানং ) নাকং ( স্থময়ং ) তচ্চ বিশোকং 
( সর্শোকবিরহিতম্‌ )॥ 

উক্ত একুশটি অক্ষর দ্বার মৃত্যুরূপী আদিত্যকে প্রাপ্ত হইয়া থাকে; কেননা, 
উক্ত আদিত্য এই লোক অপেক্ষা গণনা করিলে একবিংশতি হইয়া থাকে। 
আর অতিরিক্ত দ্বাবিংশ অক্গরটি দ্বার আদিত্যেরও অতীত লোককে জয় 
করিয়া থাকে ; সেই স্থানই নাক_ সেই স্থানই বিশোক অর্থাৎ সর্ববিধ শোক- 
ছঃখরহিত আনন্দময় ॥ 

শাঙ্কর-ভাষ্মম্‌।__তত্রৈকবিংশত্যক্ষরসঞ্ঘয়া আদিত্যম আপ্রোতি মৃত্যুম্‌। 
যম্মাৎ একবিংশ ইতোইম্মাৎ লোকাৎ অসাবাদিত্যঃ সঙ্ঘায়!। দ্বাদশ মাসাঃ 
পঞ্চন্বঃ ত্রর ইমে লোকাঃ, অসাবাদিত্য একবিংশঃ ইতি শ্রুতেঃ; অতিশিষ্টেন 
দ্বাবিংশেন অক্ষরেণ পরং মৃত্যোরাদিত্যাৎ জয়তি আপ্রোতীত্যর্থঃ। যচ্চ 
তদ্বাদিত্যাৎ্থ পরম্) কিং তত? নাকম্‌ কমিতি সুখং, তশ্ত প্রতিষেধোইকং 
তৎ ন ভবতীতি নাকম্‌, কমেবেত্যর্থঃ অমৃত্যুবিষয়ত্বাংৎ। বিশোকং চ তং 
বিগতশোকৎ মানসহ্ঃখ-রহিতমিত্যর্থঃ,-তৎ আপ্লোতীতি ॥১৩৫)।৫ 


আনন্দগিরিঃ।__আদিত্যন্ত অন্মাল্লোকাদেকবিংশত্বে শ্রত্যন্তরং প্রমাণয়তি_ 
দ্বাদশেতি। হেমস্তশিশিরাবেকীকৃত্য পঞ্চর্ব ইত্যুক্তম। আদিত্যন্তাহোরাত্রাভ্যাং 
পৌনংপুস্থেন মৃত্যুহেতুত্বমম্মিন লোকে দৃশ্ততে। তদদয়ং লোকঃ মৃত্যুবিষয়ত্বা 
ঃখাতুকঃ, তদভাবাদ্‌ ব্রহ্মলোকঃ সুখাত্মক ইতি মত্বাহ-_সৃত্যুবিষয়ত্বাদিতি ॥১৩৫॥৫ 


ভাষ্যান্থবাদ।__তন্সধ্যে একবিংশতিসংখ্যক অক্ষর দ্বারা মৃত্যারূপী আদিত্যকে 
প্রাপ্ত হয়; কারণ, এ আদিত্য এই লোক হইতে গণনা করিলে সংখ্যায় নিশ্চয়ই 
একবিংশরতি হয়; বেহেতু শ্রুতি আছে যে, 'দাদশ মাস, পঞ্চ খতু, এই ত্রিলোক 
[ ইহার। মিলিতভাবে বিংশ্রতি, আর ] এই আদিত্যই তাহাদের একবিংশ্রতি__» 
ইতি। একবিংশতির অধিক-_দ্বাবিংশ অক্ষর দ্বারা মৃত্যুকূপী আদিত্যেরও পরবর্তী 
স্থানকে জয় করে, অর্থাৎ প্রাপ্ত হইয়া থাকে । আদিত্যের পরবর্তী যে স্থান, 
তাহা কি? [উত্তর]_নাক' ; ক অর্থ__ন্থখ) তাহার অভাব-_'অক”, যাহা 
'অক' হয় না, তাহা 'নাক*, অর্থাৎ তাহ! মৃত্যুর অবিষয় বলিয়া কেবলই ক-_ 


'্বশমঃ খণ্ড ] ছিতীয়োহধ্যায়ঃ। ১৮৫ 


স্থথম্বরপ। আর তাহা বিশোক-_বিগতশোক ; অর্থাৎ মানসিক হুঃখরহিতও 
বটে; এবংবিধ সেই স্থানকে প্রাপ্ত হয় ॥১৩৫।৫ 
আগ্োতি হাদিত্যস্ত জয়ং পরো হাস্তাদিত্যজয়াজ্জয়ো ভবতি, 
য এতদেবং বিদ্বানাত্মসম্মিতমতিযৃত্যু সপ্তবিধশ সামোপাস্তে 
সামোপাস্তে ॥১৩৬৬ 
ইতি দ্বিতীয়াধ্যায়ন্ত দশমঃ খণ্ডঃ ॥১০| 
[ উক্তমেবার্থৎ, সংক্ষিপ্যাহই__“আগ্লোতি” উত্যাদিনা)। আদঘিত্যন্ত জয়ম্‌ 
[ অনু-_লক্ষটীকৃত্য ] আপ্লোতি [তৎ স্থানমিত্যর্থঃ]। [কিঞ্চ,] যঃ (জনঃ) 
এতৎ (ক্তৎ সাম) এবং ( যথোক্তপ্রকারেণ ) বিদ্বান (জানন্‌ সন) আত্মসন্মিতম্‌ 
( আত্মতুল্যম্‌ ) অতিমৃত্যু সপগ্ডবিধং সাম উপাস্তে, অস্ত ( এবংবিদঃ) হু আদিত্য- 
জয়াৎ পরঃ ( উত্তম) জয়ঃ ভবতি। দ্বিরুত্তিঃ সপ্ুবিধ-সামোপাসনসমাপ্ত্যর্থ] ॥ 
পুর্ববোক্ত বিষয়ই সংক্ষেপে বলিতেছেন__ আদিত্য জয়ের পর [সেই বিশোক 
স্থান ] প্রাপ্ত হয়, বিশেষতঃ, যে লোক ইহা এইবপে অবগত হইয়া, আত্মতুল্য 
ও মৃত্যুর অগোচর সপ্তবিধ সামের উপাসন। করে, তাহার আদিত্য জয় অপেক্ষাও 
উত্তম স্থান জয় হয়। অপ্ুবিধ সামোপাসনার গ্রসঙ্গসমাপ্তি সূচনার জন্ত 
“সামোপাস্তে* কথার দ্বিরুক্তি হইয়াছে ॥ 
ইতি দ্বিতীয়াধ্যায়ে দশম খণ্ড ॥১৩। 
শান্কর-ভাষ্যম্‌।__উতক্তশ্তৈব পিতডিতার্থমাহ__একবিংশ তিসঙ্ঘযরা আদিত্যন্ত 
জয়ম্‌ অনু) (* )পরো হ, অন্ত এবংবিদঃ আদিতাজরাৎ মৃত্যুগোচরাৎ পরে! 
জয়ো ভবতি, দ্বাবিংশত্যক্ষরসঙ্ঘয়েত্যর্থঃ। য এতদেবং বিদ্বানিত্যাদি উক্তার্থম্‌) 
তন্তৈ 5 যথোক্তৎ ফলমিতি। দ্বিরভ্যাঁসঃ সাপ্তবিধ্য-সমাপ্ত্যর্থ; ॥১৩৩৬ 
ইতি দ্বিতীয়াধ্যায়ে দশমখণ্ডভায্যুম্‌ ॥১০। 
আনন্দগিরিঃ।__পুর্বেণোত্তরস্ত পৌনকুক্ত্যমাশঙ্ক্যাহ-_উক্তপ্তৈবেতি | ব্যাখ্যা- 
তশ্তৈব গ্রস্থস্ত সমুদ্ায়ার্থঃ সংক্ষিপ্য বুদ্ধিসৌকর্য্যার্থমনস্তরগ্রস্থেনোচযতে ॥ তন্ন পৌন- 
রুক্ত্যমিত্যর্থ:। জয়ম্‌ অনু পরো জয়ো ভবতীতি সমন্বন্ধঃ। পরো হান্তেত্যুপাত্তং 
বাক্যং ব্যাকরোতি--এবংবিধ ইতি । ফলমিতি শেষ ইতি যাবৎ। সাপ্তবিধ্যং 
সপ্ডবিধত্বৎ, তদ্ুপেতসামোপাসনন্ত সমাপ্ত্যর্ধোহভ্যাস ইত্যর্থঃ ॥১৩৬।৬ 
ভাস্যান্থবাদ।-_ পূর্বোক্ত শ্রুতিরই সংক্ষিপ্তার্থ বলিতেছেন__-একবিংশতি 
সংখ্য। দ্বার আদিত্য জয়কে লক্ষ্য করিয়া [প্রাপ্ত হয়,] ইহার যথোক্তপ্রকার 
বিদ্বানের দ্বাবিংশতি অক্ষর সংখ্যা দ্বারা মৃত্যুর অধিকৃত আদিত্য য়াপেক্ষাও 
উৎরষ্ট জয় হইয়া থাকে। “যিনি ইহা এইরূপ জানিয়া” ইত্যাদির অর্থ পূর্বেই 
উক্ত হইয়াছে; ইহাই উক্ত প্রকার উপাসনার ফল। অগ্ুবিধ সামোপাসন! 
সমাপ্তির জন্য [ “সামোপান্তে” কথার ] দ্বিরুক্কি হইয়াছে ॥১৩৬৬ 
ইতি দ্বিতীয় অধ্যায়ের দশম খণ্ডের ভাষ্যান্ুবাদ ॥১০| 
« 'জয়মপ্রোতি' ইতি কচিৎ পাঠঃ । 


দ্বিতীয়াধ্যায়ে 
একাদশ খণ্ড । 


মনো হিষ্কারো বাক্গ্রস্তাবশ্চক্ষুরুদগীথ শ্রোত্রং প্রতিহারঃ 
প্রাণে নিধনম্‌ ; এতদগায়ত্রং প্রাণেষু প্রোতম্‌ ॥১৩৭॥১ 


[ ইদানীৎ নামনির্দেশপুর্ববকৎ পৃথক পৃথক সামোপাসনপ্রকারান্‌ বক্তমুপ- 
ক্রমতে “মন+” ইত্যাদি | ]মনঃ (চিত্ত) হিচ্কারঃ; বাক (বাগিক্ডরিয়ৎ) প্রস্তাব: ; 
চক্ষুঃ উদগাথঃ; শ্রোত্রং প্রতিহারঃ; প্রাণঃ (পঞ্চবুত্তিকঃ) নিধনম্; এতৎ 
( যথোক্তৎ ) গায়ত্রৎ (গায়ন্রসংজ্ঞকম্‌ উপাসনৎ) প্রাণেষু প্রোতম্‌ ( অনুম্থযতম্‌; 
প্রাণাধীনত্বাৎ গায়ত্র্য! ইতি ভাবঃ )। 

এখন গারত্রা্দি নাম নির্দেশপূর্বক মামভক্তির উপাসনা প্রণালী কথিত হইতেছে 
_মনই হিষ্কারম্বরূপ; তাহার পর বাগিক্দ্রিয়ই প্রস্তাবস্বপ ; চক্ষুরিন্দ্রিয়ই উত্ব্গীথ- 
স্বরূপ; শ্রোত্রই প্রতিহার এবং পঞ্চবৃত্তি বায়ুবপী প্রাণ নিধনস্বরূপ; এই 'গায়ত্র- 
নামক উপাসনা প্রাণবিষয়েই নিয়তসম্বদ্ধ ॥ 

শাঙ্কর-ভাষ্যম্‌।-_বিন! নামগ্রহণৎ পঞ্চবিধস্ত সপ্তবিধস্ত চ সাম উপাসনমুক্তম্‌। 
অথেদ্বানীৎ গায়ত্রাদি-নামগ্রহণপুর্ববকৎ বিশিষ্টফলানি সামোপাসনাস্তরাণুমচ্যন্তে। 
যথাক্রমৎ গায়ত্রার্ঘ'নাৎ কর্মণি প্রয়োগঃ, তখৈব মনো হিহ্কারঃ, মনসঃ সর্ববকরণ- 
প্রবন্তীনাৎ প্রাথম্যাৎ। ততবানন্তর্যযাৎ বাক্‌ প্রস্তাবঃ) চক্ষুঃ উদ্দগীথঃ, শ্লৈষ্ঠ্যাৎ। 
শ্রোত্রং প্রতিহারঃ, প্রতিহতত্বাৎ। প্রাণে নিধনং, যথোক্তানাৎ প্রাণে নিধনাৎ 
্বাপকালে। এত গায়ত্রং সাম প্রাণে প্রোতম্; গায়ত্রাঃ প্রাণসংস্তত- 
ত্বাৎ ॥১৩৭|॥১ 

আনন্দগিবিঃ।__নন্ধু পঞ্চবিধন্ত সপ্তবিধস্ত চ সায়ে ধ্যানৎ ব্যাখ্যাতম্‌। তথা চ 
জ্ঞাতবিষয়ে বক্তব্যাভাবাদলমনস্তরগ্রন্থেন, ইত্যাশঙ্ক্য পুর্যোত্তরগ্রন্থয়োরর্থভেদমাহ-_ 
বিনেত্যাদিন1। গায়ত্রৎ রথন্তরমিত্যা্দি-নামগ্রহণেন বিশিষ্টানি বিশি্ফলানি 
চেত্যর্থঃ। কথণ পুবর্বক্ষ্যমাণেষু উপাসনেষু নির্দেশক্রমসিদ্ধিঃ তত্রাহ__যথাক্রম- 
মিতি। যাদৃশং ক্রমমাশ্রিত্য তেষাং কর্ণি প্রয়োগঃ কম্মিণামি্ঃ তেনৈব ক্রমেণ 
তছুপাসনোক্তিরিত্যর্থঃ। তত্রাপ্রাণত্ত ক্রিয়াজ্ঞানয়োরসম্তবাৎ প্রাণন্ত প্রধানত্বাৎ 
তত্বষ্ট্যা। গায়ত্রোপান্তিমাদৌ দর্শয়তি__মনো হিৎকার ইত্যার্দিনা। গ্রাণমেব 
বাগপ্যেতীত্যাদিশ্রত্যা স্বাপকালে প্রাণে বাগাদ্দীনাৎ নিধনমবধেয়ম। প্রোতং 
প্রগতৎ প্রতিষ্ঠিতমিতি যাঁবৎ। গায়ন্রন্ত প্রাণেষু প্রতিষ্ঠিতত্বে হেতুমাহ-_গায়ত্রযা। 
ইতি। প্রাণে! বৈ গায়নত্রীতি হি শ্রুতিঃ॥১৩৭॥১ 


এএকাদশঃ থণ্ডঃ ] ছ্বিতীয়োহ্ধ্যায়ঃ। ১৮৭ 


ভাত্যান্বাদ ।__[ উপাসনায় ] নামোল্লেখ ব্যতিরেকেই ইতঃপূর্বব পঞ্চবিধ ও 
অপ্তবিধ সামের উপাসনা] উক্ত হুইয়াছে। তাহার পর এখন গায়ত্র প্রতৃতি 
নামোল্লেখপুর্বক বিশিষ্ট ফলপ্র্ অপরাপর সামোপাসনা কথিত হইতেছে__ 

যেরূপ ক্রমানুসারে প্রসিদ্ধ গায়ত্রাদিসামের কন্ধানুষ্ঠানে প্রয়োগ হুইয়! থাকে, 
সেইরূপ ক্রমানুসারে মনই ছিংকার ; কেননা, মনই সমস্ত ইন্জ্িয়ব্যাপারে প্রথম, 

» প্রয়োগমধ্যে হিংকারও প্রথম ; তৎপরবপ্তিত্ব নিবন্ধন বাগিন্দরিয়ই প্রস্তাব; শ্রেষ্ঠত্ব 
বশতঃ চক্ষুই উদ্‌গীথ; বিষয় হইতে প্রত্যাহৃত হয় বলিয়! শ্রোত্রই প্রতিহার; প্রাণই 
নিধন; কারণ, সুযুপ্তিসময়ে প্রাগুক্ত সমস্ত ইন্দিয়ই প্রাণে বিলীন হইয়া থাকে। 
গায়ত্রীকে প্রাণরূপে স্তব কর! হয় ; এই জন্ঠ এই গায়ত্রনামক সাম প্রাণেতে প্রোত, 
অর্থাৎ সর্বতোভাবে প্রাণ-প্রতিষ্ঠিত ॥১৩৭|১ 


সঘ ণ" এবমেতদগায়ত্রং প্রাণেষু প্রোতং বেদ, প্রাণী ভবতি, 
সর্ববমায়ুরেতি জ্যোগ্জীবতি মহান্‌ প্রজয়! পশুভির্ভবতি মহান্‌ 
কীত্ত্য। ; মহামনা? স্তাৎ ; তদ্ব্রতম্‌ ॥১৩৮॥২ 
ইতি দ্বিতীয়াধ্যায়স্ত একাদশঃ খণ্ডঃ ॥২॥ 


[ গায়ত্র-সামোপাসনায়াঃ ফলমাহ-_“সঃ যঃ৮ ইত্যার্দিনা |] সঃ ষঃ (কশ্চিৎ) 
এতৎ ( যথোক্তৎ ) গায়ত্রং ( তদ্াখ্যং সাম ) এবং যথোক্তেন প্রকারেণ প্রাণেষু 
প্রোতং (প্রতিষ্ঠিত ) বেদ (জানাতি ),[ সঃ বিদ্বান] প্রাণী (অবিকলেন্দিয়ঃ ) 
ভবতি ? সর্বম্‌ আয়ুঃ ( বর্ষশতম্‌) এতি (প্রাপ্নোতি ); জ্যোক্‌ (তেজন্বী সন্) 
জীবতি; প্রজয়। (সন্তত্য1) পণ্ডভিঃ (গবাদ্ধিভিঃ) [অপি] মহান্‌ (শ্রেষ্টঃ) 
ভবতি; কীত্ত্যা (যশসা চ) মহান্‌ ভবতি। মহামনাঃ (উদারচিত্তঃ ) স্তাৎ 
( ভবে); [গায়ত্রোপাসকম্ত ] এতৎ (মহামনস্তবং ব্রতং ) (নিয়ম-বিশেষঃ )| 

যেকোন লোক কথিত প্রকারে এই গায়ন্রসংজ্ঞক সামকে প্রাণে প্রতিষ্ঠিত 

* তাৎপর্যা--কোন কাধ্য করিতে হইলে প্রথমেই তদ্ধিষয়ে মনে মনে সংকল্প হয়; পশ্চাৎ 
তছিষয়ে ইন্রিয়ের প্রবৃত্তি হয়; এই জন্য মনকে ইন্দরিয়-বৃত্তির 'অগ্রবর্তা" বলা হইয়াছে। বিশেষতঃ 
অন্য শ্রুতি বলিয়াছেন, “মনসা সংকল্লপয়তি, বাচা অভিলপতি, কর্মণা চোপপাদয়তি” । অর্থাৎ 
প্রথমে মনে মনে সংকল্পন1 ( কর্তব্যচিন্ত! ) করে, তাহার পর বাক্য দ্বারা তাহা ব্যক্ত করে, পশ্চাৎ 
কর্ম বা! অনুষ্ঠান দ্বারা তাহা নিম্পাদিত করে । এতদনুসারে জানা! যায় যে, বাগ্ব্যাপারের পূর্েই 
মনোব্যাপার হইয়া থাকে ; গুতরাং বাগিক্র্িয়ে মনের আনন্র্য রহিয়াছে। এই আনন্ত্যরূপ 


রেই প্রস্তাবকে বাক্‌ বল! হইয়াছে ॥ 
1 স এব মেতদ্গায়ত্রম--ইতি বা পাঠঃ। 


১৮৮ ছান্দোগ্যোপনিষৎ। 


জানেন; তিনি পটুতর ইন্রিয়-সম্পন্ন হন; সম্পূর্ণ আফু (একশত বংসর) প্রাপ্ত 
হন) গ্রশ্ত জীবন লাভ করেন সন্তান ও পণ্ত দ্বার! মহান্‌ (বড়) হন এবং 
কীর্তি দ্বারাও মহান্‌ হন, [ গায়ত্রোপাসককে ] মহ্ামনা অর্থাৎ উদ্দারহৃদয় হইতে 
হইবে, ইহাই তাহার ব্রত অর্থাৎ গ্রতিগাল্য নিয়ম | 
ইতি দ্বিতীয়াধ্যায়ে একাদশ: থওঃ॥১১। 
শাঞ্কর-ভাযুম্‌।__স যঃ এবমেতদ্‌ গায়ত্রং গ্রাণেষু প্রোতং বেদ) প্রাণী ভবতি। 
অবিকলকরণো। ভবতীত্যেতৎ। অর্বম্‌ আযুবেতি, 'শতং বর্ষাণি সর্বমাযু 
ুরুষন্' ইতি এতে: জ্যোক্‌ উদ্জলঃ সন্‌ জীবতি। মহান্‌ ভবতি প্রজাদিভিঃ। 
মহাংশ্চ কীর্যা। গায়ন্রোপাসকন্ত এতদ্‌ ব্রত ভবতি, যত মহামনাঃ অক্ষুদরচিত্তঃ 
্তাদদিত্যর্থ; |১৩৮|২ 
ইতি দ্বিতীয়াধযায়ন্ত একাদশখগুভায্ম্॥১১ 


আনন্দগিরিঃ।-_অবিদুযোইপি প্রাণিতবসিদ্ধেঃ নেদং বিষ্ভাফলমিত্যাশঙ্ক্যাহ__ 
অবিকলেতি। কথৎ পুনঃ নানাজনীনৎ সর্বযাযুরেকো ধযাতা গন্তমলমিত্যানস্ক্যাহ 
_শতমিতি। শতাযুবৈ পুরুষ ইতি শ্রতেরিত্চাতে। জ্যোক্শৰে! নিগাতঃ 
স চোজ্জ্নার্থঃ; উজ্জপঃ স্বপরোপকারসমর্থ ইতি যাবৎ ॥১৩৮২ 


ইতি দ্বিতীয়াধ্যায়স্তৈকাদশঃ খণ্ঁঃ॥১১। 

ভাষ্যানুবাদ্।-সেই যে কোন লোক এই গায়ন্রকে উক্ত প্রকারে প্রাণে 
প্রতিষ্ঠিত জানেন; [তিনি] গ্রাণী হন অর্থাৎ ইন্দ্রিযবৈকল্য রহিত হন; সমগ্র 
আরুং প্রাপ্ত হন? যেহেতু শ্রুতিতে আছে, “শত বর্ষই পুরুষের সম্পূর্ণ আয়ু 
[ অতএব 'লমগ্র আযু* পদে শতবর্ষ জীবন অর্থ বুঝিতে হইবে ]| আস্তানার 
দ্বারা মহাণ্‌ হন, এবং কীন্তি দ্বারাও মহান হন। গায়ত্রোপামকের ইহাই ব্রত যে, 
তিনি মহামনা হইবেন, অর্থাৎ কষুদ্রানতঃকরণ হইবেন না 0১৩৮২ 

ইতি দ্বিতীয়াধ্যায়ের একাদশ থণ্ডের ভাষ্ান্তবাদ ॥১১ 


দ্বিতীয়াধ্যায়ে 
দ্বাদশ? খণ্ড । 
অভিমন্থতি স হিস্কারো ধুমে! জায়তে সর প্রস্তাবো জ্বলতি স 


উদৃগীখোহঙ্গার৷ ভবন্তি স প্রতিহার উপশাম্যতি তনিধনং 


সংশাম্যতি তন্নিধনমেতদ্‌ রথন্তরমগ্ৌ প্রোতম্‌ ॥১৩৯॥১ 

[ পটুতরেন্জরিয়শালিনো হি মন্থনকর্তৃত্বং জন্তবতি, অতঃ প্রাণদৃষ্ট্যনস্তরৎ 
ন্থনা দিদৃষ্টেরুপক্রমঃ | )-_অভিমন্থতি ( অগ্ন্যৎপাদ নার্থং যৎ কাষ্টৎ ঘর্ষতি ), সঃ 
( তৎ মন্থনৎ ) হিৎকারঃ, [ যত] ধৃমঃ জায়তে ( উৎপছ্ভতে ) সঃ প্রস্তাবঃ; [যৎ] 
জলতি, সঃ উদগীথঃ; [যৎ] অঙ্গারাঃ ভবস্তি, সঃ প্রতিহার; [যত] উপশাম্যতি 
(ক্ষীণতেজাঃ ভবতি ), তৎ নিধনম [যত] সংশাম্যতি, (সম্যক নির্ধাতি ), 
তৎ[অপি] নিধনম। এতৎ (বখোক্তৎ) রথস্তরম্‌ [সাম] অগ্সৌ প্রোতম্‌ 
( অগ্নিপ্রতিষ্ঠিতম্‌ )। 

[ বাহার প্রাণ বা ইন্জ্রিরসমূহ সবল, সেই লোকই অগ্রিমন্থনে সমর্থ হয়; এই 
জন্য প্রাণোপাসনার পর মন্থনাদি দৃষ্টির বিধান । ]_[ অগ্নি উৎপাদনার্থ কাষ্ঠে যে,] 
মন্থন করে, তাহাই হিষ্কার ; [ তাহা হইতে যে, ] ধৃম জন্মে, তাহাই প্রস্তাব; 
[ আর যে, অগ্নি ] জলে, তাহাই উদ্গীথ; [ তাহাতে যে, ] অঙ্গারসমূহ হয়, তাহাই 
প্রতিহার; [অগ্নি যে,] উপশান্ত বা ক্ষীণতা প্রাপ্ত হয়, তাহাই নিধন আর যে 
সম্যক্‌ নির্বাপিত হয়, তাহাও নিধন ; এই রথস্তর সামটি অগ্থিতে প্রোত [ অর্থাৎ 
প্রতিষ্ঠিত আছে ]। 


শাঙ্কর-ভাষ্যম্‌।__অভিমন্থৃতি স হিষ্কারঃ, প্রাথম্যাৎ। অগ্রেধ্মো জায়তে, স 
প্রস্তাবঃ; আনন্ত্য্যাৎ। জবলতি, স উদ্গীথঃ; হবিঃসন্বন্ধাৎ শৈষ্ঠ্য, জলনস্ত | অঙ্গার! 
ভবন্তি, স প্রতিহারঃ, অঙ্গারাণাং প্রতিহৃতত্বাৎ। উপশমঃ সাবশেষত্বাদগ্নেঃ; 
সংশমে! নিঃশেষোপশম$) সমাপ্ডিসামান্তাৎ নিধনম্। এতৎ রথভ্তরম্‌ অগ্লৌ প্রোতম্‌ 
মন্থনে হি অগ্নিগীরতে ॥১৩৯॥১ 


আনন্দগিরিঃ।-_সঃগ্রপ্রাণবতো৷ মন্থনকর্তৃত্বসম্তবাৎ প্রাণদুষ্ট্যনস্তরং মন্থনাদি- 
দৃষ্টিমবতারয়তি__অভিমস্থৃতীত্যাদ্দিনা। উপশমঃ সংশমশ্চেত্যর্থভেদাভাবাৎ পুনরুক্তি- 
মাশঙ্ক্য সাবশেষ-নিরবশেষত্বাভ্যাৎ বিশেষমাহ--উপশম ইতি। কথং পুনঃ 
রৎস্তরসায়োহগ্ৌ প্রতিষ্ঠিতত্বম। নহি তত্র কিঞ্চন্লিমিত্তমুপলভ্যতে, অত আহ-_ 
মন্থনে হীতি। মন্থনং নিমিতীকৃত্য অগ্নেরুৎপত্তৌ রথন্তরসায়ে! গীয়মানত্বদর্শনাদগ্ো 
তশ্ত প্রতিঠিতত্বসিদ্ধিরিত্যর্থঃ ॥১৩৯॥১ 


১৯০ ছান্দোগ্যোপনিষৎ। 


ভাষ্মানুবাদ।_ লোকে অগ্নযৎপাদনার্থ কা্ঠেতে যে] মন্থন করে, 
প্রাথমিকত্ব নিবন্ধন তাহাই হিষ্কার; অগ্নি হইতে যে ধুম জন্মে, তাহাই প্রস্তাব, 
কারণ, [উভয়ই ] অনস্তরভাবী; তাহার পর ষে প্রজলিত হয়, তাহাই 
উদ্গীথ; কারণ, হুবির (দেবতার উদ্দেশে প্রছেয় ঘৃতাদির ) সহিত সম্বন্- 
নিবন্ধন এখানে অগ্নিরই শ্রেষ্ঠত্ব । আর যে, অঙ্গারসমূহ হয়, তাহাই প্রতিহার; 
কারণ, [ অঙ্গারসমূহ পুনশ্চ ] সংগ্রহ করিয়া রাখা হয়। উপশম অর্থ__অগ্রির) 
সাবশেষ ভাব অর্থাৎ কিঞ্চিং অবশিষ্ট থাকা, আর সংশম অর্থ-_একেবারে' 
নিঃশেষ হওয়:) জমাপ্রিধর্খের সাদৃণ্ঠ থাকায় [এ উভয়ই ] নিধনন্বরূপ। এই 
'রথস্তর” আম অগ্নিতে প্রতিষ্ঠিত; কারণ মন্থনকার্যে অগ্িরই স্তৃতিগান করা 
হইয়] থাকে ॥১৩৯|১ 


সয এবমেতদ্‌ রথন্তরমগ্রৌ প্রোতং বেদ, ব্রহ্ষবর্চস্তন্নাদো 
তবতি দর্ধবমায়ূরেতি জ্যোগ্জীবতি মহান্‌ প্রজয়া পশুভির্ভবতি 


মহান্‌ কীর্ভ্া) ন প্রত্যউগ্িমাচামেনন নিষ্টীবেৎ;) তদ্‌ 
এতম্‌ ॥১৪০॥২ 
ইতি দ্বিতীয়াধ্যায়ন্ত দ্বাদ্রশঃ খণ্ড ॥১২॥ 

সঃ যঃ ( কম্চিং ) এতৎ (যথোক্তং ) রথন্তুরৎ (সাম) অগ্সৌ প্রোতৎ বেদ 
(জানাতি); [সঃ বিদ্বান] ব্রহ্মবর্সী ( সদাচার-বেদাধ্যয়নাদ্বিজনিতং তেজঃ 
রহ্মবর্চসং, তদ্বান্‌ ) অন্নাদঃ ( প্রভৃতান্নভোগী )[ চ] ভবতি; সর্বম্‌ আয়ুঃ ( বর্ষ- 
শতমিতম্‌).এতি ; জ্যোক্‌ (কাস্তিমান্‌ সন) জীবতি ; প্রজয়। (সন্তত্যা) পঞশুভিঃ 
চ মহান্‌ ভবতি) কীত্ত্যা (যশসা চ) মহান্‌ ভবতি অগ্নিৎ প্রত্যক্‌ ( অগ্ন্যভি- 
মুখঃ ন্‌) ন আচামেৎ (ন ভক্ষয়েৎ), ন নিষ্ঠীবেং (অথ শ্রেম্মত্যাগ, চ ন 
কুরধযাৎ), এতৎ (অনাচমনম্, অনিীবনং চ) ব্রতম্, ( রথত্তরসামবিদঃ 
নিয়মবিশেষঃ )॥ 

ঘে কোন লোকে যথোক্ত প্রকারে এই রথন্তরসামকে অবগত হন,তিনি ত্রঙ্গবর্চস 
ঘুক্ত হন; প্রভৃত অন্নভোগী হন) সম্পূর্ণ আয়ু লাভ করেন; কাস্তিমান্‌ হইয়া 
জীবন ধারণ করেন; সন্তান ও পপ্ত-সম্পদে বলীয়ান হন, এবং কীন্তি দ্বারাও মহত্ব 
লাভ করেন। [ উক্তবিধ বিদ্বান] অগ্নির সম্মুখে ভক্ষণ করিবেন ন! এবং নিষীবন 
ত্যাগ (শ্রেম্মা নিক্ষেপ ) করিবেন ন1; ইহাই তাহার ব্রত ॥] 


: ইতি দ্বিতীয়াধ্যায়ে দ্বাদশঃ খণ্ড ॥১২। 


স্বাদশঃ খওঁঃ ] দ্বিতীয়োহধ্যায়ঃ ১৯১ 


শাহ্কর-ভাষ্যম্‌।_স য ইআদি পূর্বব। ব্রহ্গবঙ্চসী, বৃত্বস্বাধ্যায়নিমিত্ৃং 
তেজো ব্রহ্মবচ্চসম্‌। তেজন্ত কেবলং ত্বিড়ভাবঃ। অন্নাদে দীপ্তাগ্রিঃ | ন প্রত্যক্‌, 
অগ্নেরভিমুখো ন আচামেৎ ন ভক্ষয়েৎ কিঞ্চিং; ন নিঠীবেৎ শ্রেক্স-নিরসনঞ্চ ন 
কুর্যাৎ, তদ্তব্রতম্‌ ॥১৪০]২ 
ইতি ছিতীয়াধ্যায়ন্ত দ্বাদ্রশখণ্ডভাষ্ম্‌ ॥১২। 


আনন্দগিরিঃ।-_নম্বত্র ব্রহ্গবঙ্চসীতি ফলমুক্তৎ, বুহছুপাসনে তু তেজন্বী ভবতীতি 
বক্ষ্যতে । ন চ্রহ্মবর্চস-তেজসোর্ভেদঃ, তথা চ বুহদ্রথন্তরোঁপাসনয়োর্ন ফলবৈষম্য- 
মত আহ-_ৃত্তেতি ॥১৪ ০1২ 
ইতি দ্বিতীয়াধ্যায়ন্ত দ্বাদশঃ খণ্ডঃ ॥১২।॥ 
তাষ্যান্ুবাদ ।-__“সঃ যঃ” ইত্যাদির অর্থ পুর্বব। ব্রহ্মবর্চনী 7; উত্তম চরিত্র 
ও অধ্যয়নজনিত তেজের নাম-_ব্রহ্মবর্চস; আর সাধারণ কান্তিমাত্রের নাম__ 
তেজঃ। অন্নাদ অর্থ দীন্তাগ্সি। প্রত্যক্‌, অর্থাৎ অগ্নির অভিমুখী হইয়া আচমন 


করিবে না, অর্থাৎ কিছুমাত্র ভক্ষণ করিবে না, এবং নিষ্ঠীবন ত্যাগ করিবে না, 
অর্থাৎ শ্রেম্া নিক্ষেপ কৰিবে না, তাহাই ব্রত ॥১৪০|২ 


ইতি দ্বিতীয়াধ্যায়ের দ্বাদ্দবশখণ্ডের ভাষ্যানুবাদ ॥১২॥ 


দ্বিতীয়াধায়ে 
ত্রয়োদশ? খণ্ডঃ। 

উপমন্ত্রয়তে স হিষ্কারে! জ্ঞপয়তে স প্রস্তাব স্ত্রিয়া সহ শেতে 
স উদৃগীথঃ প্রতি স্ত্রীং সহ শেতে স প্রতিহারঃ কালং 
গচ্ছতি তন্নিধনং পারং গচ্ছতি তন্নিধনমূ, এতদ্বামদেব্যং মিথুনে 
প্রোতম্‌ ॥১৪১॥১ 

[ উত্তরাধরারণীস্থানপাতিনোঃ স্ত্রীপুংসয়োঃ গ্রাম্যতর্সেবিনোঃ মস্থনসাম্যাৎ 
মদথনদৃষ্্যনস্তরৎ মৈথুনদুষ্টিং নিরূপয়তি__-“উপমন্ত্রমতে”, ইত্যাদিনা]| [ পুরুষঃ 
যৎ ] উপমন্ত্র়তে (অভীষ্টসিদ্ধার্থং সঙ্কেতৎ করোতি), [ প্রাথমিকত্বাৎ ] সঃ হিংকারঃ) 
জ্ঞপয়তে ( বন্ত্ার্দিনা যত পরিতোষয়তি ) সঃ প্রস্তাবঃ; [ যৎ]স্ত্রিয়া সহ শেতে 
একশয্যাম অধিরোহতি, সঃ উদগাথঃ; [ যৎ]ত্ীং প্রতি সহ শরেতে ( তদ্দতিমুখী 
ভূয় শেতে ); সঃ প্রতিহারঃ; [যৎ্] কাল গচ্ছতি (ব্যাপারে লময়ম্‌ 
অতিবাহয়তি ), তৎ নিধনম্‌; [ যৎ চ ] পারং গচ্ছতি ( কৃতক্ৃত্যতাৎ লভতে ), তৎ 
নিধনম্) এতৎ ( যথোজজৎ ) বামদেব্যং (সাম ) মিথুনে (ভ্ত্ীপুরুষযুগ্ধে ) প্রোতম্‌॥ 

[ পুরুষ যে, স্ত্রীকে ] আহ্বান করে, তাহাই হিংকার; [আর যে বস্ত্রাদি 
ছার] ] সন্তু করে, তাহা প্রস্তাব; এক শধ্যায় শয়ন করে, তাহা উদ্‌গীথ; শরীর 
অভিমুখে যে শয়ন করে, তাহা প্রতিহার; [ আর ধী ভাবে যে,] কাল ক্ষেপণ 
করে, তাহা নিধন, এবং যে কৃতীর্থতা লাভ করে, তাহাও নিধন ; [এই বামদেব্য 
সাম মিথুনে প্রতিষ্ঠিত ]। 

শান্কর-ভাষ্যম্‌।-_উপমন্ত্রযতে সন্কেতং করোতি, প্রাথম্যাৎ স হিষ্কারঃ | জ্ঞপয়তে 
তোষয়তি, স গ্রন্তাবঃ। সহশয়নম্‌ একপর্য্যঙ্ক-গমনম্‌, স উদ্গীথঃ শৈষ্ট্যাৎ। প্রতি 
্ত্রীং শয়ন স্ত্িয়া অতিমুখীভাবঃ, .স প্রতিহারঃ; কালং গচ্ছতি মৈথুনেন, পারং 


সমাপ্তিং গচ্ছতি, তৎ নিধনম্; এতৎ বামদেব্য, মিথুনে প্রোতম্‌, বায্‌দুমিথুন- 
সন্বন্ধাৎ ॥১৪১।১ 


আনন্দগিরিঃ।__উত্তরাধরারণিস্থানীয়য়োঃস্ত্রীপুরুষয়োরবাচ্যে কর্মাণিপ্রবৃততয়োরমস্থন 
সামান্তানম্থনা দিদষট্যনস্তরং মৈথুনদৃষ্টিং বিঘধাতি-_উপমন্ত্য়ত ইত্য]্দিনা। পুকুযো হি 
পশ্তকর্ার্থং স্তিয়ং বন্ত্াদিনা।গ্রীণয়তি। তন্মিন্‌ ্রারস্তসামান্তাৎ প্রস্তাবদৃষ্টিরিত্যাহ__ 


বয়োদশঃ খণ্ডঃ ] দ্বিতীয়োহ্ধ্যায়ঃ | ১৯৩ 


ক্ঞপরত ইতি। কুতো বামদেব্যন্ত সায়ো মিথুনে প্রোতত্বং তত্রাংহ-_বাধনম্ু 
মিথুনেতি। বায়োরপাৎ চ মিথুনতয়া সন্বন্ধাদ্বামদেব্যোৎপত্তেরুক্তত্বাত্বস্ত মিথুনে 
প্রতিষ্ঠিতত্বৎ যুক্তমিত্যর্থঃ ॥১৪১1১ 


ভাষ্যান্ুবাদ ।_-উপমন্ত্রণ করে অর্থাৎ সংকেত জ্ঞ।পন করে প্রাথমিকত্ব নিবন্ধন 
তাহাই হিংকার; জ্ঞাপন করে, অর্থাৎ পরিতোধিত করে, তাহাই প্রস্তাব; 
সহশয়ন অর্থ_-এক পর্যস্কে (শয্যায়) গমন; শ্রেষ্ঠত্ব হেতু তাহাই উদগীথ; 
প্রতিস্ত্রী শয়ন অর্থ- স্ত্রীর অভিমুখখীভূত হওয়া, তাহাই প্রতিহার; মিথুনভাবে যে 
কালাতিপাত করে, [ তাহা এবং] পার গমন করে অর্থাৎ সমাপ্তি লাভ করে, 
তাহা নিধন। বায়ু ও জলের পরস্পর সম্বন্ধ থাকায় এই 'বামদেব্য* সাম মিথুনে 
প্রতিষ্ঠিত ॥১৪১১ 

দয এবমেতদ্বামদেব্যং মিথুনে প্রোতং বেদ, মিথুনীভবতি 
মিথুনাম্মিথুনাৎ প্রজায়তে সর্বমায়ুরেতি জ্যোগ্‌ জীবতি মহান্‌ 
প্রজয়া পশুভির্ভবতি মহান্‌ কীত্ঠা ; ন কাঞ্চন পরিহরেৎ ; তদ্‌ 
'ব্রতম্‌ ॥১৪২॥২ 

ইতি দ্বিতীয়াধ্যায়ন্ত ত্রয়োদশঃ খণ্ড ॥১৩| 

[ উপাসনাফলমাহ ]_-সঃ যঃ (কশ্চি,) এতৎ বামদেব্যৎ (সাম) মিথুনে 
প্রোতৎ বেদ (জানাতি ),[ সঃ] মিথুনীভবতি (বিরহকাতরো। ন ভবতীত্যর্থঃ ১ 
মিথুনাৎ মিথুনাৎ [তন্ত ] প্রজায়তে ( অপত্যমুৎপদ্যতে, অমোঁঘরেতা ভবতী- 
ত্যাশয়ঃ )। সর্ধ্ং আমুঃ এতি, জ্যোক্‌ জীবতি; প্রজয়া পশ্তভিঃ চ মহান্‌ ভবতি ; 
কীর্ত্যা চ মহান্‌ ভবতি ; ন কাংচন ( কামপি স্ত্রিয়ৎ ) পরিহরেৎ ( ত্যজেৎ ১; এতৎ 
[ তন্ত ] ব্রতম্‌ ॥ 

উপাসনার ফল কথিত হইতেছে-__যে কোন ব্যক্তি মিথুন-প্রতিষ্ঠ এই বাম- 
দেব্য সামকে যথোক্ত প্রকারে অবগত হন, তিনি বিরহকাতর হন না, প্রত্যেক 
মিথুনেই সন্তান উৎপাদন করেন) সম্পূর্ণ আয়ু লাভ করেন; উজ্জ্বল জীবন প্রাপ্ত 
হন, সস্তান ও পঞ্ড দ্বারা মহান্‌ হন, এবং কীর্ভিতেও মহান্‌ হন; কোন স্ত্রীকে 


পরিত্যাগ করিবে না; ইহাই তাহার ব্রত ॥১৪২॥২ 
ইতি দ্বিতীয়াধ্যায়ে ত্রয়োদশ: থও্ডঃ ॥১৩| 


শাহ্কর-ভাষ্যম্‌।_স ষ ইত্যাদি পূর্বব। মিথুনীভবতি অবিধুরো ভতবতী- 
্যর্থঃ। মিথুনাৎ মিথুনাৎ প্রজ্ায়তে ইতি অমোধঘরেতত্বম্‌ উচ্যতে। ন কাঞ্চন 


শী 


১৯৪ ছান্দোগ্যোপনিষৎ । 


--কাঞ্চিদরপি স্তরিয়ং স্বাত্মতন্প্রাপ্তাং ন পরিহরেৎ সমাগমাধিনীম্‌; বামদেব্যসামো- 
পাসনাঙ্গত্বেন বিধানাৎ। এতম্মাদন্তাত্র প্রতিষেধস্থৃতয়ঃ; বচনপ্রামাণ্যাচ্চ ধর্ম'- 
বগতের্ন প্রতিষেধশাস্ত্রেণাস্ত বিরোধঃ ॥১৪২॥২ 
ইতি দ্বিতীয়াধ্যায়ন্ত ভ্রয়োদশ-খগ্ু-ভাষ্যম্‌ ॥১৩। 

আনন্দগিরিঃ|--ন কাঞ্চনেতিবাক্যমাদায় ব্যাচ্টে কাঞ্চিদগীতি। “পরা্গনাৎ 
নোপগচ্ছে ইতি স্থৃতিবিরোধমাশঙ্ক্যাহ__বামদেব্যেতি। বিধিনিষেধয়োঃ সামান্ত- 
বিশেষবিষয়ত্বেন ব্যবস্থ। গ্রসিদ্ধেতি ভাবঃ | কিঞ্চ, শান্ত্প্রামাণ্যাদত্র ধর্মোহবগম্যতে 
ন কাঞ্চন পরিহরেদিতি চ শাস্ত্রাবগতত্বাদবাচ্যমপি কর্ম ধর্ম ভবিতুমহতি । তথাচ 
শরোতেহর্থে ছুর্বলায়াঃ স্থৃতের্ন প্রতিষ্পধিতেত্যাহ_-বচনেতি। যথোক্তোপাসনীবতো 
ব্রহ্মচর্য্যনিয়মাভাবো ব্রতত্বেন বিবক্ষিতঃ,১ তন্ন প্রতিষেধশান্ত্রবিরোধশক্কেতি 
ভাবঃ ॥১৪২॥২ 

ইতি দ্বিতীয়াধ্যায়ন্ত ত্রয়োদশ; থণ্ডঃ ॥১৩ 

ভাষ্যান্গবাদ ।__ সঃ য$” ইত্যাদি পুর্ববৎ। “মিথুনীভবতি' অর্থ__-বিধুর 
(বিরহকাতর ) হয় না। 'প্রতিমিথুনে জন্মায় কথায় অব্যর্থশুক্রত্ব অর্থ উক্ত 
হইতেছে। সঙ্গমার্থ আপনার শধ্যায় সমাগত কোন স্ত্রীকেই পরিহার বা উপেক্ষা 
করিবে না; কারণ, ইহা বামদেব্য সামোপাসনারই অঙ্গরূপে বিহিত। এতন্িন্ 
স্থলেই নিষেধ-বিধায়ক স্মৃতিশাস্ত্রের অধিকার । বিশেষতঃ ধর্ম-জ্ঞানে শীস্ত্রীয়বাক্যই 
একমাত্র প্রমাণ ; সুতরাং নিষেধ-বিধায়ক শাস্ত্রের সহিত এই “বামদেব্য” কাণ্ডোক্ত 
ব্যাপারে কোনরূপ বিরোধ হইতে পারে না * ॥১৪২॥ ২ 

ইতি দ্বিতীয় অধ্যায়ের ত্রয়োদশ খণ্ডের ভাষ্যানুবাঁদ সমাপ্ত ॥১৩| 


* তাৎপধ্য-_হয়ত এই বানদেব্যকাণ্ডোক্ত কাধ্যপ্রণালী দর্শনে অনেকের হৃদয়ে একটা 
বিরুদ্ধ ঘৃণিত ভাবের সঞ্চার হইতে পারে। কিন্তু তাহাদের প্রথমেই চিন্তা করা উচিত যে, যে শাস্ত্রে 
এত সমুন্ত বিষয় উপদিষ্ট হইয়াছে, সেই শাস্ত্রে কথনই একটা অসার অকর্ণণ্য বিষয় স্থান পাইতে 
পারে না। বিশেষতঃ ধর্দ্দাধর্দদ নিবপণে শান্ত্ই যখন একমাত্র প্রমাণ, তখন এই শান্্রোপদেশ 
মধ্যেও কোনরূপ অলৌকিক-রহন্ত থাকা সুনিশ্চিত। অবগ্ত স্্‌গুরুর সাহাষ্য ব্যতীত সে রহন্ত 
উদ্ঘাটন কর! যায় না। অতএব এ সমস্ত তত্ব থাষথরূপে বুঝিতে হইলে, সদ্‌গুরুর আশ্রয় গ্রহণ 
কর! একান্ত আবগ্যক । 


দবিতীর়াধ্যায়ে 
চতুর্দশ? খণ্ড । 
উদ্ভন্‌ হিষ্কার উদ্দিতঃ প্রস্তাবো৷ মধ্যন্দিন উদ্গীথোহপরাহণঃ 


প্রতিহারোহস্তং সন্নিধনমূ, এতদ্‌ বৃহদাদিত্যে প্রোতম্‌ ॥১৪৩॥১ 

[ ুরয্যঃ ] উদ্ভন্‌ ( উদগঙ্ছন্‌) হিৎকারঃ ; উদ্দিতঃ ( লব্জোদয়ঃ হুরয্যঃ ) প্রস্তাবঃ ; 
মধ্যন্দিনঃ ( মধ্যাহৃকালীনঃ ) উদ্গীথঃ; অপরাহ্ঃ (তৎকালীনঃ ) প্রতিহারঃ ; অস্তৎ 
যন্‌ ( অস্তাচলাভিমুখঃ সন) নিধনম্। এতৎ 'বুহৎ' ( তদাখ্যৎ) সাম আদিত্যে 
(প্রোতম্‌) [ অন্তি ইতি শ্রেষঃ ]। | 

উদ্বী্মান হৃর্য্য হিক্কার-স্বূপ ; উদ্দিত হুর্ধ্য প্রস্ত/ব-স্বরূপ; মাধ্যন্দিন অর্থাৎ 
মধ্যাহুকালীন সৃর্ধ্য উদ্গীথ-ম্বরূপ, অপরাহ্ন সময়ে প্রতিহার-স্বরূপ, আর অন্তগম- 
নোনুখ হূর্ধ্য নিধন-স্বরূপ ; এই 'বুহ” সংজ্ঞক সামটি আদ্দিত্যে প্রতিষ্ঠিত ॥ 

শাঙ্কর-ভাষ্যম্‌ 1 উগ্ভন্‌ সবিতা স হিহ্কারঃ, প্রাথম্যাৎ দর্শনস্ত। উদ্দিতঃ 
প্রস্তাবঃ, প্রস্তবনহেত্ত্বাৎ কর্মরণাম্‌। মধ্যন্দিন উদগীথঃ, শ্ৈষ্ট্যাৎ। অপরাহ্ঃ 
প্রতিহারঃ, পশ্বা দীনাং গৃহান্‌ প্রতি হরণাৎ। বৎ অন্তং যন্, তৎ নিধনং, রাত্রৌ 
গৃহে নিধানাৎ প্রাণিনাম। এতদ্‌ বুহৎ আদিত্যে প্রোতং, বৃহতঃ আদিত্য 
দৈবত্যত্বাৎ ॥১৪৩|১ 


আনন্দগিরিঃ | আদিত্যন্ত প্রজাপ্রসবহেতুত্বাৎ তদ্বেতুমৈথুনদৃষ্্যনস্তরমাদিত্য- 
ৃষ্টিমুখাপয়তি-_উগ্চন্লিত্যা দিনা ॥১৪৩1১ 


ভাষ্যান্থবাদ্দ ।__উদ্দীয়মান হৃর্্যই সেই হিষ্কারস্বরূপ; কারণ, প্রথমেই 
তাহার দর্শন হয়। উদ্দিত হ্ৃর্ধ্য প্রস্তাবস্বরূপ ; কারণ, তখন হইতেই ধর্শকর্থের 
আরম্ত হয় *। মাধ্যন্দিন অর্থাৎ দিনের মধ্যভাগস্থ সুর্য উদ্নশীথন্বরূপ; কেননা, 
দিবসের এ ভাগই শ্রেষ্ঠ; অপরাহ সময়ই প্রতিহারস্বরূপ ; কারণ, সেই সময়েই 
গবাদি পশুগণ গৃহাভিমুখে প্রত্যাহহত (আনীত) হইয়া থাকে। আর যে 


৯ তাৎপধ্য-_প্রায় অধিকাংশ ধর্দকর্মাই হুর্যোদয়ের পর বিহিত; অবশ্ঠ অরুণোদয়- 
কাঁলও স্থলবিশেষে কণ্ধার্থ শুদ্ধকাল বলিয়। পরিগণিত হয়; কারণ, তখনও দৌরকিরণের 
সম্বন্ধ বিছ্ভমান থাকে । শুধ্যের একটি প্রণামমন্ত্রে এই অভিপ্রায়টিই অভিব্যক্ত আছে-__ 
“সৎ-কর্মযোগ্যো ন নরঃ নৈবাপঃ শুদ্ধিকারণং | যশ্সিন্ননুদিতে তট্মৈ নমো! দেবায় ভাশ্বতে ॥” 
[ বিঞ্ু-পুরাণ ] অর্থাৎ যাহার উদয় ন! হইলে মনুষ্য শান্ত্রোজ্ঞ ধর্মাকর্মের অধিকারী হয় না, এবং 
জলও শুদ্ধিকর হয় ন1) সেই ভান্বরদেবের উদ্দেশে প্রণাম । এই মন্তে ম্পষ্টাক্ষরেই হৃর্যোদয়ের 
কন্মার্হতাসম্পাদকত্ব কথিত হইয়াছে; সেই কারণে এখানেও উদীয়মান শৃধ্যকে কর্ধাহতা সম্পাদক 
বল! হইয়াছে। 


১৯৩ ছান্দোগ্যোপনিষত | 


অন্তগামী (হুরধ্য ), তাহাই নিধন; কারণ, প্রাণিগণ রান্রিকালে গৃহমধ্যে রক্ষিত 
হইয়। থাকে। এই বৃহৎ সামটি * আদ্দিত্যে প্রতিষ্ঠিত ; কারণ, আদিত্যই 'বুহৎ” 
সামের দেবতা ॥১৪৩॥১ 


সয এবমেতদ্‌ বৃহদাঁদিত্যে প্রোতং বেদ, তেজস্থ্যন্নাদে! 
ভবতি সর্ববমায়ুরেতি জ্যোগ্জীবতি মহান্‌ প্রজয়া পশুভির্ভবতি 
মহান্‌ কীত্তযা। তপন্তং ন নিন্দে, তদ্ত্রতম্‌ ॥১৪৪॥২ 


ইতি দ্বিতীয়াধ্যয়ন্ত চতুর্দিশঃ খঃ ॥১৪। 
সঃ যঃ (কশ্চিৎ) এতৎ ( যথোক্তৎ) বুহৎ ( বৃহৎসংজ্ঞকং ) সাম এবম 
আদিত্যে প্রোতং বেদ, [ সঃ বিদ্বান] তেজন্বী অন্নাদঃ [ চ)] ভবতি; সর্ধবম্‌ 
আয়ুঃ এঠি; জ্যোক্‌ জীবতি ; প্রজয়া পণুভিঃ [চ] মহান্‌ ভবতি; কীর্ত্যা [ চ] 
মহান্‌ [ ভবতি ]। তপন্তৎ (তাপং প্রযচ্ছন্তং_তেজন্বিনংৎ) ন নিন্দেৎ; তত 
( অনিন্দনং) [ তস্ত ] ব্রতম্‌॥ 
সেই যেকোন লোক এই 'বৃহৎ সামকে উক্তপ্রকারে আদিত্যে প্রতিষ্ঠিত 
জানে, সে লোক তেজন্বী ও প্রচুর অন্নভোগী হয়, সমগ্র আয়ু লাভ করে, উজ্জ্বল 
জীবন প্রাপ্ত হয়, এবং সন্তান, পণ্ড ও কীণ্ডি দ্বারা শ্রেষ্ঠ হয়। তাপপ্রকে নিন্দা 
করিবে না, ইহাই তাহার ব্রত (নিয়ম )॥ 
ইতি দ্বিতীয়াধ্যায়ে চতুর্দশঃ থণ্ডঁঃ ॥১৪। 
শাহ্করভাষ্যম।স য ইত্যাদি পুর্ববৎ। তপ্ত, ন নিন, তর 
ব্রতম্‌ ॥১৪৪॥২ 
ইতি দ্বিতীয়াধ্যায়স্ত চতুর্দশ-খণ্ড-ভাষ্যম্‌ ॥১৪। 
আনন্দগিরিঃ |-_-॥১৪৪॥২ 
ইতি দ্বিতীয়াধ্যাযন্ত চতুর্দশ: থণ্ডঃ ॥১৪। 
ভাষ্যানুবাদ।__“সঃ যঃ* ইত্যাদির অর্থ পূর্বের স্তায়। তাপপ্রদকে নিন্দা 
করিবে ন1; ইহাই তাহার ব্রত ॥১৪৪॥২ 
ইতি দ্বিতীয় অধ্যায়ের চতুদ্দিশ খণ্ডের ভাষ্যানুবাদ সমাপ্ত ॥১৪॥ 


[-সামবেদের মধ্যে একটি অংশবিশেষের নাম (বৃহৎ ; ইহার শ্রেষ্ঠ 
শ্রীমদ্ভগবদগীতায়ও উক্ত হ্ইয়াছে। ঘথা--বৃহৎ সাম তথা সামাম।” '১০ম অঃ 
২২শ প্লোক। 


দ্বিতীয়াধ্যায়ে 
পঞ্চদশ খণ্ড । 


অভ্রাণি সংপ্রবন্তে স হিষ্কারো মেঘে! জায়তে স প্রস্তাবে 

বর্ধতি স উদৃগীথো বিদ্কোততে স্তনয়তি ম প্রতিহার উদবখৃহ্াতি 
তনিধনমূ, এতদৈরূপং পর্জন্যে প্রোতম্‌ ॥১৪৫॥১ 

অন্রাণ (অপ: জলানি বিভ্রতি ইতি অভ্রাণি যৎ) সংপ্রবস্তে (আকাশে 
পরস্পর সংগচ্ছস্তে ), সঃ ( সংপ্রবঃ ) হিষ্কারঃ; মেঘঃ ( মেহতি__উ্দকখ মুঞ্চতি, 
ইতি মেঘঃ), জায়তে (উৎপগ্ভতে ), সঃ ( মেঘোদয়ঃ) প্রস্তাবঃ) বর্ষতি, সঃ 
( তৎ-_বর্ষণং ) উদ্‌গীথঃ) বিষ্ভোততে (বিদ্যুতং জনয়তি ) স্তনয়তি (গর্জতি চ), 
সঃ (তৎ বিগ্ঠোতনং গর্জনং চ) প্রতিহারঃ; উদ্গৃহাতি (উদকম আদতে ) 
তৎ ( উদ্বকগ্রহণং) নিধনম্‌ এতৎ ( যথোক্তপ্রকারৎ ) বৈরূপৎ (তন্নামকৎ সাম) 
পর্জজন্তে ( মেঘে ) প্রোতং (প্রতিষিতম্‌ )॥ 

অভ্রসমূহ যে আকাশে ঘুরিয়৷ বেড়ায়, তাহাই হিষ্কার) [তাহা হইতে যে] 
মেঘ হয়, তাহাই প্রস্তাব; আর যে বর্ষণ করে, তাহা উদ্গীথ; আর যে বিহ্যুৎ- 
যুক্ত হয় এবং গর্জন করে, তাহাই প্রতিহার; [তাহার পর যে] জল গ্রহণ 
করে, তাহা নিধনম্বরপ। এই “বৈরূপ অর্থাৎ নানাবিধ আকুতি পর্জন্যে 
প্রতিষ্ঠিত আছে ॥ 

শাঙহ্বর-ভাষ্যম্।__-অভ্রাণি অব্ভরণাৎ; মেঘঃ উদ্বকসেক্তত্বাৎ ; উক্তার্থমনযৎ। 
এতদ্বৈরূপং নাম সাম পর্জন্যে প্রোতম। অনেকরূপত্বাৎ অত্রাদিভিঃ পর্জন্তস্ 
বৈরূপাম্‌ ॥১৪৫|১ 


আনন্দগিরিঃ|--আদিত্যাজ্জায়তে বুষ্টিরিতি স্মৃতেরাদিত্যকার্ধ্যত্বাৎ পর্জজন্স্তা- 
দিত্যৃষট্যনস্তরং পর্জন্তদৃষ্টি, দর্শনতি-_অন্রাণীতি। কথং বৈরূপৎ সাম তন্মিন্‌ 
প্রতিষ্ঠিতং, তত্রাহ__-অনেকে তি ॥১৪৫।১ 


ভাষ্যানবাদ ।--অপ্‌-_-জল ধারণ করে বলিয়া অভ্র; জল সেচন করে 
বলিয়া_মেঘ। অন্ত অংশের অর্থ [পুর্বে ] উক্ত হইয়াছে। এই বৈরূপ-নামক 
সামটি পর্জন্তে (মেঘে) প্রতিষ্ঠিত আছে। অন্রাদদি দ্বারা অনেকরূপ সম্পন্ন হয় 
বলিয়। পর্জন্তের বৈরূপ্য (অনেকরূপত্ব ) ॥১৪৫|১ 


১৯৮ ছান্দোগ্যোপনিষত | 


স য এবমেতদৈরূপং পর্জন্তে প্রোতং বেদ, বিরূপাংশ্চ 
হুরূপাং্চ পশৃনবরুন্ধে, সর্ববমায়ুরেতি, জ্যোগ্জীবতি, মহান্‌ 
প্রজয়া পশুভির্ভবতি, মহান্‌ কীত্া! ;) বর্স্তং ন নিন্দেত তদ্‌ 
ব্রতম্‌ ॥১৪৬২ | 

ইতি দ্বিতীয়াধ্যাযন্ত গঞ্চদুশঃ খণ্$ঃ॥১৫। 

উপাসনাফলংসঃ যঃ (যঃ কশ্চিং) এতৎ বৈরূপং (সাম ) এবং (অনেন 
প্রকারেণ ) পর্জন্তে প্রোতৎ বেদ, [সঃ বিদ্বান] বিরূপান্‌ চ ( বিচিত্রন্পান্‌ অপি) 
স্ুরূপান্‌ চ (অপি) পশূন্‌ (অজ'মেযাদীন্‌) অবরুদ্ধে (স্বায়ত্তান করোতি )। 
অন্তৎ পূর্ববং। বর্বস্তং (বর্ধক) ন নিন্দেৎ তৎ (অনিন্দনং) ব্রতং 
[ বৈরূপোপাসকন্ত ইতি শেষঃ ]| 

উপাসনার ফল কথিত হইতেছে_যে কোন লোক এই “বৈরূপ' সামকে 
পর্জন্ে প্রতিষ্ঠিত জানেন, তিনি নানারূপ এবং স্থুরূপ পঞ্ুসমূহকে অবরোধ 
করেন, অর্থাৎ প্রাপ্ত হন। অন্তাংশের অর্থ পুর্বব। বর্ষণকারীর .নিন্দা করিবে 
না) ইহাই তাহার ব্রত ॥ 

ইতি দ্বিতীয়াধ্যায়ে পঞ্চদশ: খণ্ড; ॥১৫| 

শাঙ্কর-ভাষ্যম।-__বিরূপাং্চ স্থরূপা-্চ অজাবিগ্রত্তীন্‌ পশুন্‌ অবরুত্ধে 

প্রাপ্সোতীত্যর্থ;। বর্ষস্তং ন নিন্দে, তদ্‌ ব্রতম্‌ ॥১৪৬২ 
ইতি দ্বিতীয়াধ্যায়ন্ত পঞ্চদশ-খণডভাষ্যম্‌ ॥১৫| 

আনন্দগিরিঃ|--॥১৪৬।২ 

্‌ ইতি দ্বিতীয়াধ্যায়স্ত পঞ্চদশঃ খণ্ড: ॥১৫| 

ভাষ্যান্ুবাদ।__বিরূপ অর্থাৎ বিচিত্রবূপ এবং স্থুরূপ অজ মেষ প্রভৃতি পশুগণকে 
অবরোধ কবেন, অর্থাৎ প্রাপ্ত হন। বর্ধণকারীর নিন্দা করিবে না; ইহাই তাহার 
ব্রত ॥১৪আং 

ইতি দ্বিতীয় অধ্যায়ের পঞ্চদশ খণ্ডের ভাষ্ান্ুবাদ্দ সমাপ্ত ॥১৫। 


দ্বিতীয়াধ্যায়ে 
যোড়শঃ খণ্ড । 


বসন্তে! হিঙ্কীরো শ্্রীন্মঃ প্রস্তাবো বর্ধা উদ্গীথঃ শরৎ 
প্রতিহারে হেমন্তো। নিধনম্‌, এতদ্ৈরাজমৃত্ষু প্রোতম্‌ ॥১৪৭॥১ 

বসন্তঃ (খতুভেদঃ ) হিংকারঃ; গ্রীষ্ঃ প্রস্তাব; বর্ষাঃ (প্রাবুট্‌ ) উদ্ীথঃ; 
শরৎ প্রতিহারঃ; হেমস্তঃ নিধনম্) এতৎ বৈরাজৎ “বৈরাজনামকৎ [সাম] 
খতুষু ( বসস্তাদিষু ) প্রোতম্‌ ( প্রতিষ্ঠিতম্‌ )॥ 

বসন্ত খতুই হিংকার ; গ্রীষ্ম খতু প্রস্তাব ; বর্ষ! উগীথ ; শরৎ প্রতিহার; হেমন্ত 
ধতু নিধন; এই “বৈরাজ+-নামক সাম খাতুপমূহে প্রতিষ্ঠিত ॥ 

শাঙ্কর-ভাষ্যম্‌।__বসন্তে। হিষ্কারঃ প্রাথম্যাৎ। গ্রীষ্ষঃ প্রস্তাবঃ ইত্যাদি 
ুর্ব্ববৎ 0১৪৭১ 

আনন্দগিরিঃ।__পর্জস্টায়ত্ত্বা দৃতুব্যবস্থায়াঃ, তত্ষ্টেরবস্তরমৃতুদৃষ্টিমাচষ্টে বসন্ত 
ইত্যাদ্িন! ॥১৪৭॥১ 

ভাষ্যান্ুবাদ ।--বসস্তই খতুর মধ্যে প্রথম; অতএব তাহ! হিংকার-স্বরূপ, গ্রীক্ম 
প্রস্তাব-স্বরূপ ইত্যাদির ব্যাখ্য পূর্বের (পঞ্চম খণ্ডের প্রথম শ্রুতির ) ব্যাখ্যার 
অনুরূপ ॥১৪৭1১ 

মঘ এবমেতদ্বৈরাজমৃত্ষু প্রোতং বেদ; বিরাজতি প্রজয়া 
পণুভিত্রক্মবর্চপেন সর্ববমায়ুরেতি জ্যোগ্জীবতি মহান্‌ প্রজয় 
পশুতির্ভবতি মহান্‌ কীত্ত্যা ; খতৃন্ন নিনোৎ, তদ্ব্রতম্‌ ॥১৪৮।২ 

ইতি দ্বিতীয়াধ্যায়ন্ত যোঁড়শঃ খণ্ডঃ ॥১৬| 

সঃযঃ ( কশ্চিং) এতৎ বৈরাজং [লাম] এবং ( ষথোক্তগ্রকারেণ ) খতুষু 
প্রোতং বেদ, [ সঃ বিদ্বান] প্রজয়া, পশুভিঃ ব্রন্ধবর্চসেন [ চ ] বিরাজতি ; সর্ববম 
আদুঃ এতি, জ্যোক্‌ জীবতি, প্রজয়া, পশুভিঃ মহান্‌ কীত্ত্যা [চ] মহান্‌ ভবতি। 
খতুন্‌ ( বসস্তা্দীন্‌) ন নিনোৎ্, তৎ [ তত্ত ] ব্রতম্‌॥ 

যেকোন লোক এই “বৈরাজ' লামকে যথোক্তপ্রকারে খতুসমূহে প্রতিষ্ঠিত 
জানেন, তিনি প্রজা অর্থাৎ পুলার্দি এবং পণু-সম্পদে সমৃদ্ধ হন; তিনি 
ব্রহ্মতেজঃ লাভ করেন, সর্মগ্র আমুঃ প্রাপ্ত হন এবং উজ্জল জীবন লাভ করেন ; 


২০৪ ছান্দোগ্যোপনিষৎ 


সন্তান, পণ্ডও কীত্ডদারা শ্রেষ্ঠ হন। খতুদ্দিগের নিন্দা করিবে না-_ইহাই 
তাহার ব্রত। 
ইতি দ্বিতীয়াধ্যায়ে যোড়শঃ খওঃ ॥১৩। 
শাঙ্কর-ভাষ্যম্‌।__এতদ্‌ বৈরাজম্‌ খতুযু প্রোতং বেদ; বিরাজতি খতৃবৎ__ 
যথা খতবঃ আর্তবৈঃ ধর্ম বিরাজন্তে, এবং প্রজাদিভিধিবদ্ধানিতি। উত্তমন্তৎ। 
খতুন্ন নিন্দেখ। তদ্ব্রতম্‌॥১৪৮।২ 
ইতি দ্বিতীয়াধযায়স্ত যোড়শঃ খণ্ড ভাস্কাম্‌॥১৬| 


আনন্দগিরিঃ।-_বৈরাজন্ত সায় যুক্তমতুযু প্রোতত্বং তেষাৎ স্বধর্ৈধিরাজনাদি- 
ত্যাই--এতদিতি। যদ্ধা, খতুনামন্নোৎপত্তিনিমিত্তত্বাং বিরাড়ামনশ্চানত্বাং তন্ত 
তেষু প্রতিষ্ঠিতত্বাং তন্দারা বৈরাজমপি লাম তেষু প্রোতমিতি ভাবঃ ॥১৪৮|২ 


ইতি দ্বিতীয়াধ্যায়স্ত যোড়শঃ খণ্ঃ॥১৩ 
ভাষ্ান্ববাদ।-যে কোন লোক এই “বৈরাজ” সামকে খতুতে প্রতিঠিত জানে, 
সেই লোক খতুর গ্ঠায় বিরাজ করে, অর্থাৎ খতুসমূহ যেমন খতৃৎর্খে বিরাজমান 
থাকে, তেমনি সেই বিদ্বান্‌ পুরুষও প্রজা প্রভৃতি দ্বারা [ বিরাজমান হয় ]। অপর 
অংশ | পূর্বেই পঞ্চম খণ্ডে] ব্যাথ্যাত হ্ইয়াছে। খতুসমূৃহকে নিন্দা করিবে না) 
ইহাই [ তাহার ] ব্রত ॥১৪৮২ 
ইতি দ্বিতীয় অধ্যায়ের যোড়শ খণ্ডের ভাষ্যানুবাদ সমাপ্ত ॥১৬। 


ঘিতীয়াধ্যায়ে 
সপ্তদশ খণ্ডঃ। 


পৃথিবী হিষ্কারোহস্তরিক্ষং প্রস্তাবো গ্চৌরুদ্গীথো দিশঃ প্রতি- 
হারঃ সমুদ্রো নিধনম্‌ ; এতাঃ শকধ্যো লোকেষু প্রোতাঃ ॥১৪৯॥১ 

পৃণ্থবী হিস্কারঃ; অন্তরিক্ষৎ প্রস্তাবঃ; ছ্যৌঃ উদগাথঃ; দ্িশঃ প্রতিহারঃ ; 
সমুদ্রঃ নিধনম্‌; এতাঃ (যথোক্তাঃ ) শকর্যযঃ € শিকরী”-সংজ্ঞকাঃ খচঃ) লোকেষু 
( পৃথিব্যাদিযু ) প্রোতাঃ ( প্রতিষ্ঠিতাঃ )॥ 

পৃথিবী হিংকারস্বরূপ ; অন্তরিক্ষ প্রস্তাবস্বরূপ ; ভ্যুলোক উদ্গীথম্বরূপ ; দ্বিকৃ- 
সমূহ প্রতিহারম্বরূপ ; সমুদ্রই নিধনস্বরূপ। এই শব্করী-সংজ্ঞক খক্সমূহ পৃথিব্যার্দি 
লোকে প্রতিষ্ঠিত ॥ 

শাঙ্কর-ভাষ্যম।-_পৃথিবী হিষ্কার ইত্যাদি পুর্ববৎ। শকর্ষয ইতি নিত্যং 
বহুবচনং রেবত্য ইব। লোকেষু প্রোতাঃ ॥১৪৯॥১ 

আনন্মগিরিঃ ।-_খতুষু সম্যগ্রত্েধু লোকস্থিতেঃ প্রসিদ্ধত্বাৎ খতুদৃষ্ট্যনস্তরৎ 
লোকদৃষ্টিমাহ__পৃথিবীতি। কথং শক্র্ধ্য ইত্যেকন্তৈব সায় নামধেয়ং? বহুবচনাদ্ধি 
বহ্‌নি সামানি প্রতীয়ন্তে, তত্রাহ__শকর্ধ্য ইতীতি। নিত্যবহুবচনত্বমুভয়ত্র তুল্য- 
মিতি গোতনায় বক্ষ্যমাণৎ দৃষ্টান্তয়তি-_-রেবত্য ইবেতি। মহানামীষু খক্ষু শকর্ষযো 
গীয়ন্তে। তাসাৎ চ অপ! বৈ মহানামীরিত্যত্তিঃ সম্বন্ধঃ স্থৃতঃ। অপ্স্ু লোকাঃ 
প্রতিষ্ঠিত। ইতি চ শ্রুতম্‌। তথাচান্মাৎ সম্বন্ধাল্লোকেষু শবর্ষযঃ প্রতিষ্ঠিতা ইত্যাহ-_ 
লোকেঘিতি ॥১৪৯|১ 

ভাষ্যান্তবা ।_ পৃথিবী হিষ্কারন্বরূপ ইত্যাদির অর্থ পূর্বান্রূপ। “রেবতী, 
শবের স্তায় "শক্করী” শব্খও নিত্য বহুবচনান্ত। ইহা পৃথিব্যাদি লোকসমূহে 
প্রতিষ্ঠিত ॥১৪৯।১ 
,. স য এবমেতাঃ শকর্যো লোকেমু প্রোতা বেদ; লোকী- 
ভবতি সর্ববমায়ুরেতি জ্যোগ্জীবতি মহান্‌ প্রজয়৷ পশুভির্ভবতি 
মহান্‌ কীত্া ; লোকান্ন নিন্দেও, তদ্ব্রতমূ্‌ ॥১৫০॥২ 

ইতি দ্বিতীয়াধ্যায়স্ত সগুদ্শঃ খণ্ঃ ॥১৭| 

সঃ যঃ (কশ্চি) এতাঃ শকর্ধ্যঃ এবং ( যথোক্তপ্রকারেণ ) লোকেষু 
(পৃথিব্যাদিধু) প্রোতাঃ বেদ; [সঃ বিদ্বান] লোকী (উৎকৃ্ইলোকগামী ) 
ভবতি সর্বম্‌ আমুঃ এতি, ইত্যাদি পুর্ববৎ। লোকান্‌ (ন্বর্গাদীন) ন নিন, 
তত তশ্ত ] ব্রতম্‌। 


২০২ ছান্দোগ্যোপনিষৎ। 


যে কোন ব্যক্তি এই শর্করীকে বথোক্ত প্রকারে লোক লমুদ্রয়ে প্রতিষ্ঠিত 
জানেন, তিনি উৎকষ্ট'লোকগামী হন, এবং সমগ্র আয়ু প্রাপ্ত হন ইত্যাদির 
অর্থ পূর্বের স্তায়। পৃথিব্যাদিলোকসমূহকে নিন্দা করিবে না; ইহাই তাহার 
ব্রত। 
ইতি দ্বিতীয়াধ্যায়ে সপ্তদ্শঃ খণ্ডঃ ॥১৭| 
শাঙ্কর-ভাষ্যম্‌।__লোকীভবতি লোকফলেন যুজ্যত ইত্যর্থঃ। লোকান্‌ ন 
নিন্দেখ, তৎ ব্রতম্‌ ॥১৫০।২ 
ইতি দ্বিতীয়াধ্যায়ন্ত সপ্তদশ-খগড-ভাষ্যম্‌॥১৭। | 
আনন্দগিরিঃ 0১৫1২ | 
ইতি দ্বিতীয়াধ্যায়ন্ত সপ্তদশঃ থণ্ডঃ ॥১৭। 
ভাষ্মান্থবাদ।-__-'লোকী হয়' কথার অর্থ__লোকপ্রান্তিবূপ ফলের সহিত যুক্ত 
হয়। লোকসমুদয়কে নিন্দা করিবে না, ইহাই তাহার ব্রত ॥১৫০॥২ 
ইতি দ্বিতীয় অধ্যায়ে সপ্তদশ খণ্ডের ভাম্যানুবাদ সমাপ্ত ॥১৭| 


ছিতীয়াধ্যায়ে 
5 খণ্ড | 
অজ। হিঙ্কারোহবধঃ প্রস্তাবো গাব উদগীথোহশ্বাঃ প্রতিহারঃ 
পুরুষো নিধনমৃ, এতা৷ রেবত্য;ঃ পশুষু প্রোতাঃ ॥১৫১॥১ 

অজাঃ ( ছাগাঃ ) হিৎকারঃ, অবয়ঃ ( মেষাঃ ) প্রস্তাবঃ ; গাবঃ উদ্গীথঃ ; অশ্থাঃ 
প্রতিহারঃ; পুরুষঃ নিধনং; এতাঃ রেবত্যঃ (রেবতীসংজ্ঞকাঃ খচ:) পশতযু (অজাদিযু) 
প্রোতাঃ। 

অজসমূহ হিংকারন্বরূপ ; মেষগণ প্রস্তাবন্বরূপ ; গোসমুহ উদগীথন্বরূপ ;' অশ্ব 
সকল প্রতিহারম্বরূপ ; পুরুষ ( মনুষ্য ) নিধনস্বরূপ। এই রেবতীসংজ্ঞক খক্‌ পশুতে 
প্রতিষ্ঠিত ॥ 

শান্কর-ভাষ্যম্‌।-_অজা৷ হিষ্কারঃ, ইত্যাদি পূর্ব্বৎ। পশুষু প্রোতাঃ ॥১৫১॥১ 

আনন্দগিরিঃ।--পশুনাং লোঁককাধ্যত্বাললো নষান্তরং পশু দৃষ্টিমুপন্তস্তাতি__ 
অজেতি। রেবত্য ইতি সামনামধেয়ৎ পূর্ববন্লিত্যবহুবচনাস্থম। পশবো। বৈ 
রেবতীরিতি শ্রত্যন্তরমাশ্রিত্যাহ__-পশুঘিতি ॥১৫১॥১ 

শাষ্যান্নবাদ ।-_-অজ। হিংকার ইত্যাদির অর্থ পূর্বের (যষ্ঠখণ্ডের ) ন্যায় । [এই 
রেবতী ] পশুসমূহে প্রতিষ্ঠিত ॥১৫১॥১ 

ল ঘ এবমেতা রেবত্যঃ পশুষু প্রোতা বেদ ; পশুমান্‌ ভবতি 
সর্ববমায়ুরেতি জ্যোগ্জীবতি মহান্‌ প্রভয়া পশুভির্বতি মহান্‌ 
কীত্ত্য ; পশুন্ন নিন্দে ত তদ্তব্রতম্‌ ॥১৫২॥২ 
ইতি দ্বিতীয়াধ্যায়ন্ত অষ্টাদ্শঃ খণ্ডঃ ॥১৮। 

[ রেবত্যুপাসনাফলমাহ--“সঃ য£” ইত্যাদিন1 | ]-_সঃ যঃ এতাঃ রেবত্যঃ এবং 
পশু প্রোতা% ইতি বেদ ; [সঃ বিদ্বান] পশুমান্‌ ভবতি, সর্বম্‌ আমুঃ (বর্ষশত-পরি- 
মিতম্‌ ) এতি, জ্যোক্‌ জীবতি ; প্রজয়! পণুভিঃ [চ ] মহান্‌ ভবতি ; কীর্ত্যা, মহান্‌ 
[ভবতি ]। পশূন্‌ ( অজাদীন্‌) ন নিন্দেখ, তৎ (অনিন্দনম্‌) | উপাসকল্ত ] ব্রতম্‌। 

“রেবতী” উপাসনার ফল কথিত হইতেছে-_যে লোক এই রেবতীকে যথোক্তরূপে 
পণুতে প্রতিষ্ঠিত জানে, সেই লোক পণুসম্পাত্তমান্‌ হয়, সমগ্র আমু লাভ করে, 
উজ্জ্বল জীবন প্রাপ্ত হয়; প্রজা! ও পণ্ড দ্বারা শ্রেষ্ঠ হয়, কীর্তি দ্বারাও মহান হয়। 
পশ্ডগণকে নিন্দা করিবে না, ইহাই তাহার ব্রত ॥ 

ইতি দ্বিতীয়াধ্যায়ে অষ্টাদশঃ থওঁঃ ॥১৮। 
শানঙ্কর-ভাষ্যম্‌।--পশুন্‌ ন নিন্দে, তদ্ব্রতম্‌ ॥১৫২|২ 
ইতি দ্বিতীয়াধ্যায়স্ত অষ্টাদশ-খগ্ড-ভাষ্ম্‌ ॥১৮| 
আনন্দগিরিঃ|--১৫২॥২ 
ইতি দ্বিতীয়াধ্যায়ন্ত অষ্টাদশঃ থণ্ডঃ ॥১৮। 
.ভাধ্যান্ুবাদ ।__পশুগণকে নিন্দা করিবে না; ইহাই তাহার প্রতিপাল্য 


নিয়ম ॥১৫২।২ 
ইতি দ্বিতীয় অধ্যায়ে অষ্টাদশ খণ্ডের ভাষ্যাজুবাদ সমাপ্ত ॥১৮ 


ঘ্বিতীয়াধ্যায়ে 
উনবিংশ; খণ্ডঃ। 
লোম হিষ্কারস্ত্বক্‌ প্রস্তাবো মা্সমুদ্গীথোহস্থি প্রতিহারো 

মজ্জ! নিধনমৃ, এতদ্যজ্ঞাযজ্বীয়মঙ্গেষু প্রোতম্‌ ॥১৫৩॥১ 

[ ইঞ্ধানীং ষক্ঞাযজ্ীয়োপাসনমুচ্যতে লোম” ইত্যার্িন। | ]__লোম হিংকারঃ; 
ত্বক্‌ প্রস্তাবঃ;) মাংসম্‌ উদগীথঃ; অস্থি প্রতিহারঃ; মজ্জী নিধনং; এতৎ যজ্ঞা- 
যজ্ঞায়ম্‌ ( তর্দাখ্যৎ সাম ) অঙ্গেযু ( শরীরাবয়বেষু ) প্রোতম্‌॥ 

এখন 'যন্তাষক্ঞীয়-নামক উপাসনা কথিত হুইতেছে__লোমই হিংকারম্বরূপ ; 
তবকই (চর্ম) প্রস্তাবস্বরূপ; মাংস উদ্গীথ্বরূপ; অস্থি প্রতিহারম্বূপ ; মজ্জ! 
নিধনম্বরূপ। এই ঘজ্ঞাযজ্ঞীয়' সাম দৈহিক অঙগসমূহে প্রতিষ্ঠিত | 

শাহ্কর-ভাষ্যম।_-লোম হিষ্কারঃ, দেহাবয়বানাৎ প্রাথম্যাৎ। ত্বকৃ প্রস্তাবঃ, 
আনন্তর্যযাৎ। মাংসম্‌ উদগীথঃ, শৈষ্ট্যাৎ। অস্থি প্রতিহারঃ প্রতিহৃতত্বাং। মজ্জা 
নিধনম্‌, আন্ত্যাৎ। এত দ্বজ্ঞাধজ্ঞীয়ং নাম সাম দেহাবয়বেষু প্রোতম্‌॥১৫৩১ 


আনন্দগিরিঃ।-_পশুবিকারপয়োদধ্যাদিন। পুষ্টিরঙ্গানাৎ দৃষ্টেতি পঞ্ুপুষ্্যনস্তরম- 
দৃষ্টিমাহ__লোমেতি। রসে বৈ যজ্ঞাযজ্ঞীয়মিতি শ্রতেরন্নরসবিকারেণ লোমাদীনাৎ 
সমথন্ধাদ্যপ্ঞাষক্ঞায়ং সাম অঙ্গেষু গ্রতিষ্ঠিতমিত্যাহ__এতদিতি ॥১৫৩১ 


ভাম্যান্বাদ।__দরেহাবয়ব মধ্যে প্রথমত্ব নিবন্ধন লোমই হিংকারন্বরূপ ; 
তাহারই পরবর্তী বলিয়া! ত্বক্‌ (চর্ম) প্রস্তাবস্বরূপ; শ্রেষ্ঠত্ব নিবন্ধন মাংসই উগীথ- 
স্বরূপ; পুনশ্চ আহরণ করা! হয় বলিয়! * অস্থিই প্রতিহারস্বরূপ; অস্তিম ধাতু 
বলিয়। মজ্জাই নিধন | এই 'যক্ঞাষজ্ভীয়' সাম দেহাবয়বে সন্বদ্ধ ॥১৫৩|১ 

নয এবমেতদ্যজ্ঞাষজ্ঞীয়মঙ্গেষু প্রোতং বেদ অঙ্গীভবতি 
নাঙ্গেন বিহুচ্ছতি সর্ববমায়ুরেতি জ্যোগ্জীবতি মহান্‌ প্রজয়! 
পশুভির্ভবতি মহান্‌ কীত্া, সংবৎনরং মজ্জ্ঞো নানম্সীয়াৎ 
তদ্ত্রতং, মজ্জ্ঞো নাম্ীয়াদিতি বা ॥১৫৪॥২ 

ইতি দ্ধিতীব্বাধ্যায়ন্ত উনবিংশরঃ খণ্ড: ॥১৯॥ 





*. তাৎপর্যা_ৃত্যুর পর দেহ বিনষ্ট হইলে সঙ্গে সঙ্গে লোম প্রভৃতি সমন্তই বিনষ্ট 
হইয়। যায়; কিছুই আর অবশিষ্ট থাকে না; কেবল অস্থিগুলিই পড়িয়া থাকে । সুতরাং সেগুলি 
আহরণ করাযায়। বিশেষতঃ হিন্দুশান্ত্রে শবদাহের পরে অস্থি-আহরণেরও বিধান রহিয়াছে; 
এইজন্য প্রত্যাহরণ ধর্শের সাম্য থাকায় অস্থিকে 'প্রতিহার' বলা হইয়াছে। 


উনবিংশঃ খওঃ ] দ্বিতীয়োহধ্যায়ঃ | ২০৫ 


সঃ যঃ ( কশ্চিং) এবং ( যথোক্তপ্রকারেণ ) যজ্ঞাবজ্জীয়ম্‌ (তথাখ্যং লাম) অঙগেযু 
প্রোতৎ বেদ; [ সঃ বিদ্বান] অঙ্গী (দৃঢাঙ্গযুক্তঃ) ভবতি, অঙ্গেন ন বিহুচ্ছতি 
(বিকলঃ ভবতি ) সর্বম্‌ আঘুঃ এতি, জ্যোক্‌ জীবতি ; প্রজয়া পণ্ুতিঃ [ চ] মহান্‌ 
ভবতি কীর্ত্যা [চ] মহান ভবতি]; সংবংসরং ( সংবৎসরকাল ব্যাপ্য ) মজ জ্ঞঃ 
(মাংসানি) ন অশ্রীয়াৎ তৎ ব্রতম্) বা (অথব| )[ চিরকালমেব ] মজজ্ঞঃ 
( মাংসানি ) ন অশ্রীয়াৎ, ইতি এতৎ (মাংসাভক্ষণং) [ উপাসকম্ত ব্রত প্রতিপাল- 
শীয়ঃ নিয়মঃ ] | 

যেকোন ব্যক্তি এই যঞ্জাষন্জীয় সাঁমকে দেহাঁবয়বে প্রতিষ্ঠিত জানেন, সেই 
বিদ্বান দৃঢারগযক্ত হন, বিকলাঙ্গ হন না) সমগ্র আয়ু, লাভ করেন, উকৃষ্ট জীবন 
প্রাপ্ত হন, সন্তান ও পঞ্ত দ্বার! মহান্‌ হন, এবং কীত্তিদ্বারাও মহান্‌ হন। এক বংসর 
কাল মংস্ত মাংস ভক্ষণ করিবেন না, অথবা চিরজীবনই মংস্ত ভক্ষণ করিবেন না; 
ইহাই তাহার ব্রত॥ 

ইতি দ্বিতীয়াধ্যায়ে উনবিংশরঃ খণ্ড; ॥১৯॥ 

শবাঙ্কর-ভাঘ্যম্‌।-_অঙ্গীভবতি সমগ্রাঙ্গে! ভবতীত্যর্থঃ। ন অঙ্গেন হস্তপাদারিনা 
বিহ্চ্তি ন কুটিনীভবতি, পন্থুঃ কুণিঃ বা ইত্যর্থঃ। সংবৎসরং সংবৎসরমান্রং 
মজ্জ্ঞঃ মাংসানি নাশ্রীয়াং ন ভক্ষয়েং। বহুবচনৎ মতন্যোপলক্ষণার্থমূ। মজ্জ্তঃ 
নাশ্বীয়াৎ__সর্বদৈব নাশ্রীয়ার্দিতি বা; তৎ ব্রতম্‌ ॥১৫৪|২ 

ইতি দ্বিতীয়াধ্যায়ন্ত উন বিংশ-থগ্ত-ভাষ্যম্‌॥১৯ 
আনন্দগিবিঃ।- কুণিঃ শশ্ররহিতঃ ॥১৫৪॥২ 
ইতি দ্বিতীয়াধ্যায়ন্ত উনবিংশঃ খণ্ড: ॥১৯| 

ভাম্তানুবাদ ।-_“অন্গীভবতি” অর্থ--সম্পূর্ণ অঙ্গশালী হয়; হস্তপদাদি অঙ্গেও 
কুটিলভাব প্রাপ্ত হয় না, অর্থাৎ পঞ্গু বা কুণি ( নখক্ষতযুক্ত বা শ্মশ্ররহিত ) হয় না। 
সংবৎসর অর্থাৎ এক বৎসর মাত্র কাল মজ্জ্ঞ অর্থাৎ মাংস ভক্ষণ করিবে না) মহ 
তক্ষণেরও নিষেধ জ্ঞাপনার্থ . 'মজজ্ঞ শব্দের উত্তর বহুবচন প্রদত্ত হইয়াছে। অথব! 
চিরকালই মজজ্ঞ ভক্ষণ করিবে না; ইহাই তাহার ব্রত ॥১৫৪।২ 

ইতি দ্বিতীয় অধ্যায়ের উনবিংশ খণ্ডের ভাষ্যান্ুবাদ সমাপ্ত ॥১৯। 


দ্বিতীয়াধ্যায়ে 
বিংশ; থণ্ডঃ। 
অগ্নিহিষ্কারো বায়ু প্রস্তাব আদিত্য উদ্গীথো নক্ষত্রাণি 

প্রতিহারশ্ন্দ্রমা নিধনম্‌; এতদ্‌ রাজনং দেবতান্থ প্রোতম্‌ ॥ 
১৫৫॥১ 

অগ্নি হিংকারঃ; বাযুঃ প্রস্তাবঃ, আদিত্যঃ উদ্গীথঃ; নক্ষত্রাণি প্রতিহারঃ ; 
চন্ত্রমাঃ নিধনম্; এতৎ রাজনং (রাজন/-সংজ্তকং সাম ) দেবতান্গ। ( অগ্নি- 
প্রভৃতিষু ) প্রোতম্‌ € দেবতানাং প্রকাশভূয়স্বািতি ভাবঃ )॥ 

অগ্নিই হিংকারম্বরূপ; বায়ু প্রস্তাবন্বরূপ; আদিত্য উদ্গীথস্বরূপ ; 'নক্ষত্র- 
সমূহ প্রতিহারশ্বরূপ; চন্দ্রই নিধনম্বরূপ, কারণ, মরণান্তে কর্মী মনুয্যগণ চন্দ্র 
লোকে গমন করে; রাজন-নামক এই সাম দেবতামধ্যে প্রতিষ্ঠিত ॥ 

শাঙ্কর-ভাষ্যম্‌।__অগ্সিঃ হিষ্কারঃ, প্রথমন্থানত্বাং। বাধুঃ প্রস্তাবঃ, আনন্তর্য্য- 
সামান্তাৎ। আদিত্য উদগীথঃ শৈষ্ঠ্যাৎ। নক্ষত্রাণি প্রতিহারঃ, প্রতিহৃতত্বাৎ। 
চন্দ্রমা নিধনং, কল্সিণাৎ তন্িধনাৎ। এশ৩দ রাজনং দেবতা প্রোতং, দেবতানাৎ 
দীপ্তিমন্তাৎ ॥১৫৫]১ 


আনন্দগিরিঃ।-_অগ্্যাদীনামঙ্গেযে প্রতিষ্ঠিতত্বাদলগৃষ্্যনস্তর-মগ্বযা দি-দৃষটিমুখা- 
পয়তি-_অগ্নিরিত্যাদ্দিনা। রাজনস্ত সায়ো দেবতান্থ প্রোতত্বে হেতুমাহ-- 
দেবতানামিতি ॥১৫৫|১ 


ভাষ্যান্থবাদ ।-_ প্রথম স্থানাধিকারী বলিয়া অগ্রিই হিংকাব; [উভয়ের 
মধ্যে ] তুল্য আনন্তর্ধ্য থাকায় বায়ুই প্ররস্তাবস্বরূপ ; শ্রেষ্ঠত্ব হেতু আদিত্য 
উদ্গীথন্বরূপ; প্রত্যাহরণের বিষয়ীভূত হয় বলিয়া নক্ষত্রগণই প্রতিহারম্বরূপ ; 
কর্মী পুরুষগণের [মৃত্যুর পর ] চন্দ্রমগ্ুলে স্থান হয়, এই জন্ চন্দ্রই নিধন- 
স্বরূপ; এই 'রাজন-নামক সাম দেঁবতাগণে প্রতিষ্ঠিত; কারণ, দেবতাগণ 
স্বভাবতই দীপ্রিমান্ক ॥১৫৫।১ 





* তাৎ্পধ্য--এই প্রকরণস্থ সমস্ত উপাসনায়ই পরম্পরের মধ্যে কোন এক প্রকার সাদৃষ্ঠ 
কল্পনা করিয়া! লইতে হইবে । এখানেও সেই সাদৃগ্ভ রহিয়াছে__'রাজন্‌, পদটি 'রাজ্‌' ধাতু 
হইতে নিশ্পন্ন; “রাজ, ধাতুর অর্থ-দীপ্তি (প্রকাশ); হুতরাং "রাজন, ৰলিলে দীপ্তিমান্‌ অর্থ 
বুঝায়? দেবতাগণও স্বভাঁবতঃই দীপ্তিশালী; এই দীপ্তিমত্ব সা্ৃগ্ঠবশে 'রাজন' সামে অগ্নি প্রভৃতি, 
দেবতা৷ বুদ্ধি স্থাপনের উপদেশ হ্ইয়াছে। 


বিংশঃ খণ্ডঃ ] দ্বিতীয়োহ্ধ্যায়ঃ | ২০৭ 


ম ঘ এবমেতদ্রৌজনং দেবতান্থ প্রোতং বেদৈতাসামেব 
দেবতানাগুসলোকতাশুান্তি তাখ্দাধুজ্যং গচ্ছতি সর্ববমায়ূরেতি 
জ্যোগ্জীবতি মহান্‌ প্রজয়া পশুভির্ভবতি মহান্‌ কীত্ত্যা ; 
ব্রাহ্গণান্‌ ন নিন্দেও তদ্ব্রতম্‌ ॥১৫৬॥২ 


ইতি দ্বিতীয়াধ্যায়ন্ত বিংশঃ থণ্ডঃ ॥২০| 

[ উপাসনাফলম্‌ 1 সঃ যঃ এবম্‌ ( যথোক্তপ্রকারেণ ) এতৎ রাজনং সাম 
দেবতাস্থ প্রোতং বেদ, [ সঃ বিদ্বান] এতাসাম্‌ ( অগ্র্যা্ধীনাম) এব দেবতানাং 
সলোকতাং (সমানলোকবাসিত্বৎ ), সাষ্টিতাৎ ( সমানাধিকারৎ ), সাধুজ্যং 
(সমানদেহসম্বন্ধং) [বাঁ] গচ্ছতি। [অত্র সলোকতাদিপ্রাপ্তী বিকল্পো 
বোদ্ধব্যঃ; একন্য যুগপৎ অনেকভাবপ্রাপ্ত্যন্থপপত্তেরিতি ভাবঃ | ॥ 

যে ব্যক্তি যথোক্ত প্রকারে এই রাজন নামক সামকে অগ্নি প্রভৃতি দেবতা- 
সমূহে প্রতিষ্ঠিত জানেন, তিনি উক্ত দেবতাগণের সমান লোকে অবস্থিতি, 
সমান অধিকার প্রাপ্তি, এবং সাধুজ্য লাভ করিয়া থাকেন। সমগ্র আয়ু 
প্রাপ্ত হন, উজ্জল জীবন ধারণ করেন, সন্তান ও পণুসম্পদে মহান্‌ হন, এবং কীত্তি 
দ্বারাও মহান্‌ হন; ব্রাহ্মণগণকে নিন্দা করিবে না, ইহাই তাহার ব্রত ॥ 

ইতি দ্বিতীয়াধ্যায়ে বিংশঃ খণ্ডঃ ॥২০। 

শ।হকর-ভাষ্যম।-বিদ্বংফলম্-_-এতাসামেব অগ্ল্যাদীনাং দেবতানাৎ সলোকতাং 
সমানলোকতাং, সাষ্টিতাং সমানদ্ধিত্, সাধুজ্যৎ সধুগ্ভাবম্_একদেহ- 
দেহিত্বমিত্যেতৎ্। “বাশবোহত্র লুপ্তে। দ্রষ্টব্যঃ; সলোকতাৎ বা, ইত্যাদি। 
ভাবনা-বিশেষতঃ ফলবিশেষোপপত্তেঃ । গচ্ছতি প্রাপ্পোতি, অমুচ্চয়ানুপপত্তেশ্চ। 
্রা্মণান্‌ন নিন্দেখ, তদ্‌ ব্রতম্। “এতে বৈ দেবাঃ প্রত্যক্ষং যদ্ত্াহ্ষণা$ ইতি 
শরতেব্রণঙ্ষণনিন্দা দেবতানিন্দৈবেতি ॥১৫৬২ 

ইতি দ্বিতীয়াধ্যায়স্ত বিংশ-খগ্ু-ভাষ্যম্‌ ॥২০1 

আনন্দগিরিঃ।-_-ফল'বিকল্লার্থং বাশন্বস্াত্রাসত্বে কথং বাক্য স্থাদ্িত্যাশঙ্ক্যাহ__ 
সলোকত।ং বেত্যার্দীতি। কথৎ পুনরেকম্সিনুপাসনে ফলত্রয়ং বিকল্পযতে, তত্রাহ-_ 
ভাবনেতি। নন ফলত্রয়মত্র সমুচ্চিতমিধ্যতাং, কিমিতি বাশব্দং গৃহীত্বা বিকল্প্যতে 
তত্রাহ-*সমুচ্চয়েতি । ন হি মিথো বিরুদ্ধং ফলত্রয়মেকত্র সমুচ্চেতুৎ শক্যমতোহপি 
বিকল্পসিদ্ধিরিত্যর্থঃ | নন দেবতাদৃষ্ট্যা রাজনস্ত সায়ে। ধ্যানান্দেবতা ন নিন্দেদিতি 


বক্তব্যে কথমন্যথোচ্যতে, তত্রাহ__-এত ইতি ॥১৫৬॥২ 
ইতি দ্বিতীয়াধ্যায়ন্ত বিংশঃ খণ্ড ॥২০) 


২০৮ ছান্দোগ্যোপনিষৎ। 


ভাষ্মানুবাদ।-_এই বিদ্তাভিজ্ঞের ফল_[ কথিত হইতেছে ] এই অগ্মি 
প্রভৃতি দেবতাগণেরই সলোকত! অর্থাৎ একলোকে বান, সাষ্টিতা অর্থাৎ সমান 
সম্পত্তির অধিকার, এবং সাযুজ্য-_-সহযোগিত্ব অর্থাৎ একই দ্বেহে দেহিরূপে 
অবস্থিতি প্রাপ্ত হইয়া থাকে। এখানে একটি 'বা' শব লুপ্ত হইয়াছে, বুঝিতে 
হইবে, [ তদনুসারে অর্থ হইবে] সলোঁকতা কিংবা ইত্যাদ্ি। কারণ, ভাবনা 
গত বৈচিত্র্যেই ফলগত বৈচিত্র্যের সন্তাবন। হইয়৷ থাকে, বিশেষতঃ [উক্ত 
ফলগুলির ] সমুচ্চয়ও সঙ্গত হয় না। * ব্রাহ্মণগণকে নিন্দা করিবে না; ইহাই 
তাহার ব্রত। “ইহারাই প্রত্যক্ষ দেবতা, যাহার! ব্রাঙ্মণ” এই শ্রুতি হইতে 
[জানা যায় যে,] ব্রাহ্মণগণের যে নিন্দা, প্রক্কতপক্ষে তাহা দেবত্রাগণেরই 
নিন্দা! ॥১৫৬২ 

ইতি দ্বিতীয় অধ্যায়ের বিংশ খণ্ডের ভাষ্যান্থবাদ সমাপ্ত ॥২০। 


%* তাৎপর্য্য-_শ্রুতিতে__“সলোকতাং” প্রভৃতি শব্দগুলির পরে “বা” শব নাই সত্য; কিন্তু 
ভাষ্যকার বলিতেছেন যে, সলোকতা, সাষ্টিতি! ও সাষুজ্য এই তিনটি ফলই যখন সম্পূর্ণ বিভিন্ন- 
প্রকার, তথন বুঝিতে হইবে, একই প্রকার উপাসনায় উক্ত ব্রিবিধ ফল সিদ্ধ হইতে পারে না । 
অতএব, অবশ্যই স্বীকার করিতে হইবে যে, উপাসনাগত উৎকর্ধাপকর্ই এইরূপ ফলভেদের 
একমাত্র কারণ ; উপাসনার তারতম্যান্ুনারে এ তিনের মধ্যে যেকোন একটি ফল লাভ কর! . 
হয়। বিশেষতঃ এই তিনটি ফল এক ব্যক্তির নিকট একই কালে কখনই ভোগযোগ্য হইতে 
পারে না; কারণ, উহার বিভিন্ন প্রকীর। কাজেই একটি 'বা” শব্দ দরিয়া সেই বিরোধ পরিহার 
করিতে হইবে । যে যেরূপ উপাঁসন। করিবে, তাহার পক্ষে এই তিনটির মধ্যে একটি ফল লাস 
হইবে- লমন্তগুলি নহে। 


দ্বিতীয়াধ্যায়ে 
একবিংশ: খণ্ডঃ। 

্রয়ী-বিষ্যা হিষ্কারন্ত্রম় ইমে লোকাঃ স প্রস্তাবোহগ্নিরববায়ু- 
রাদিত্যঃ নম উদ্‌গীথে নক্ষত্রাণি বয়াসি মরীচয়ঃ স প্রতিহারঃ সর্পা 
গন্ধর্ববাঃ পিতরস্তনিধনম্‌ ; এতৎ সাম সর্ববন্যিন্‌ প্রোতম্‌ ॥১৫৭॥১ 

[ প্রকারাস্তরেণ উপাসনান্তরমাহ__“ত্রয়ী” ইত্যাদিনা । ] ত্রয়ীবিষ্ভা ( বেদ- 
বিচ্যা ) হিৎকারঃ) ইমে ( অনুভববিষয়াঃ ) ত্ররঃ লোকাঃ (স্বর্গাদয়ঃ) প্রস্তাবঃ ; 
অগ্িঃ, বায়ু, আদিত্যঃ [ এব ] সঃ উদগীথঃ ; নক্ষত্রাণি ( অশ্বিন্তাদীনি ) বয়াংসি 
(পক্ষিণঃ ) মরীচয়ঃ (কিরণাঃ ) [ এতে ত্রয়ঃ] সঃ প্রতিহারঃ; সর্পাঃ, গন্ধব্বাঃ, 
পিতরঃ (অগ্িঘাত্তাদয়ঃ ) [ এতে ত্রয়ঃ ] তত (প্রসিদ্ধং) নিধনম্। এতৎ, 
( বথোক্তৎ ) সাম সর্বন্মিন্‌ (বিষয়ে ) প্রোতম্‌ ॥ 

্রযীবিষ্ভাই (বেদবিগ্াই ) হিংকারস্বরূপ; এই প্রত্যক্ষ দৃশ্ত তিনটি লোক 
্রস্তাবন্বরূপ; অগ্রি, বায়ু ও আদিত্য সেই উদ্গীথন্বরূপ; নক্ষত্র, পক্ষী ও 
কিরণসমুহ সেই প্রতিহারন্বরূপ ; সর্প, গন্ধব্ব ও অগ্নিঘাত্তাদি পিতৃগণ সেই 
নিধনস্বরূপ। এই সামটি সর্ববিষয়ে প্রতিষ্ঠিত। 

শাঙ্কর-ভাষ্যম্‌।- ত্রয়ীবিদ্ধা হিম্কারঃ; অগ্যাদদিসায় আনন্তর্য্যৎ ত্রয়ীবিষ্ভায়া 
অগ্ন্যািকাধ্যত্বশ্রতেঃ; হিষ্কারঃ প্রাথম্যাৎ সর্বকর্তব্যানাম্‌। ত্রয় ইমে লোকাঃ 
তৎকাধ্যত্বাধনস্তরা ইতি প্রস্তাবঃ। অগ্র্যাদীনাম্‌ উদ্‌গীথত্বৎ শৈষ্ট্যাৎ। নক্ষত্রা- 
দীনাং প্রতিহতত্বা প্রতিহারত্বম্‌। সর্পার্দীনাৎ ধকারসামান্তাৎ নিধনত্বম্‌ এতৎ 
সাম নামবিশেষাভাবাৎ সামসমুদ্বায়ঃ সামশব্দঃ সর্বশ্মিন প্রোতম্‌। ত্ররীবিগ্ভাদি 
হি সর্বম্‌;) ত্রমীবিগ্ভাদিদৃষ্ট্যা হিষ্কারাদিসামভক্তয় উপাস্তাঃ। অভীতেঘপি 
সামোপাসনেষু যেযু যেষু প্রোতৎ যত যৎ সাম, তত্ষ্্যা তছ্‌পাশ্তমিতি ॥ 
ক্ধাঙ্গানাৎ দৃষ্টিবিশেষেণেব আজ্যন্ত সংস্কাধ্যত্বাৎ 0১৫৭১ 

আনন্দগিরিঃ।__অগ্যাদিদৃষ্ট্যনস্তরং ত্রয়ীবিদ্যাদৃষ্টিবিধানে কারণমাহ__অগ্র্যা- 
দীতি। যদগ্্যাদ্যায়কং সামোপাস্তমুক্তং, তম্মাদানস্তরয্যমুপান্তায়ান্তরযী বিদ্যায়া 
যুজ্যতে। খখেদোহণের্যজুর্ধেদ। বায়োরাদিত্যাৎ সামবেদঃ ইতি শ্রুতেন্্যযান্তৎ- 
কাধ্যত্বাবগমাদিত্যর্থঃ। তৎকাধ্য বাত ত্রয়ীসাধ্যকর্শফলত্বাদিত্যর্থঃ। কথং সর্বাস্মিন 


প্রোতমিত্যু্তৎ, ত্রয়ীবিষ্ভাদদী প্রোতমিতি বক্তব্যত্বাৎ; অত আহ- ত্রয়ী বিদ্যা-. 
দ্বীতি। কথং পুনরত্র ত্রয়ী বিদ্যাপ্িদৃষ্ট্য। সায়ে! ধ্যেয়ত্বং গম্যতে, তত্রাহ_ ত্ররীতি |, 


২১৩ ছান্দোগ্যোপনিষৎ। 


ন চান্তাৎ প্রতিজ্ঞায়াৎ পূর্ণ সন্দর্ভেণ বিরোধঃ শঙ্কামহ তীত্যাহ__অতীতেঘপীতি। 
তত্র হেতুমাহ__কর্ধাঙ্গাণামিতি। দূ্শপুর্ণমাসাধিকারে পত্যুবেক্ষিতমাজ্যৎ ভবতীতি 
দৃষ্টি বশেষণমাঙ্জ্যৎ সংক্কিয়্তে। তথা সামপ্রভেদানাৎ দৃষ্টিবিশেষণত্বা বিশেষাৎ 
তেষাঁৎ কর্মাঙ্গাণাঁৎ তত্তদঙ্গদৃষ্্যা সংস্কর্তব্যত্বাদিত্যর্থঃ ॥১৫৭।১ 


ভাঘ্যান্থবা্দ ।- শ্রুতিতে ত্ররীবিগ্ভাকে অগ্নি প্রভৃতিরই ফল বলিয়া নির্দেশ 
কর! হইয়াছে; এইজন্য অগ্রি প্রভৃতি সাঁমের অনন্তর ত্রর্ীবিগ্কার নির্দেশ। 
্রপীবিগ্ভাই (বেদবিগ্যাই ) হিংকারন্বূপ; কারণ, উহ্থাই সমস্ত কর্তব্যকর্মের 
প্রথম। এই দৃশ্তমান লোকত্রয়ও আবার সেই বিদ্যার কার্য বা পরিবর্তন; 
এই জন্য অন্তর্বর্তী লোকত্রয় প্রস্তাবন্বরূপ। শ্রেষ্ঠত্ব নিবন্ধন অগ্নি প্রভৃতির 
উদ্‌গীথত্ব [কল্পিত হইয়াছে ]। নক্ষত্র প্রভৃতি প্রত্যাগত হয়; বলিয়া__ 
'প্রতিহার'-স্বরূপ; ধকারের সহিত সাদৃশ্ত থাকায় সর্পাদির নিধনত্ব-সংজ্ঞ| | 
নামবিশেষ-নির্দেশ ন1 থাকায় এখানে, “সাম” শবে সমস্ত জাম বুঝিতে হইবে। 
সেই সামসমুদয় সর্ধবপদার্থে প্রতিষ্ঠিত; কেন না, উক্ত ত্রয়ীবিদ্যাই সর্বাত্মক বা 
সর্ববময়। ত্রয়ীবিগ্ঠাদি জ্ঞানে হিৎকারাদি সামভক্তিসমূহ উপাসনীয়; অতীত 
সামোপাসনাতেও যে যে সাম যে যে বিষয়ে প্রোত অর্থাৎ ষেযে বিষয়ে প্রতিষ্ঠিত, 
পেইরূপ জ্ঞানে তাহার উপাসনা করিবে। কর্মাঙ্গসমূহের দৃষ্টি-বিশেষান্থুসারে যেরূপ 
আজ্য-_ত্বতা্দির সংস্কার করিতে হয়, ইহাও তন্রপ ॥১৫৭॥১ 


স য এবমেতৎ সাম সর্বন্মিন প্রোতং বেদ, সর্বব্হ 


ভবতি ॥১৫৮॥২ 

সঃ ঘঃ ( কশ্চিং ) এতৎ সাম এবং যথোক্তপ্রকারেণ সর্বন্মিন প্রোতং বেদ; 
[ সঃ বিদ্বান] হ ( এব) সর্ব্বং ( সর্বেশ্বরঃ ) ভবতি ॥ 

যেকোন লোক এই সামকে যথোক্ত প্রকারে সর্ব পদার্থে প্রতিষ্ঠিত জানেন, 
তিনি নিজেও সর্বেশ্বর হন ॥ 

শাঙ্কর-ভাষ্যম্‌।- র্বববিষয়-সামবিদঃ ফলম্‌__সর্বং হ ভবতি, সর্কেশ্বরো৷ ভবতী- 
ত্যর্থঃ নিরুপচরিতসর্বভাবে হি দ্রিক্স্থেভ্যে। বলিপ্রাপ্ত্যনুপপত্তিঃ ॥১৫৮]২ 


আনন্দগিরিঃ ।-_-অথ যথাশ্রুতৎ সর্বাত্ত্বমেব কিং ন স্তাৎ অত আহ--নিরূপ- 
চরিতেতি ॥১৫৮॥২ 


ভাম্যানুবা ।_ সর্ববিষয়ক সামাভিজ্ঞের ফল [| কথিত হইতেছে ]--সর্বব 
হন+ অর্থ_ সর্কেশ্বর হন। নচেৎ যথার্থই সর্বভাব প্রাপ্ত হইলে, সর্বদিগ্বাসী" 
দ্বিগের নিকট হইতে উপহার প্রাপ্তি সঙ্গত হয় ন1* ॥১৫৮॥২ 


এ্রকবিংশঃ খণ্ডঃ ] দ্বিতীয়োহধ্যায়ঃ | ২১১ 


তদ্ষে শ্লোকে। যানি পঞ্চধা ত্রীণি ভ্রীণি, তেভ্যে। ন জ্যায়ঃ 
পরমন্থাদস্তি ॥১৫৯।৩ 


তত (তম্মিন__এতন্মিন বিষয়ে) এষঃ (বক্ষ্যমাণপ্রকারঃ) শ্লোকঃ 
(সংক্ষিপ্তার্থকঃ মন্ত্রঃ) [অস্তি 1, পঞ্চধা (হিংকারাদিভিঃ পঞ্চভিঃ বিভাগৈঃ ) 
[ প্রোক্তানি] ত্রীণি ত্রীণি (ত্রয়ীবিষ্যাপ্রভৃতীনি ), তেভ্যঃ (ত্রয়ীবিষ্ভাদ্দিভ্যঃ 
ত্রিরূপেভ্যঃ ) জ্যায়ঃ ( মহত্তরং ) পরম্‌ ( অতিরিক্তৎ চ) অন্তৎ ( বস্তস্তরৎ ) ন অস্তি, 
[ অত্রৈব সর্কের্ষাম্‌ অন্তর্ভাব ইত্যাশয়ঃ ] ॥ 

উক্ত বিষয়ে এই একটি শ্লোক, অর্থাৎ সংক্ষিপ্তার্থ প্রকাশক মন্ত্র আছে-_ 
হিৎকারাদি পঞ্চপ্রকার রূপভেদে যে, 'ত্রয়ী বিদ্যা প্রস্থৃতি তিন তিনটি রূপ 
উক্ত হইল ইহ! অপেক্ষা উৎকৃষ্ট কিংবা! অতিরিক্ত অন্য কোনও বস্ত বিগ্যমান 
নাই ॥ 

শাঞ্কর-ভাষ্যম।__-তদেতশ্মিনর্থে এষঃ শ্লোক মন্ত্রোঘপি অন্তি। যানি 
পঞ্চধা পঞ্চপ্রকারেণ হিস্কারাদিবিভাগৈঃ প্রোক্তানি ত্রীণি ত্রীণি ত্রয়ীবিদ্তাদীনি, 
তেভ্যঃ পঞ্চব্রিকেভ্যঃ জ্যায়ঃ_মহত্তরং, পরঞ্চ-_ব্যতিরিক্তম্‌ অন্থদ্বস্তস্তরং নাস্তি 
ন বিদ্যতে ইত্যর্থঃ। তত্রৈব হি জর্বব্তাত্বর্ভাবঃ ॥১৫৯।৩ 


আনন্দগিরিঃ |- _সর্ববিষয়পামবিদঃ জর্কেশ্বরত্বমিত্যত্র মন্ত্র সংবাদয়তি-_ 


তদেতশ্মিপ্নিতি। পরমিত্যন্তৈব ব্যাখ্যানমন্তদ্বিতি। বন্বস্তরাভাবে হেতুমাহ-__ 
তত্রৈবেতি ॥১৫৯।৩ 


ভাষ্যান্ুবাদ ।__সেই এই বিষয়ে এই একটি শ্লোক অর্থাৎ মন্ত্ও আছে। পঞ্চধ 
অর্থাৎ পঞচপ্রকার হিংকারাদ্দি বিভাগান্ুপারে ত্রয়ীবিদ্যা প্রভৃতি যে, তিন তিনটি 
রূপ কথিত হইল, সেই পঞ্চপ্রকার ত্রিরূপ হইতে অতিশয় মহান্‌ কিংবা! অতিরিক্ত 
( পৃথগ্ভূত) অপর কোনও বস্ত নাই_বিদ্যমান নাই; কারণ, তাহাতেই সর্ব 
' পদার্থের অন্তর্ভাব হইয়! থাকে ॥১৫৯]৩ 

যন্তদ্বেদ স বেদ সর্বব্ত সর্ববা দ্রিশো বলিমন্মৈ হরন্তি 

সর্ববমন্মীত্যুপাসীত, তদ্‌ ব্রতং তদ্‌ ব্রতম্‌ ॥১৬০॥৪ 

ইতি দ্বিতীয়াধ্যায়স্ত একবিংশঃ খণ্ডঃ ॥ ২১॥ 


* তাঁৎপর্যয--এই উপাসক যদি সত্যসত্যই সর্বাত্মকভাব প্রাপ্ত হন, তাহ। হইলে তাহার 
নিকট সর্বপ্রকার ভেদ বিলুপ্ত হইয়া যাওয়ায় সর্বদিগবাসিকর্তৃক তাহার উদ্দেশে উপহার 
প্রদান কর! সম্ভব হয় না; বিশেষতঃ পরবস্তা শ্লেকে “দিকৃস্থেত্য;" এই ভেদোক্তিও অঙঙ্গত 
হইয়া পড়ে। 


২১২ ছান্দোগ্যোপনিষৎ। 


যঃ ( জনঃ ) তত (যথোক্তং সাম) বেদ (জানাতি ), সঃ (বিদ্বান) সর্বং বেদ 
( সর্ববজ্ঞঃ ভবতি )) সর্বাঃ দ্বিশঃ ( সর্ব্দিকৃস্থাঃ পুরুষাঃ ) অন্মৈ উপাসকার়) বলিং 
( উপহারং ) হরস্তি, (আহরস্তি, ইত্যর্থ ), [ 'অহং] সর্বম্‌ অন্মি (ভবামি' ) ইতি 
[ কৃত্বা ] উপাসীত ; তৎ ( উপাসনৎ ) [তন্ত] ব্রতম্‌; থিরুক্তঃ উপাসনসমাপ্তযর্থা ॥ 

যে লোক উক্তপ্রকারে সাম অবগত হন, তিনি বস্ততঃ সর্বজ্ঞই হন, সমস্ত 
দ্বিক, অর্থাৎ সর্বদ্িগ্বাী জনগণ ইহার উদ্দেশে উপহার আহরণ (সংগ্রহ) করে। 
“আমিই সর্ধন্বরূপ, এইরূপে তাহাকে উপাসন। করিতে হইবে। সেইরূপ ভাবন। 
করাই তাহার ব্রত অর্থাৎ অপজ্বনীয় নিয়ম। 

ইতি দ্বিতীয়াধ্যায়ে একবিংশঃ খণ্ড ॥২১। ৃ 

শাঙ্কর-ভাষ্যম।_যঃ তৎ যথোক্তং সর্ধাত্বকৎ সাম বেদ, সঃ বেদ সর্বং, স 
সর্ববজ্ঞো ভবতীত্যর্থঃ। সর্ব দিশঃ সর্ধবদ্দিকৃস্থা অন্মৈ এবংবিদে বলিং ভোগৎ 
হরন্তি প্রাপয়ন্তীত্যর্থঃ | সর্বম আশম্ম ভবামি ইত্যেবম এতৎ সাম উপাসীত; 
তন্ত এতদেব ব্রতম। দ্বিরুক্তিঃ সামোপাসনসমাপ্ত্যর্থা ॥১৬০।৪ 

ইতি দ্বিতীরাধ্যায়স্ত একবিংশ্রথগুভাষ্যম্‌ ॥২১। 
আনন্দগিরিঃ।- সর্বজ্ঞত্বৎ সর্কেশ্বরত্বং চ তচ্ছব্দার্থঃ ॥১৬০॥৪ 
ইতি দ্বিতীয়াধ্যায়ন্ত একবিংশঃ খণ্ডঃ ॥২১॥ 

ভাঁ্যান্বাদ্ ।__যিনি উক্তপ্রকার সর্বাত্মক সামকে জানেন, তিনি সমন্তই 
জানেন, অর্থাৎ তিনি সর্বজ্ঞ হন। সর্বদিক্‌ অর্থ সর্বদ্িকৃস্থিত পুরুষগণ এবংবিধ 
বিদ্বানের উদ্দেশে বলি আহরণ করিয়! থাকে; অর্থাৎ তাহাকে উপযুক্ত ভোগ প্রাপ্ত 
করান। [আমি] সর্ধাত্বক, এই প্রকারে এই সামের উপামন|! করিবে । ইহাই 
তাহার ব্রত (নিয়ম )। সামোপাসনার প্রসঙ্গের সমাপ্তিস্ছচনার্থ “তদ্ব্রতম্” কথার 
ঘ্বিরুক্তি [ হইয়াছে ]॥১৬০॥৪ 

ইতি দ্বিতীয়াধ্যায়ের একবিংশখণ্ডের ভাস্ানুবাদ্দ ॥২১। 


দ্বিতীয়াধ্যায়ে 
দাবিংশ; খণ্ড; | 
বিনদ্দি সান্গো বূণে পশব্যমিত্যগ্নেরুদ্গীথোহনিরুক্তঃ 
গ্রজাপতেনিরুক্তঃ সোমস্য মৃদু শ্রক্ষং বায়োঃ শ্রক্ষং বলবদিন্দস্থয 
ক্রৌঞ্চ, বৃহস্পতেরপধ্বান্তং বরুণস্ত, তান্‌ সর্ববানেবোপসেবেত 
বারুণং তত্ব বর্জয়েৎ ॥১৬১।১ 


[ সামোপাসনাপ্রনঙ্গেন ইদ্রানীং উদ্গাতুঃ গীতিসম্পৎ উপদিশ্ঠতে “বিনদ্দি 
ইতি] সায়ঃ (সামসন্বন্ধি) বিনদ্দি (বৃষভধবনিসদৃশঃ ধবনিবিশ্রেষঃ বিন 
সঃ অন্ত অন্তীতি বিনদ্দি__গানবিশেষঃ) পশব্যম্‌ (পশুভ্যঃ হিতম্‌) অগ্নেঃ 
(অগ্নিদৈবতম্‌) ইতি এবং (বিশিষ্টং) বৃণে (প্রার্থয়ে) [ অহং_যজমান: 
উদ্গাতা বা]। অনিরুত্তঃ ( নামবিশেষেণ অনিষ্িষ্টঃ ) উদ্গীথঃ ( উদ্গীণ-গানং ) 
প্রজাপতেঃ ( গ্রজাপতেরপি সর্ধং প্রতি অবিশেষাৎ প্রজাপতিদৈবতঃ ), নিরুক্তঃ 
( স্পষ্টরূপঃ) দোমন্ত (চনত্রদৈব তঃ), মৃহুশ্ক্ষৎ (অনুচ্ৈঃ অপ্রযতত্রেন চ উচ্চার্যযৎ গানং) 
বায়োঃ (বাযুদৈবতৎ ) শ্ক্ষং বণবৎ (শিথিলমপি প্রযস্বাধিক্যাপেক্ষং গানম্‌ ) 
ইন্স্ত ( ইন্রদৈবতৎ ), ত্রৌঞ্চৎ ( ক্রৌঞ্চপক্ষিরবসমৎ গানং ) বৃহস্পতেঃ (বাহম্পত্যম্‌) 
অপধবাস্তং (ভগ্র-কাংস্তধ্বনিসমৎ গানং) বরণন্ত ( বরুণদৈবতম্‌ট) তান্‌ সর্ব্ান্‌ 
এব ( ধ্বনীন্‌ ) উপসেবেত (প্রযুগ্তীত ), তু (পুনঃ ) বারুণম্‌ এব একং (ধ্বনিং ) 
বর্য়ে, (পরিত্যজেৎ ) | বিদ্বান ইতি শেষঃ] ॥ 

সামোপাপন! প্রদঙ্গে এখন উদ্গাতার গান-বিদ্ভাবিষয়ে উপর্দেশ কর! 
হইতেছে _সামের যে বিনর্দিসংজ্ঞক স্বর, তাহা পশব্য অর্থাৎ পঞুগণের হিতকর 
এবং অন্নিট্বত, এই মনে করিয়া তাহাকে বরণ (প্রার্থনা) করিতেছি। প্রজা- 
গতিদৈব্ত অনিরুক্ত অর্থাৎ বিশেষরূপে অনভিব্যক্ত স্বরসম্পন্ন উদ্গীথ; আর 
সোমদৈবত নিরুক্ত উদ্গীথ) বায়ুদৈবত সামটি মৃহ লক্ষ অর্থাৎ অল্প চেষ্টায় উচচার্য্য; 
ইন্দৈবত সাম শ্ক্ষু (শিথিলশ্বরযুক্ত ) ও বলবৎ; বৃহষ্পতিদৈবত লাম 
ক্রৌঞ্চম্বর ; বরুণদৈধত সাম অপধ্বাস্ত অর্থাৎ ভগ্ন কাস্তপাত্রের স্তায় যে স্বর; 


২১৪ ছান্দোগ্যোপনিষত। 


উক্ত এই সমস্ত ধ্বনিই প্রয়োগ করিবে, কেবল একমাত্র অপধ্বাস্ত স্বর বর্জন 
করিবে ॥ 

শাঙ্কর-ভাষ্যম্‌।--সামোপাসন প্রসঙ্গেন গানবিশেষাদিসম্পৎ উদ্গাতুরুপদ্দিশ্তুতে 
ফলবিশেষসন্ন্বাৎ। বিনদ্দি বিশিষ্টো ন্দঃ স্বরবিশেষ খষভকৃজিতসমোহন্তান্তীতি 
বিনর্দি, গানমিতি বাক্যশেষঃ | তচ্চ সায়ঃ সম্বন্ধি পশ্তত্যো হিতং পশব্যম্‌ অগ্নেঃ 
অন্নিদেবত্যঞ্চ। উদ্গীথঃ উদ্গানম্‌। তদহমেবং বিশিষ্টং বুণে প্রার্থয়ে ইতি 
কশ্চিং যজমান উদ্‌গাতা বা মন্ততে। অনিরুক্তঃ অমুকলম ইত্যবিশেষিত্তঃ 
প্রজাপত্েঃ প্রজ্জাপতিদেেবত্যঃ স গানবিশেষঃ, আনিরুক্ত্যাৎ প্রজাপতেঃ। নিরুক্তঃ 
স্পষ্টঃ। সোমন্ত সোঁমদেবত্যঃ স উদ্গীথ ইত্যর্থঃ। মৃদু শ্রক্ষ্চ গানৎ 'বায়োঃ 
বায়ুদেবত্যৎ তৎ। শ্লক্ষং বলবচ্চ প্রযস্ধাধিক্যোপেতঞ্চ ইন্স্ত এন্্রৎ তদ্গানম্‌। 
ক্রৌঞ্চ, ক্রৌঞ্চপক্ষিনিনাদসমম্, বাহম্পতেঃ বাহম্পত্যং তৎ। অপধ্বাস্তৎ ভিন্ন- 
কা-স্তশ্বরসমম্‌ বরুণস্ত এতদ্‌ গানম্‌। তান্‌ সর্বানেবোপসেবেত প্রযুঞ্জীত বারুণং 
তু এবৈকৎ বর্জয়েৎ ॥১৬১1১ 

আনন্দগিরিঃ।_-সামোপাসনং সমাপ্তং চে কিমুত্তরগ্রন্থেন, ইত্যাশঙ্ক্যাহ__ 
সামেতি। আদিশব্দেন স্বরাদয়ো বর্ণা গৃহান্তে। কিমিত্যুদগাতুর্যথোক্তোপাস্তি- 
রুচ্যতে, তত্রাহ__ফলেতি ৷ মৃত্যুপরিহারাদিঃ ফলবিশেষঃ, ততৎসম্বন্ধাদেষোপাপ্তি- 
রনুষ্ঠেয়েত্যর্থ: । পশুভ্যো হিতত্বমন্ত বচনাদ্গময়িতব্যম্‌। বাক্যস্থমিতিশব্বং 
ব্যাচ্টে__ইতি কশ্চিদ্িতি। ইত্যবিশেষিতঃ, অনেন প্রকারেণায়মিতি বিশেষিতো 
ব্যবচ্ছিদ্য জ্ঞাতে৷ ন ভবতীত্যর্থঃ। তন্ত প্রাজাপত্যত্বে হেতুমাহ__-আনিরুক্ত্যার্দিতি | 
নীলপীতাদ্বিভিনিশ্চিত্যাবচনা দিত্যর্থঃ ॥১৬১।১ 

ভাষ্যানুবাদ।__সামের উপাসন! প্রসঙ্গে এখন উদগাতার বিশিষ্ট প্রকার 
শীতিসম্পত্তি প্রভৃতির উপদেশ কর! হইতেছে ; কারণ, উহাতে--বিশেষ বিশেষ 
ফলের সম্বন্ধ রহিয়াছে। 


বিনর্দি-_বিনর্দ অর্থ__বুষের শব্দসদৃশ একপ্রকার বিশেষ স্বর; সেই স্বর 
যাহীতে আছে, তাহার নাম বিনদ্দী_গান, তাহাও আবার সামসম্পর্কিত, 
পণুগণের হিতকর বলিয়া পশব্য, এবং অগ্নির অধীন বলিয়া অগ্নিদবতও বটে; 
উদ্‌গীথ অর্থ-_উদ্গান [ উদ্গীথের বিবরণ পূর্বে কথিত হইয়াছে ]। ঈদৃশ 
বিশিষ্ট গুণসম্পন্ন সেই স্বরকে আমি বরণ ক্রিতেছি--প্রার্থনা করিতেছি; 
কোনও যজমান কিংব! উদ্‌গাতা। এইরূপ মনে করিতেছেন। অনিরুক্ত অর্থ-_ 
ইহা অমুকের সমান, এইরূপে যাহাকে বিশেষ ক্রিয়! বল! হয় নাই। 


দ্বাবিংশ: খণ্ড ] ছ্বিতীয়োহধ্যায়ঃ | ২১৫ 


এই প্রকার এই গানটি প্রজ্জাপতিদেবত্য, কারণ, প্রজাপতিরও কোন নিদ্দিষট 
বূপবিশেষ নাই, ইহারও কোন রূপবিশেষ নাই; সুতরাং অনিরুত্তত-ধর্থের সাম্য 
থাকায় প্রজাপতিই ইহার দেবতা । নিরুক্ত অর্থ__স্পষ্ট যোহার বিশেষভাব কথিত 
আছে ), সেই উদগীথটি সোমের, অর্থাৎ চন্দ্র দেবতাকর্তৃক অধিষ্ঠিত। মৃছ অথচ 
ক্ষ ( কোমল ও অন্লপ্রযত্বসাধ্য) ষে গানবিশেষ, তাহা বায়ুর অর্থাৎ বায়ুদেবতাধিষ্ঠিত 
_ বায়দেবত্য; যাহা শ্রক্ষ ও বলবৎ (সমধিক প্রমত্্রসাধ্য ), তাদৃশ গান ইন্দ্রের 
অর্থাৎ তাহা ইন্ত্রদেবতাধিষ্ঠিত-__ন্ত্র। যাহা ক্রৌঞ্চ (ক্রৌঞ্চপক্ষীর ধ্বনির 
অনুরূপ স্বরযুক্ত ). তাহা বৃহস্পতির অর্থাৎ বারম্পত্য। আর যাহা অপধ্বাস্ত, 
(ভগ্ন কাসার শব্ষের অনুরূপ স্বরসংযুক্ত ) সেই গান বরুণের অর্থাৎ বরুণ 
দ্বেবতাধিষ্ঠিত; উক্ত সমস্ত স্বরেরই সেব। করিবে, অর্থাৎ প্রয়োগ করিবে; কেবল 
একমাত্র বারুণ স্বরকেই বর্জন করিবে ॥১৬১|১ 


অমৃতত্বং দেবেভ্য আগায়ানীত্যাগায়ে, স্বধাং পিতৃভ্য আশাং 
মনুষ্যেত্যস্তণোদকং পশুভ্যঃ ন্বর্গগ লোকং যজমানায়ান্নমাত্মন 
আগায়ানীত্যেতানি মনস! ধ্যাত প্রমত্তঃ স্তবীত ॥১৬২॥২ 


[ অন্তথাপি ধ্যানপ্রকারমাহ “অমৃতত্বম্” ইত্যার্দিনা। ]_ দ্বেবেভ্যঃ অমুতত্বং 
আগায়ানি (গানেন সম্পাদয়ামি ) ইতি [রুত্ব' ] আগায়েৎ ( অমৃতত্বং সম্পা- 
দয়েখ))] তথা 1, পিতৃভ্যঃ ( অগ্নিঘাত্তাদ্িভ্যঃ) স্বধাৎ ( পিতৃকৃত্যৎ ), মন্ুষ্বেভ্যঃ 
আশাং (প্রার্থনাং), পশুভ্যঃ তৃণোদকৎ ( তৃণম্‌ উদকৎ চ), যজমানায় ( যন্তর- 
কারিণে) স্বর্গৎ লোকম্‌, আত্মনে (শ্বশ্মৈ )[চ] অন্নম আগায়ানি (সম্পাদয়ামি ); 
অপ্রমত্তঃ (প্রমাদ্রহিতঃ সন) এতানি ( বথোক্তানি সামানি) ধ্যায়ন্‌ স্তবীত 
(স্তত্য। প্রসাদয়েদিত্যর্থঃ )॥ 


দেবতাগণের উদ্দেশে অমৃত্ত্ব সম্পাদন করিব, এই বলিয়া! [ তাহা ] গান 
করিবে । এইরূপে, পিতৃগণের উদ্দেশে স্বধা, মন্ুয্যগণের উদ্দেশে আশ। (প্রার্থন| ), 


২১৬ ছান্দোগ্যোপনিষৎ। 


পণুগণের উদ্দেশে তণ ও জল, যজমানের উদ্দেশে শ্বর্গ লোক এবং নিজের 
উদ্দেশে অন্ন গান করিব, ( এই বলিয়া ) স্থিরচিত্তে এ সকলকে মনে মনে ধ্যান 
করতঃ স্তব করিবে॥ 

শাঙ্কর-ভাষ্যম্‌।_-অমৃতত্বং দেবেভ্য আগায়ানি__সাধয়ানি; ন্বধাৎ পিতৃভ্যঃ 
আগায়ানি ; আশাং মন্ুষ্যেত্যঃ, আশাৎ প্রার্থনাৎ প্রাধিতমিত্যেতৎ; তৃণোঁদকং 
পণ্ুভ্যঃ; স্বর্গৎ লোকৎ যজমানার ; অন্নম্‌ আত্মনে মহাম আগায়ানি ; ইত্যেতাঁনি 
মনসা চিন্তয়ন্‌ ধ্যায়ন্‌ অপ্রমত্তঃ স্বরোম্ব্যঞ্জনাদিভ্যঃ স্তবীত ॥১৬২॥২ 


আনন্দগিরিঃ।--ন্বরবিশেষজ্ঞানপূর্ব্বকমুদ্গানকালে ধ্যাঁতব্যার্থমাহ__অমৃতত্ব- 
মিতি। ন্বরোদ্মব্যঞ্জনাদিভ্য ইত্যত্রাদিশব্েন স্থান-প্রযত্বাদিসংগ্রহঃ ॥১৬২॥২ 

ভাষ্যান্ুবাদ ।__দ্েবতাগণের উদ্দেশে অমৃতত্ব গান করি, অর্থাৎ সাধন 
করি) মনুষ্যগণের উদ্েশে আশা; আশ! অর্থ__ প্রার্থনা, অর্থাৎ অভিলধিত 
বিষয়) পশুগণের নিমিত্ত তৃণ ও জল যজমানের নিমিত্ত স্বর্নলোক; আত্মার 
অর্থাৎ নিজের নিমিত্ত অন্ন গান করি। এই বিষয়গুলিকে মনে মনে চিন্ত। 
করতঃ অর্থাৎ ধ্যান করতঃ স্বর, উদ্মা ও ব্যঞ্জনাদি বর্ণ বিষয়ে অনবধানতাশূন্য* 
হইয়া! স্তব করিবে ॥১৬২॥২ 


সর্বেবে স্বর ইন্দ্রস্তাত্ানঃ সর্বব উল্মাণ প্রজাপতেরাত্বানঃ 
সর্বে স্পর্শা মৃত্যোরাত্মানস্তং যদি স্বরেষূপালভেতেন্দ্রণ শরণং 
প্রপন্নোহভূবমূ, সত্ব! প্রতি বক্ষ্যতীত্যেনং ব্রয়াৎ ॥১৬৩|৩ 


সর্ব স্বরাঃ (অকারাদয়ঃ ) ইন্্রস্ত ( বলাধিপতেঃ প্রান্ত ), আত্মানঃ ( দেহ- 
রূপাঃ ) সর্কবে উদ্মাণঃ €শ্-ষ-স-হ-কারাদয়ঃ ) প্রজাপতেঃ (বিরাজঃ পুরুষন্ত ) 
আত্মানঃ; সর্বে স্পর্শাঃ (কার্দীনি ব্যঞ্জনানি ) মৃত্যোঃ (যমস্ত ) আত্মানঃ 
[বেদিতব্যাঃ ইতি শেষঃ]| তম্‌ (উগাতারং ) যদি (সম্ভীবনায়াৎ ) স্বরেষু 
(অকারাদিষু বিষরে ) উপালভেত ( দোষপ্রদর্শনপুরঃসরৎ নিন্দেৎ ), [ তদা সঃ 

ক তাঁৎপধ্য__অমৃতই দেবতাগণের প্রিয়, এইজন্য দেবতার নিমিত্ত অমৃত গান ৃ্‌ ধা, 
উচ্চারণপূর্ববক পিতৃগণের উদ্দেশে দান করিতে হয়, এইজন্য পিতৃ-উদ্দেশে 'ম্বধা' গান অভিহিত 
হইয়াছে। 'শ,ষ, স,হ' এই বর্ণগুলিকে “উম্ম” বর্ণ কহে। ইহাদেরও উচ্চারণগত পার্থক্য 
আছে। প্রয়োগকালে এসকল বিষয়ে সাবধান হইবার উপদেশ প্রদত্ত হইয়াছে। 


দ্বাবিংশঃ খণ্ডঃ ] ছিতীয়োহধ্যায়ঃ | ২১৭ 


উদ্গাতা ] এনম্‌ (উপালবারং) ব্রয়াৎ ( কথয়েং), [কিম্‌্? ইত্যাহ ]_[ অহং 
প্রয়োগকালে ] ইন্ত্রৎ (প্রাণৎ) শরণং ( আশ্রন্নৎ) প্রপন্নঃ অভূবম্‌ (প্রাপ্তবান্‌ 
অন্মি); সঃ (প্রাণঃ) ত্বা (ত্বাম্‌ উপালন্ধারং ) প্রতিবক্ষ্যতি (প্রত্যুত্তরং 
দ্বান্তুতি ) ইতি ॥ 


অকারাদি সমস্ত স্বরবর্ণ ইন্দ্রের দ্েহাবয়বস্বরূপ ; সমস্ত উদ্ম বর্ণ প্রজাপতির 


দেহস্বরূপ; সমস্ত স্পর্শ-বর্ণ মৃত্যুর দেহস্বূপ। সেই উদগাতাকে কেহ যদি 
[ ন্বরাির উচ্চারণ দোষে ] নিন্দা করে, আহা হইলে উদগাত।৷ তাহাকে বলিবেন, 


আমি [গানকালে] ইন্দ্রের শরণাগত হইয়াছিলাম; তিনিই তোমাকে 
প্রত্যুত্তর দিবেন ॥” 


শাঙহ্কর-ভাষ্ম্‌।_সর্বে স্বরাঃ অকারাদয়ঃ ইন্ত্স্ত বলকর্মণ; প্রাণস্ত আত্মানঃ 
'দ্রেহাবয়বস্থানীয়াঃ। সর্কে উদ্মাণঃ শ-ষ-স-হাদয়ঃ প্রজ্জাপতেঃ বিরাজ; কশ্ঠপন্ত 


বা আত্মানঃ। সর্ব স্পর্শীঃ কাদয়ো ব্ঞজনানি মৃত্যোঃ আত্মানঃ। তম্‌ এবংবিদ্ম্‌ 
উদ্গাতারং যদি কশ্চিৎ স্বরেষু উপালভেত-্বরন্বয়। ছুষ্টঃ প্রযুক্তঃ ইতি, এবম্‌- 


উপালবঃ ইন্দরং প্রাণমীশ্বরং শরণম্‌ আশ্রয়ং প্রপন্নঃ অভূবং স্বরান্‌ প্রযুঞ্জানোইহম্‌। 
স ইন্দ্রঃ যৎ তব বক্তব্য ত্বা ত্বাং প্রতি বক্ষ্যতি, স এব দেব উত্তরং দ্বাস্ততি; 
ইতি এনং ব্রয়াৎ ॥১৬৩।৩ 


আনন্দগিরিঃ।-_কেনাপি আক্ষিগুন্ত উদ্গাতুরুদ্গানকালে প্রতীকারঙ্ঞানায় 
স্বরাদিদেবতাজ্ঞানমুপন্তন্ততি-_সর্বে শ্বরা ইতি। শষ-স-হাদয় ইত্যাদিশবস্তদ বাস্তর- 
ভেদবাভিপ্রায়ঃ| যন্নেতরৎ বক্তব্যমিত্য্মাদর্ধৎ তচ্ছবো। দ্রষ্টব্যঃ ॥১৬৩।৩ 


ভাঘ্মান্ুবাদ।-_সমস্ত স্বর অর্থাৎ অকারাি' বর্ণসমূহ ইন্্রের অর্থাৎ বলসাধ্য 
কর্মের প্রবর্তক প্রাণের আত্মা, অর্থাৎ দেহের অবয়বতুল্য ; শ, ষ, স ও 
হ প্রভৃতি উদ্মবর্ণ-সমুদ্য় প্রজাপতির অর্থাৎ বিরাট পুরুষের অথবা কশ্তপের 
আত্মন্বরূপ ; সমস্ত স্পর্শবর্ণ অর্থাৎ ককারাদি ব্যঞ্জনবর্ণ-সমুদয় মৃত্যুর আত্মস্বরূপ। 
এবংবিধ বিদ্বান্‌ উদ্‌গাতাকে কেহ বদি তুমি অশ্তুদ্ধভাবে স্বর প্রকাশ করিয়াছ", 
এই বলিয়৷ শ্বরসম্বন্ধে উপালব্ধ করে (নিন্দা করে), [তাহা হইলে ] এইরূপ 
উপালন্ধ হইয়া সেই উদ্গাতা৷ [ তাহাকে ] বলিবেন যে, "আমি স্বরবর্ণ প্রয়োগ 
করিবার সময়ে ইন্দ্রকে- প্রাণরূপী ঈশ্বরকে আশ্রয় করিয়াছিলাম। তোমার 


২১৮, ছান্দোগ্যোপনিষতৎ। 


যাহা বক্তব্য, সেই ইন্ত্ই তোমাকে [তাহা] বলিবেন, অর্থাৎ সেই দ্বেবতাই 
প্রত্যুত্তর প্রদান করিবেন ॥১৬৩৩ 


অথ যগ্ধেনমুক্মুপালভেত প্রজাপতি শরণং প্রপন্োইভূবম্‌ 
সত্ব প্রতি পেক্ষ্যতীত্যেনং ব্রয়াৎ। অথ যগ্যেন্‌ স্পর্শে 
পালভেত মৃত্যুত্ত শরণং প্রপন্নোহভূবম্‌, স ত্বা প্রতি ক্ষ্যতীত্যেনং 
ব্রয়ীৎ ॥১৬৪॥৪ ৰ 


! 
॥ 


অথ (পক্ষান্তরে ) যদি (সম্ভাবনায়) [ কশ্চিৎ] এনম্‌ ( উদ্গাতারম্‌ ) 
উদ্মন্গু ( শ-ষ-সাদিবর্ণেষু ) উপালভেত (তব খলু উত্ববর্ণাঃ অসম্যক্‌ প্রযুক্তাঃ, 
ইত্যেবং নিন্দেৎ ), [ তদ1 সঃ উদ্গাতা ] এনৎ (উপালনধারম্‌) বুয্নাং__[উদ্মবর্ান্‌ 
প্রযুগ্তানঃ অহং ] প্রজাপতিং (পূর্বোক্তৎ ) শরণং প্রপন্নঃ (আশ্রিতঃ) অভূবম্‌ 
সঃ ( প্রজাপতি? ) ত্বা (ত্বাং) প্রতিপেক্ষ্যতি সেংচুর্ণয়িষ্যতি)। অথ যদি [কশ্চিত) 
এনং স্পর্শেষু (ককারাদ্দি-ব্যঞ্জনবর্ণেু) উপালভেত, [তদ। সঃ উদ্গাতা ] এনং 
ব্য়াৎ__[ ্পর্শবর্ণপ্রয়োগকালে অহ ] মৃত্যুৎ শরণৎ প্রপন্নঃ অভূবম্; সঃ (মৃত্যুঃ ) 
বা (ত্বাৎ) প্রতিধক্ষ্যাতি ( ভন্মসাৎ করিষ্যুতি ) ইতি ॥ 


অথবা! কেহ যদি ইহাকে উদ্ববর্ণ সম্বন্ধে তিরস্কার করে, [তাহা হইলে তিনি] 
বলিবেন, [ আমি ততকালে ] প্রজাপতির শরণাপন্ন হইয়াছিলাম; তিনি তোমাকে 
চুর্ণাকৃত করিবেন। অথবা, কেহ যদি স্পর্শবর্ণ সম্বন্ধে (ককারাদি ব্যঞ্জনবর্ণ 
বিষয়ে ) ইহাকে নিন্দা করে, তাহা! হইলে সেই উদ্গাতা তাহাকে প্রত্যুত্তরে 
বলিবেন যে, [ আমি তৎকালে ] মৃত্যুর শরণাগত হইয়াছিলাম ; তিনিই তোমাকে 
দগ্ধ করিবেন, অর্থাৎ ভম্মীভূত করিবেন ॥ 


শাঙ্কর-ভাঘ্মম্‌।__অথ যদ্ভেনম্‌ উত্বন্থ তখৈবোপালভেত, প্রজাপতিৎ শরণং 
প্রপন্নোহভূবম্‌, স ত্বা প্রতি পেক্ষ্যতি সংচূর্ণমিধ্যতীত্যেনৎ ব্রয়াৎ। অথ ষগ্ভেনং 
স্পর্শেষু উপালভেত, মৃত্যুৎ শরণৎ প্রপন্নোহভূবম্‌ স ত্বা প্রতি ধক্ষ্যতি__তন্মীকরি- 
ষ্যতীত্যেনং ব্রয়াৎ ॥১৬৪॥৪ 


আনন্দগিরিঃ |-_-তথৈব ম্বরেঘিবেতি যাবৎ ॥১৬৪1৪ 


গবাবিংশঃ খণ্ডঃ ] ছ্বিতীয়োহ্ধ্যায়ঃ। ২১৯ 


ভাষ্যানুবাদ্ব ।-_অথবা, ইহাকে (উদ্গাতাকে) যদি উদ্মবণ-বিষয়ে তিরস্কার 
করে, [তাহা হইলে, তিনি ] ইহাকে (তিরস্কারীকে ) বলিবেন, প্রজাপতির 
শরণাপন্ন হইয়াছিলাম; তিনি তোমাকে পেষণ করিবেন, অর্থাৎ সম্যক্রূপে 
চর্ণীকুত করিবেন। অথবা ইহাকে যদ্দি স্পর্শবর্ণ-বিষয়ে তিরস্কার করে, [ তাহা 
হইলে তিনি ] বলিবেন যে, মৃত্যুর শরণাপন্ন হইয়াছিলাম, তিনি তোমাকে দগ্ধ 
করিবেন অর্থাৎ ভন্মীভূত করিবেন ॥১৬৪॥৪ 


সর্ব স্বর! ঘোষবন্তে। বলবন্তে। বক্তব্য? ইন্দ্রে বলং দদানীতি। 
সর্বৰ উল্মাণোহগ্রস্তা অনিরস্ত। বিরৃতা বক্তব্যাঃ প্রজাপতেরাত্বানং 
পরিদদানীতি, সর্বেব স্পর্শা লেশেনানভিনিহিতা বক্তব্য 
মৃত্যোরাত্মানং পরিহরাণীতি ॥১৬৫॥৫ 


ইতি দ্বিতীয়াধ্যায়ন্ত দ্বাবিংশঃ খণ্ডঃ ॥২২॥ 


[ প্রয়োগকালে চিন্তনীয়মর্থৎ কথয়তি_“সর্কে” ইত্যাদি ।]__[ সর্বে ম্বরাঃ 
€ অকারাদয়ঃ ) ঘোষবস্তঃ-_বলবন্তঃ (প্রযত্বাধিক্যেনোপেতাঃ ইত্যর্থঃ ), বক্তব্যাঃ 
( উচ্চারণীরাঃ ); [ অহৎ ] ইন্দ্র (প্রাণে) বলং দদ্রানি (আদধানি ) ইতি [চিন্ত- 
য়েদিতি শেষঃ ]। সর্ব উদ্মাণঃ ( উগ্মবর্ণাঃ) অগ্রস্তাঃ ( বর্ণান্তরেণ অতিরস্কৃতাঃ ), 
অনিরস্তাঃ (অপরিত্যক্তাঃ ), বিবৃতাঃ (স্পঞ্টপ্রযত্বোপেতাঃ চ) বক্তব্যাঃ, [ অহং ] 
আত্মানং প্রজাপতেঃ (প্রজাপতয়ে ) পরিদদানি (প্রযচ্ছানি ); ইতি [ চিন্তয়েৎ 
ইতি শেষঃ ]। সর্কে স্পর্শাঃ (বাঞ্জনবর্ণাঃ) লেশেন ( অত্যন্পমপি ) অনভিনিহিতাঃ 
( বর্ণান্তরেণ অসংকীর্ণাঃ) বক্তব্যাঃ ( উচ্চারণীয়াঃ ); আত্মানম্‌ (স্বং) মৃত্যোঃ 


€ সকাশাৎ) পরিহরাণি (পরিরক্ষামি ), ইতি চিন্তয়েৎ) [উদ্গাতা ইতি 
শেষঃ 10 | 


প্রয়োগ-সময়ে যেরূপ চিন্তা করিতে হইবে, তাহা বলিতেছেন-_[ প্রয়োগ- 
কালে ] সমস্ত স্বরবর্ণগুলিকে ঘোষবৎ ও বলবৎ বলিতে হুইবে, অর্থাৎ সবল ধ্বনি 
সহকারে উচ্চারণ করিতে হইবে, এবং ( বলা'ধিপতি ) ইন্দ্রে বলহ্যাস করিতেছি, 
[এইরূপ চিন্তা করিবে]। সমস্ত উম্মবর্ণকেই বর্ণান্তরের সহিত অমিশ্রিত, 
'অপরিত্যক্ত এবং স্প্-প্রযত্বসমন্বিত করিয়া উচ্চারণ করিতে হইবে; প্রজ্ঞাপতির 
উদ্দেশে [ আমি ] আত্মাকে সমর্পণ করিতেছি, [ এইরূপ চিন্তা করিবে। সমস্ত 


২২০ ছান্দোগ্যোপনিষৎ। 


স্পর্শ বর্ণকেই বর্ণান্তরে অত্যন্পমাত্রও মিশ্রিত না করিয়া উচ্চারণ করিতে 
হইবে; মৃত্যু হইতে আত্মাকে (আপনাকে ) পরিত্রাণ করিতেছি, [এইরূপ চিন্ত। 
করিবে ]॥ 

ইতি দ্বিতীয়াধ্যায়ে দ্বাবিংশঃ খণ্ডঃ ॥২২| 


শাঙ্কর-ভাষ্যম্‌।-_যত ইন্দরাগ্তাআনঃ স্বরাঁদয়ঃ, অতঃ সর্ব স্বরাঃ ঘোষবন্তঃ বলবস্তঃ 
বক্তব্যাঃ; তথা অহমিন্দ্রে বলং দদানি-__বলমাদধানীতি। তথা সর্কে' উদ্মাণঃ 
অগ্রন্তা অন্তরপ্রবেশিতাঃ অনিরম্ত! বহিরপ্রক্ষিপ্তাঃ, বিবৃতা বিবৃতপ্রযত্বোপেতাঃ | 
প্রজাপতেরাত্মানং পরিদদ্বানি প্রষচ্ছানীতি। সর্ব স্পর্শা লেশেন শনকৈঃ 
অনভিনিহিতাঃ অনভিনিক্ষিপ্ড। বক্তব্যাঃ। মুত্যোরাত্মানৎ বালানিব শনকৈ£ 
পরিহরন্‌ মৃত্যোঃ আত্মানং পরিহরাণীতি ॥১৬৫।৫ 


ইতি দ্বিতীয়াধ্যায়ন্ত দ্বাবিংশখণ্ডভাষ্যম্‌ ॥২২। 


আনন্দগিরিঃ।-__দ্বেবতাজ্ঞানবলেনোদৃগাত্রা ন প্রমত্তেন ভবিতব্যং স্বরাদীনা- 
মন্তাথোচ্চারণে দেবতাভেও্প্রসঙ্গাৎ, অতঃ স্বরাছ্যচ্চারণে তাৎপর্ষ্যং কর্তব্যমিত্যুদ্গাতাঁরং 
শিক্ষয়তি--যত ইতি। প্রয়োগকাঁলে চিন্তনীয়মর্থং₹_-তথেতি । যথোক্তরীত্য। 
স্বরাণাং প্রয়োগাবস্থায়ামিত্যর্থঃ । আদধাঁনীতি চিন্তয়েদিতি শেষঃ | তথ্ত্যেত্মণাৎ 
প্রয়োগাবস্থায়ামিতি যাবৎ । বিবৃতপ্রযত্বোৌপেতাঃ প্রযোক্তব্যা ইতি শেষঃ ৷ তত্রাপি 
ধ্যাতব্যং দর্শয়তি-_প্রজাপতেরিতি । অতিদ্রতো চ্চারণেন বর্ণো বর্ণান্তরে যথ' 
নিক্ষিপ্তো ন ভবতি, তথ! প্রযুজ্যমানত্বমনভিক্ষিপ্তত্ম। মৃত্যোরাত্মানমিতি 
বাক্যোপাদানং, তন্তার্থমাহ__বালানিবেতি। যথ! লোকঃ শনকৈর্জলাদ্বিভ্যো 
বালান্‌ পরিহরতি, তথা মৃত্যোরাত্মানমহৎ পরিহরাণীতি ধ্যাত্বা স্পর্শানাৎ প্রয়োগঃ 
কর্তব্য ইত্ার্থঃ ॥১৬৫।৫ 

ইতি দ্বিতীয়াধ্যায়ন্ত দ্বাবিংশঃ খণ্ড ॥ ২২ ॥ 


ভাষ্যান্থবাদ ।__যেহেতু স্বরা্দি বর্ণসমূহ ইন্দ্রার্দি দেবতাত্মক, সেই হেতু 
সমস্ত ম্বরকে ঘোঁষব্ৎ অর্থাৎ বলবিশিষ্ট রূপে উচ্চারণ করিবে; এবং আমি 
ইন্দ্রেতে বল সন্নিবেশিত করিতেছি, [এইরূপ ভাবনা করিবে ]। সেই সমস্ত 
উদ্মবর্ণ ই অগ্রস্ত অর্থাৎ অপরের মধ্যে অপ্রবেশিত, অনিরন্ত অর্থাৎ পদাস্তরে 
অসন্নিবিষ্ট) অথচ মুম্প& প্রত্ব-সাধ্যূপে উচ্চারণ করিবে; [এবং ভাবন! 
করিবে যে,] আপনাকে প্রজাপতির উদ্দেশে অর্পণ করিতেছি । আর সমস্ত 
স্পর্শবর্ণকেই অতি অল্পমাত্রও বর্ণান্তরে সংমিশ্রণশৃন্তঠ করিয়া উচ্চারণ করিবে, 
এবং জল প্রভৃতি হইতে যেমন কেশ-লোম প্রভৃতিকে অল্পে অল্পে উত্তোলন 


ঘ্বাবিংশঃ খণ্ডঃ ] দ্বিতীয়োহ্ধ্যায়ঃ। ২২১ 


: করা হয়, তেমনি আত্মাকেও শনৈঃ শনৈঃ মৃত্যুর নিকট হইতে পরিহরণ অর্থাৎ 
রক্ষা করিতেছি (১) ॥১৩৫॥৫ 
ইতি দ্বিতীয়াধ্যায়ের দ্বাবিংশখণ্ডের ভাষ্যানুবাদ ॥২২। 


(১) তাৎপর্যয--প্রথম হইতে দ্বিতীয় অধ্যায়ের ছ্বাবিংশ খণ্ড পধ্যন্ত যে সমস্ত উপাসন। 
প্রদ্দণিত হইল, এ সমস্তই কর্ধাঙ্গ উপাসনা । এরূপ উপাসনা-বিধির উদ্দেগ্ত এই যে, মনুষ্ুগণ 
স্বতাবতই কর্মুপরতত্ত্র এবং জ্ঞানদু্বল; সুতরাং ভোগলিক্স, মানবগণের কর্শানুষ্ঠানে সহজেই 
প্রবৃত্তি হইয়া থাকে; কিন্তু জ্ঞানপথ বড়ই জটিল এবং বিশেষ আয়ানসাধ্য; স্থতরাং তাহাতে 
প্রবৃত্তিও বড় বিরল। বিশেষত; কর্মানুষ্ঠাননিরত লোকদিগকে কনম্মফলের দোষখ্যাপন দ্বারা 
জ্ঞানপথে আনয়নের চেষ্টাও বড় নিরাপদ নহে; কারণ, অজ্ঞলোক কর্মীফলের হেয়ত! এব 
জ্ঞানফলের উপাদেয়ত1 শ্রবণ করিলে সহজেই কর্ধানুঠান পরিত্যাগ করিবে, এবং জ্ঞানপথেং 
প্রবেশের জন্য উৎসুক হইবে। কিন্তু জ্ঞানপথ এতই দুর্গম যে, তাহার অভ্যন্তরে প্রবেশ কর! ত 
দুরের কথা, সন্িধানে যাওয়াও অনেকের পক্ষে অসম্ভব । এমত অবস্থায় অনেককেই 'ইতোন্রষটস্তুতো 
নষ্ট হইতে হইবে,_-অথচ জ্ঞান ব্যতীত মুক্তিলাভের আশা নাই। এই কারণে লোকহিতৈষিণী 
শ্রুতি প্রথমত; কর্াকাণ্োক্ত যজ্ঞাঙ্গ উদ্গীথাদি অবলম্বনপূর্রবক উপাসনার অবতারণা করিলেন ; 
ইহাতে সুবিধা হইল এই যে, যাহারা দ্রব্যময় ষজ্ঞে অনুরক্ত, তাহাদের নিকট 'হিংকার', 'প্রস্তাব' 
প্রভৃতি সামাংশগুলি বিশেষ পরিচিত, আর লোকপ্রসিদ্ধ অগ্নি, পৃথিবী ও স্বর্গাদি পদার্থগুলিও 
পরিজ্ঞাত রহিয়াছে । এখন সেই চিরপরিচিত হিংকার, প্রস্তাব ও উদগীথ প্রভৃতি সামাংশসমূহে 
কেবলই অক্ষরময়-স্তোত্রাদি দৃষ্টি ন] করিয়া, অগ্নি ও পৃথিবী প্রস্তুতি কতিপয় প্রসিদ্ধ বস্ত্র দৃষ্টি 
আরোপ করিবার অর্থাৎ এ সমস্ত লোকাদি-বুদ্ধিতে উপাসন৷ করিবার উপদেশ করিলেন। 
এইরূপে ক্রমশঃ চিন্তাশক্তি বৃদ্ধি পাইলে পর এতদপেক্ষা সমুন্নত উপাসনায়_ব্রন্মোপাসনায়ও ক্রমে 
ক্রমে অধিকার লাভ হয়। “হিংকার' ও পপ্রস্তাব' প্রভৃতি যে, সামবেদেরই অংশ, তাহা ্বয়ং 
ভাষ্যকারই বলিয়! দিয়াছেন । 


দ্বিতীয়াধ্যায়ে 
ত্রয়োবিংশ; খণ্ডঃ। 
্রয়ো ধর্মস্্ধা যজ্ঞোইধ্যয়নং দানমিতি প্রথমন্তপ এব 
দ্বিতীয়! ব্রন্ষচার্ধ্যাচারধ্যকুলবামী তৃতীযোহত্যন্তমাত্মানমীচারধ্য- 
কুলেহবসাদয়ন্, সর্বএতে পুণ্যলোকা ভবন্তি, ব্রহ্গমসতুস্থো- 
হমতত্বমেতি ॥১৬৬।১ 


[ পুনশ্চ ওঙ্কারোপাসনোপক্রমায় ধর্মস্বন্থান আহ “ত্রয়ঠ” ইত্যাদিন! | ]-ত্রয়ঃ 
(ত্রিসংখ্যকাঃ ন নৃনাঃ নাপ্য ধিকা ইত্যাশয়ঃ) ধর্মসবন্ধাঃ ( ধর্মাবিভাগাঃ); [কেতে? 
ইত্যাহ 1] যজ্ঞঃ, অধ্যয়ন, দ্রানং [চ] ইতি প্রথমঃ (একঃ স্বন্ধঃ), তপঃ 
€ কচ্ছৃচান্দ্রায়ণাি) এব দ্বিতীয়ঃ (ধর্মস্বন্ধঃ ), আচার্য্যকুলবাসী আচার্য্যকুলে 
( গুরুগৃহে ) অত্যন্তম্‌ (যাবজ্জীবম্‌্) [এব] আত্মানং (ম্বং) অবসাদবয়ন্‌ 
( ক্ষপয়ন্) ব্রহ্মচারী তৃতীয়ঃ (ধর্মন্বন্ধ:)। এতে ( যথোক্তাঃ) সর্কে (ত্রয়োইপি 
আশ্রমিণ ইত্যর্থঃ) পুথ্ালোকাঃ (্বর্গাদিগামিনঃ ভবস্তি ); ব্রহ্মসংস্থ; (ব্রহ্মণি 
সম্যকৃস্থিতঃ ব্রহ্ম নিষ্ঠ ইত্যর্ঘ; ) অমৃতত্বম্‌ ( অমরণভাবং-মোক্ষম্‌ ) এতি (প্রাপ্পোতি, 
বিমুচ্যতে ইত্যর্থঃ)॥ 

'ওষ্কারোপাসনার উপক্রমার্থ প্রথমতঃ ধর্মস্বন্ত্রয় নিরূপণ করিতেছেন__ 
ধর্মের স্বন্ধ অর্থাৎ বিভাঁগ তিনটি__প্রথম (এক)__যক্ঞ, অধ্যয়ন ও দান) দ্বিতীয়-_ 
তগস্তা চান্জ্ায়ণাদদি ব্রতানুষ্ঠান; আর তৃতীয়-_গুরুগৃহে আজীবন 'অবস্থানপূর্বক 
দেহপাতকারী ব্রহ্মচারী । ইহারা সকলেই পুণ্যলৌকগামী হন; বন্মনিষ্ঠ ব্যক্তি 
কেবল অমৃতত্ব ( মোক্ষ ) প্রাণ্ত হন॥ 


শান্কর-ভাষ্যম।-_ওয্কারন্তোপাসনবিধ্যর্থ, ত্রয়ো ধর্সবন্বা' ইত্যাধ্যারভ্যতে। 
নৈব মন্তব্যমূ, সামাবয়বভৃতন্তৈব উদ্গীথা দিলক্ষণন্তোস্কারন্তোপানাৎ ফলং প্রাপ্যত 
ইতি; কিং তহি? য সর্কেরপি সামোপাসনৈঃ কর্ষভিষ্চাপ্রাপ্যং, তৎ ফলমমৃতত্বং 
কেবলাঁদোস্কারোপাসনাৎ প্রাপ্যত ইতি। তন্তত্যর্থ, সামপ্রকরণে তহুপন্তাসঃ ! 


ব্রয়োবিংশঃ খণ্ডঃ ] দ্বিতীয়োহধ্যায়ঃ | ২২৩ 


্রয়ঃ ত্রিসংখ্যকাঃ ধর্মন্ত স্বন্ধাঃ ধর্মস্বন্ধাঃ ধর্মপ্রবিভাগা ইত্যর্থঃ। কে তে? 
ইত্যাহ-_যজ্ঞঃ অগ্নিহোত্রাদিঃ, অধ্যয়নৎ সনিয়মন্ত খগা্েরভ্যাসঃ, দানিৎ বহির্কেদি 
যথাশক্তি দ্রব্যসংবিভাগঃ ভিক্ষমাণেভ্যঃ, ইতি এষঃ প্রথমঃ ধর্মস্ন্ধঃ গৃহস্থ- 
সমবেতত্বাৎ তন্নিরর্তকেন গৃহস্থেন নিন্দিশ্ততে ; প্রথম এক ইত্যর্থঃ, দ্বিতীয়তৃতীয়- 
শ্রবণাৎ্, ন আস্ার্থঃ। তপ এব দ্বিতীয়ঃ; তপ ইতি কৃচ্ছচাক্রায়ণাদি, তথান্‌ 
তাপসঃ পরিব্রাড্‌ বা, ন ব্রহ্গসংস্থঃ আশ্রমধর্মমাত্রসংস্থঃ, ত্রহ্মসংস্থশ্ত তু অমৃতত্ব- 
শ্রবণাৎ। দ্বিতীয়ো ধর্মস্বন্ধঃ | ব্রহ্মচারী আচার্য্যকুলে বস্তৃং শীলমন্তেতি আঁচার্ধ্য- 
' কুলবাসী ; অত্যন্ত যাবজ্জীবম আত্মানৎ নিয়মৈঃ আচার্ধ্যকুলে অবসাদয়ন্‌ 
ক্ষপয়ন দেহং, তৃতীয়ো ধর্মন্বন্ধঃ | অত্যন্তম্‌ ইত্যারিবিশেষণাৎ নৈষ্ঠিক ইতি 
গম্যতে | উপকুর্বাণন্ত স্বাধ্যায়গ্রহণার্থত্বাৎ ন পুণ্যলোকত্বং ব্রহ্ষচধ্যেণ। সর্কে 
এতে ত্রয়োইপি আশ্রমিণঃ যথোক্তৈঃ ধর্মৈঃ পুণ্যলোকা ভবস্তি, পুণ্যো লোকো 
যেষাং__তে ইমে পুণ্যলোকা আশ্রমিণে! ভবন্তি। অবশিষ্টস্ত অনুত্তঃ পরিব্রাটু 
তুরীয়ঃ ব্রহ্মসংস্থঃ ব্রহ্মণি সম্যক্‌ স্থিতঃ, স অমৃতত্বৎ পুণ্যলোকবিলক্ষণম অমরণভাবম্‌ 
আত্যন্তিকম্‌ এতি, ন আপেক্ষিকম্‌, দেবাগ্যমৃতত্ববৎ, পুণ্যলোকাৎ পৃথক্‌ অমৃত তবস্ত 
বিভাগকরণাৎ। 


বদি চ পুণ্যলোকাতিশয়মাত্রম্‌ অমৃতত্বমভবিষ্যৎ, ততঃ পুণ্যলোকত্বাদ্বিভক্তং 
নাবক্ষ্যৎ। বিভক্তোপদেশাচ্চ আত্যন্তিকমমৃতত্বমিতি গম্যতে। অত্র চাশ্রম- 
ধর্মফলোপন্তাসঃ প্রণবসেবাস্তত্যর্থ:, ন তখফলবিধ্যর্থঃ, স্ততয়ে চ প্রণবসেবায়াঃ 
আশ্রমধর্শফলবিধয়ে চ, ইতি ছি ভিগ্ভেত বাক্যম্। তন্মাৎ স্থৃতিপ্রসিদ্ধাশ্রম- 
ফলানুবাদেন প্রণবসেবাফলম্‌ অমৃতত্বং ক্রবন্‌ প্রণবসেবাং স্তৌতি। যথা! পুর্ণবর্ঘণঃ 
সেবা, ভক্তপরিধানমাত্রফলা, রাজবর্শণস্ত সেবা রাজ্যতুল্যফলেতি, তদ্বৎ। প্রণবশ্চ 
তৎ সত্যং পরং ব্রহ্ম, ততপ্রতীকত্বাৎ। “এতদ্ধ্যেবাক্ষরং পরম্” ইত্যাগ্ভাস্নানাৎ 
কাঠকে, যুক্তৎ তৎসেবাতোহমৃতত্বম্‌। 


অন্রাঃ কেচিং__চতুর্ণামাশ্রমিণামবিশেষেণ স্বধন্মানুষ্ঠানাৎ পুণ্যলোকতা 
ইহোক্তা জ্ঞানবঞ্জিতানাং, সর্ব এতে পুণ্যলোকা ভবস্তি' ইতি। নাত্র পরিব্রাড়- 
বশেবিতঃ; পরিব্রাজকলন্ঠাপি জ্ঞানং যম নিয়মাশ্চ তপ এবেতি। “তপ এব 
দ্বিতীয়” ইত্যত্র তপঃশবেন পরিব্রাটুতাপসৌ গৃহীতৌ ; অতস্তেবামেব চতুর্ণাং যো 
বহ্মসংস্থঃ প্রণবসেবকঃ, সোহ্মৃতত্বমেতীতি, চতুর্ণামধিকৃতত্বাবিশেষাৎ, ব্রহ্মসংস্থত্ে- 
ইপ্রতিষেধাচ্চ, সকর্মমছ্ছদ্রে চ ব্রহ্মসংস্থতায়াং সাঁমর্থ্যোপপত্তেঃ । ন চ ষববরাহাদ্ি- 


২২৪ ছান্দোগ্যোপনিষৎ। 


শবাবত ব্রঙ্গদংস্থশব্ঃ পরিব্রাজক রূঢঃ; ব্রহ্মণি সংস্থিতিনিমিত্মুপাদায় প্রবৃত্তত্বাৎ। 
ন হি রূটিশব্বা নিমিত্তমুপা্দতে | সর্বেষাঞ্চ ব্রহ্মণি স্থিতিরূপপদ্যতে | যত্র যত 
নিমিত্তমন্তি ব্রহ্মণি সংস্থিতিরিতি তশ্ত তস্ত নিমিত্তবতো বাচকং স্তং ব্রহ্মনংস্থশবং 
পরিব্রাড়েকবিষয়ে সস্কোচকারণাভাবাৎ নিরোদ্ধ ,ম্‌ অযুক্তমূ। ন চ পারিব্রাজ্যাশ্রম- 
ধর্মাত্রেণ অমুতত্বম্ঃ জ্ঞানানর্থক্য প্রসঙ্লাৎ। পারিব্রাজ্যধর্শযুক্রমেব জ্ঞানমমৃতত্ব- 
সাধনমিতি চেখ, ন আশ্রমধর্শত্বাবিশেষাৎ। ধন্মী বা জ্ঞানবিশিষ্টোইমুতত্বসাধন- 
মিত্যেতদপি সর্বাশ্রমধর্্াণামবিশিষ্টম। ন চ বচনমস্তি পরিব্রাজকন্তৈব বরহ্মীসংস্সত 
মোক্ষঃ নান্েষামিতি। জ্ঞানান্মোক্ষ ইতি চ সর্রোপনিষদ্বাং সিদ্ধান্ত । ? তম্মাদ 
য এব ব্রহ্মসংস্থঃ স্বাশ্রমবিহিতধর্্মবতাং, সোহমুতত্বমেতীতি ॥ 

ন, কর্ম্মনি মিত্তবিদ্যাপ্রত্যয়য়োঃ বিরোধাৎ। কর্রীর্দিকারকক্রিয়াফলভেদ প্রত্যয়- 
বন্ধং হি নিমিত্মুপাদায় ইং কুরু ইং মা কার্ধীরিতি কর্ম্বিধস়ঃ প্রবৃত্তাঃ। তচ্চ 
রন ন শান্ত্রকৃতম্‌, সর্বপ্রাণিষু দর্শনাৎ। “সদেকমেবাদিতীয়ম্” “আজ্মৈবেদং 

২” “বরক্ষৈবেদৎ সর্বরম” ইতি শাল্ত্রগস্ঠঃ প্রতায়ো বিস্তারূপঃ স্বাভাবিকৎ 
ডি কর্মবিধিনিমিত্তম্‌ অন্থুপমৃদ্ভ ন জায়তে ; ভেদ্বাভেদ- 
প্রত্যয়য়োবিবরোধাৎ। নহি তৈমিরিক দ্বিচন্্রাদিভেপ্রত্যয়মন্পমুগ্ভ তিমিরাপগমে 
চন্্রাপ্যেকত্বপ্রত্যয় উপজায়তে ; বিষ্যাবিষ্ধা প্রত্যয়য়োধিবরোধাৎ। তত্রৈবং লতি 
যংভে ভেদপ্রত্যয়মুপাদায় কর্ম্মবিধয়ঃ প্রবৃত্তাঃ স যন্তোপমর্দিতঃ, “সদেকমেবাদ্বিতীয়ৎ” 
'তৎ সত্যৎ, বিকারভেদোহনৃতম্‌ ইত্যেতদ্ব/ক্য-প্রমাণজনিতেনৈকত্বপ্রত্যয়েন, সঃ 
সর্ধবকর্্মভ্যে নিবৃত্তঃ নিমিত্তনিধৃত্তেঃ; স চ নিবৃত্তকর্্ ব্রহ্মসংস্থ উচ্যতে সচ পরি- 
ব্রাড়েব স্অন্তস্তাসম্তবাৎ অন্যে! হি অনিবৃত্ততেদ প্রত্যয়ঃ, সঃ অন্ঠযৎ পশ্ঠান্‌ শূন্মন্বানে। 
বিজানন্‌ ইদৎ কৃতেদৎ প্রাপুয়ামিতি মন্তে ৷ তশ্মৈবৎ কুরব্বতো! ন ত্রহ্ধাসংস্থতা, 
বাচারম্ণমাত্রবিকারানৃতাভিসস্ধিপ্রত্যবনধাৎ | ন চ অসত্যম্‌ ইতি উপমর্দিতে ভেদ- 
প্রত্যয়ে সত্যমিদ্ম অনেন কর্তব্যৎ ময়া ইতি প্রমাণপ্রমেয়বৃদ্ধিরুপপগ্ভতে ; 
আকাশে ইব তলমলবৃদ্ধিবিবেকিনঃ। 

উপমন্দিতেপি ভেদপ্রত্যয়ে কর্মভ্যো ন নিবর্ততে চেৎ, প্রাগিব ভে্প্রত্য- 
ঝানুপমর্দনাদেকত্ব প্রত্যয়বিধায়কবাক্যমপ্রমাণীকৃতং স্তাৎ, অভক্ষ্যতক্ষণা'দি 
েধবাক্যানাং প্রামাণ্যবদ যুক্তমেকত্ববাক্যন্তাপি প্রামাণ্যম্‌ ; সর্বোপনিষদাং 
পরত্বাৎ। কর্মবিধীনাম প্রামাণ্য প্রসঙ্গ ইতি চে, ন; অনুপম্দিতভেঘপ্রত্যয়বৎ- 
পুক্তুষবিষয়ে প্রামাণ্যোপপত্তেঃ, স্বপ্ার্িপ্রত্যয় ইব প্রাকৃ গ্রবোধাৎ। বিবেকিনাম- 


ব্রয়োবিংশঃ খণ্ডঃ ] দ্বিতীয়োহ্ধ্যায় | ২২৫ 


করণাৎ কর্ম্মবিধিপ্রামাণ্যোচ্ছেণ ইতি চে; ন, কাম্যবিধ্যনুচ্ছেদদর্শনাৎ;) ন হি 
“কামাত্মতা ন শা ইত্যেবৎ বিজ্ঞানবন্তিঃ কাম্যানি কর্াণি নানুঠীয়ন্তে, ইতি 
কাম্যকর্্মবিধয় উচচ্ছিগ্যান্তে, অনুঠীয়ন্ত এব কামিভিরিতি। তথা ব্রহ্গসংস্থৈত্রক্ম- 
বিস্ভিন্পনুষঠীয়স্তে কম্মাণীতি ন তদ্িধয় উচ্ছিগ্ান্তে ; অবরন্মবিত্তিরনুঠীয়স্ত এবেতি | 

পরিব্রারকানাৎ ভিক্ষাচরণার্দিবং উৎপন্লৈকত্বপ্রত্যয়ানামপি গ্ৃহস্থাধীনাম্‌ 
অগ্নিহোত্রা্দিকর্মানিবৃত্তিরিতি চেত, ন, প্রামাণ্যচিস্তায়াৎ পুরুষ প্রবৃত্তেরদৃষ্াত্তত্বাৎ। 
নহি “নাভিচরেৎ” ইতি প্রতিষিদ্ধমপ্যভিচরণৎ কম্চিৎ কুর্বন দৃষ্টঃ, ইতি শত্রো 
দ্বেষরহিতেনাপি বিবেকিনা৷ অভিচরণৎ ক্রিয়তে। ন চ কর্ম্মবিধিপ্রবৃত্তিনিমিত্তে 
ভেদপ্রত্যয়ে বাধিতেহ্গ্রিহোত্রাদৌ প্রবর্তকৎ নিমিত্তমন্তি, পরিব্রাকম্তেব 
ভিক্ষাচরণাদৌ বৃভুক্ষার্দি প্রবর্তকম্‌। ইহাপ্যকরণে প্রত্যবায়ভয়ং প্রবর্তকমিতি 
চেত, ন ভেদপ্রত্যয়বতোহধিকৃতত্বাৎ। ভেববপ্রত্যয়বান্‌ অন্ুপমর্দিতভেদবুদধিরিবদায়। 
£, স কর্ম্মণ্যধিকূত ইত্যবোচাম। যে! ছি অধিকৃতঃ কর্ম্মণি, তম্ত তদকরণে প্রত্যবায়ঃ, 
ন নিবৃত্তাধিকারস্ত ; গৃহস্থন্তেব ব্রহ্মচারিণো। বিশেষধর্মাননুষ্ঠানে । এবং তহি সর্ববঃ 
স্বাশ্রমস্থ উৎপন্নৈকত্বপ্রত্যয়ঃ পরিব্রাট্‌, ইতি চেৎ; ন, স্বস্বামিত্বভেদবৃদ্ধ্যনিবৃত্তে:, 
কন্মার্থত্বাচ্চ ইতরাশ্রমাণাম্‌ ; “অথ কর্ম (কুববীয় ইতি শ্রোতেঃ | তন্মাচ্চ স্বস্বামিত্বা- 
ভাবাস্তিক্ষুরেক এব পরির্রাট, ন গৃহস্থাদিঃ | 

একত্বপ্রত্যয়বিধিজনিতেন প্রত্যয়েন বিধিনিমিত্ত-ভেদ প্রত্যয়স্তোপমন্দিতত্বাদ্‌- 
যমনিয়মাগ্যনুপপন্তিঃ পরিব্রাজকন্তেছি চে; ন, বুভূক্ষাদিন! একত্বপ্রত্যয়াৎ প্রচ্যাবিত- 
'ন্তোপপত্তেঃ, নিবৃত্তযর্থত্বাৎ। ন চ প্রতিষিদ্ধসেবাপ্রাপ্তিঃ; একত্বপ্রত্যয়োৎপত্তেঃ 
প্রাগেব প্রতিবিদ্বত্বাৎ। ন হি রাত্রৌ কৃপে কণ্টকে বা পতিতঃ উদ্দিতেহপি সবিতরি 
পততি তন্মিন্নেব । তন্মাৎ সিদ্ধ নিবৃত্তকণ্ম্া ভিক্ষুক এব ব্রহ্মসংস্থ ইতি । 

যৎ পুনরুক্তং, সর্কেষাং জ্ঞানবর্জিতানাৎ পুণ্যলোকতেতি । সত্যমেতৎ। 
যচ্চোক্তৎ তপঃশব্দেন পরিব্রাড়পৃযক্ত ইতি; এতদসৎ। কম্মাৎ? পরিব্রাজকস্তৈব 
ব্রহ্মসংস্থৃতাসম্তবাৎ। স এব হি অবশেধিত ইত্যবোচাম। একত্ববিজ্ঞানবতো হগ্রি- 
হোত্রাদিবৎ তপোনিত্ৃত্তেশ্চ ; ভেব্ববুদ্ধিমত এব হি তপঃকর্তব্যত। স্তাৎ। এতেন 
কর্মচ্ছিত্রে ব্রহ্মসংস্থৃতাসামর্থ্যম্, অপ্রতিষেধশ্চ প্রত্যুক্তঃ | তথা জ্ঞানবানে নিবৃত্ত- 
কর্ম্ম৷ পরিব্রাড়িতি জ্ঞানবৈয়র্থ্যং প্রত্যুক্তম্‌। 

ষৎ পুনরুক্তং, যববরাহািশব্ববৎ পরিব্রাকে ন বটে ব্রহ্মসংস্থশব্দ ইতি ; তৎ 
পরিহৃতম্; তশ্তৈব ব্রহ্মসংস্থৃতাসম্তবাৎ, নান্তযস্তেতি। যৎ পুনরুক্তং, বূঢ়শব্দাঃ 
নিমিত্তৎ নোপাদদ্বত ইতি; তন্ন, গৃহস্থ-তক্ষ-পরিব্রাজকাদিশব্দদর্শনাৎ | গৃহস্থিতি- 
পারিব্রাজ্য-তক্ষণািনিমিত্তোপাধানা৷ অপি, গৃহস্থ-পরিব্রাকৌ আশ্রমবিশেষে, 
বিশিষ্টজাতিমতি চ তক্ষেতি রূঢ় দৃশ্তন্তে শব্বাঃ; ন যত্র যত্র তানি নিমিত্তানি, 
তত্র তত্র বর্তস্তে; প্রসিদ্ধযভাবাৎ। তথেহাপি ব্রহ্মসংস্থশব্দ! নিবৃত্তসর্ববকর্্ম-তৎ- 
সাধন-পরিব্রাড়েকবিষয়ে অত্যাশ্রমিণি পরমহৎসাখ্যে বুত্ত ইহু ভবিতুমহতি ; মুখ্যা- 
মৃতত্বফলশ্রবণাৎ। অতশ্চেবমেবৈকং খেদোক্তৎ পারিব্রাজ্যম্‌, ন যজ্ঞোপবীতত্রিদু- 
কমগুন্বা্বিপরিগ্রহ ইতি ; “মুগ্ডা২পরিগ্রহোহসঙ্গঃ” ইতি চ। শ্রুতিঃ “অত্যা শ্রমিভ্যঃ 


৮ 


২২৬ ছান্দোগ্যোপনিষৎ। 


পরমৎ পবিত্রম্” ইত্যাধি চ শ্বেতাশ্বতরীয়ে; পনিস্তৃতিনির্নমস্কারঃ” ইত্যাদিস্বৃতিভ্যম্চ। 
প্তশ্মাৎ কর্ম ন কুর্বস্তি যতয়ঃ পারদশিনঃ | তস্মাদলিঙ্গো ধর্মজ্ঞোহব্যক্তলিঙ্গ£” 
ইত্যািস্ৃতিভ্যশ্চ | 

ষত্ত, সাংখ্যৈঃ কর্মত্যাগোহত্যুপগম্যতে, ক্রিয়াকারক-ফলভেদবৃদ্ধেঃ সত্যত্বাভ্যু- 
পগমাৎ, তৎ মুষা। যচ্চ বৌদ্ধৈঃ শৃন্ততাত্যুপগমাদ কর্তৃত্বভ্যপগম্যতে, তদপ্যসৎ, 
তদভ্যপগন্তঃ সত্তবাভ্যপগমাৎ। যচ্চ অজ্ঞৈরলসতয়। অবকর্তৃত্বাভ্যপগমঃ ; সোহপ্যসৎ; 
কারকবুদ্ধেরনিবর্তিতত্বাৎ প্রমাণেন।  তম্মাদেদান্তপ্রমাণজনিতৈকত্বপ্রত্যয়বত 
এতৎকর্্মনিবৃত্তলক্ষণৎ পারিব্রাজ্যৎ ব্রহ্গসংস্ত্বঞ্চেতি জিদ্ধম্। এতেন গৃহস্থান্তৈক ত- 
বিজ্ঞানে সতি পারিব্রাজ্যমর্থসিদ্ধম্‌। 

নন্ধু অগ্রযৎসাদনদোষভাক্‌ স্তাৎৎ পরিব্রজন্।“__বীরহা বা এষ দেবানাৎ 

রি ন্‌ 

যোহগ্নিমুদ্বাসয়তে” ইতি শ্রুতেঃ | ন, দৈবেনৈবোতসার্দিতত্বাৎ ; উৎসন্ন এবহি স 
একত্বদর্শনে জাতে--“অপাগাণগ্রেরগ্রিত্বম্” ইতি শ্রুতেঃ। অতো ন দোষভাক্‌ গৃহস্থঃ 
পরিব্রজন্নিতি ॥১৬৬।১ 

আনন্দগিরি: |--অধিকৃতাধিকারা ণ্যঙ্গাববদ্ধান্তুপাসনান্যুক্তানি। সম্প্রতি 
স্বতন্তরাধিকারিগোচরমোক্কারোপাসনং বিধাতুমারভতে-_ওক্কারেতি । অর্গীববদ্ধো- 
পাসনাধিকারে যথোক্তস্বতস্ত্রোৌপাসনবিধানে কোহভিপ্রায়ঃ শ্রতেরিত্যাশঙ্ক্যাহ-_ 
নৈবমিতি। ন ম্বতন্ত্ন্ত তন্তোপাসনাদিত্যেবকারার্থঃ। কথ তহি মস্তব্যমিত্য- 
পেক্ষায়ামাহ__কিং তহাঁতি। 

সনিয়মন্ত প্রাড্মুখত্বাদ্রিনিয়মসহিতন্ত পুরুষস্তেতি যাবৎ । অভ্যাসশ্চ স্বীকরণং, 
বিচাঁরো জপঃ, শিষ্যেভ্যে ঘানমাবৃত্তিশ্েতি পঞ্চবিধঃ | বেছ্াং যদ্দীয়তে তম্ত যজ্ঞালত্বাৎ 
পৃথকৃফলবত্বং নান্তীতি মন্বানে। বিশিনষ্টি- বহির্কেদীতি। গৃহস্থেন তদা ত্বনেত্যর্থঃ। 
কথ গৃহস্থম্ত প্রাশস্ত্যৎ, ব্রহ্মচা রিণস্তথাত্বাদ্িত্যাশঙ্ক্যাহ__এক ইত্যর্থ ইতি। উক্ত- 
ব্যাখ্যানে বাক্যশেষন্ত গমকত্বমাহ-দ্বিতীয়েতি। প্রাথম্যমেব প্রথমশব্স্ত নার্থে। 
ব্রহ্মচারিপ্রাথম্যপ্রসিদ্ধিবিরোধাদিত্যাহ-__নাগ্ার্থ ইতি। কীদুৃগন্র পরিব্রাড় গৃহাতে 
তত্রাহ-_নেতি। কুতোহত্র ব্রহ্গসংস্থো ন গৃহাতে, তত্রাহ- ব্রহ্গসংস্থত্তেতি | 
বানপ্রন্থগ্রহণমমুখ্যস্ত পরিব্রাজো২পি প্রদর্শনার্থম।  বক্ষচারীত্যাদিবাক্যন্ত 
নৈষ্ঠিকবিষয়ত্বৎ বিশেষণসামর্থ্যাৎ দর্শয়তি_অত্যন্তমিত্যাদীতি। অথোপকুর্ববাণ- 
স্তাত্র ব্রহ্মচারিত্বাবিশেষাৎ কিমিত্যুপাদানৎ ন ভবেৎ, তত্রাহ__উপকুর্বাণন্তেতি। নন 
ব্রহ্মচারিণো ব্রহ্মচর্য্যেণ পুণ্যলোকো। ন শ্রী়তে, তত্রাহ-_সর্ব ইতি। কথমাশ্রমিণাং 
পুণ্যলোকত্ববিশেষবতাং তদাত্মকত্বমুচ্যতে, তত্রাহ- পুণ্য ইতি । আশ্রমিষু প্রদ্্য- 
মানেযুকিৎ পরিব্রাট মুখ্যো ন প্রদ্যতে, তত্রাহ-_অবশিষ্টন্বিতি। কুতো হি 
পুণ্যলোকবৈলক্ষণ্যমমৃতত্বস্তেত্যাশঙ্ক্যোক্তম-_-আত্যস্তিকমিতি। তন্তাপেক্ষিতত্বাভাবে 
ছেতুমাহ-_ পুণ্যলোকাদিতি। 

অমৃতত্বস্ত পুণ্যলোকাৎ পৃথগ্বিভাগকরণাৎ ততোহন্তত্বান্ধাত্যস্তিকত্বসিদ্ধিরিতি 
যোজন]1| উক্তমেবার্থং ব্যতিরেকমুখেন সাধয়তি-__যদি চেত্যাদিনা। ব্রহ্মশবন্ত 
যথাশ্রুতৎ মুখ্যমর্থৎ গৃহীত্বা পরব্র্গাত্মনা সাক্ষাৎকারবতো৷ নিরঙ্কুশমমৃতত্বসুক্তং 


ত্রয়োবিংশঃ থণ্ডঃ ] দ্বিতীয়োহধ্যায়ঃ | ২২৭ 


প্রকরণালোচনয়া তু প্রণবপ্রতীকে ব্রন্ষোপাসকম্ত ক্রমেণামৃতত্বং ভেঘবৃদ্ধেরনপায়াৎ 
ষ্টব্যম্। কন্মিণামস্তবংফপত্বাভিধানেন তননিন্য়] ব্রহ্মদংস্থৃতাস্ততিদর্শনাৎ, তন্তাশ্চ 
বিধ্যর্থত্বাদমৃতত্বকামো ব্রহ্গসংস্থঃ স্তািত্যেকার্থপরত্বাদ্বেকমিধধৎ বাক্যমিত্যাহ- _অত্র 
চেত্যার্দিনা। স্ততয়ে ফলবিষয়ে চেদৎ বাক্যৎ কিং ন স্তািত্যাশঙ্ক্যাহ-__স্ততয়ে 
চেতি। অর্থৈকত্বাদেকং বাক্য তত্তেদে তদ্ভেদনিয়মাদিত্যর্থঃ। কিংপরৎ তর্থাদং 
বাক্যং তত্রাহ__তম্মার্দিতি। স্বৃতিসিদ্ধেতি। শ্রুতেঃ স্তৃত্যর্থান্ুবাদত্বে বৈপরীত্যাৎ 
'তদনুমিতশ্রুতিসিদ্ধেতি যোজ্যম্‌। স্ততিমেব দৃষ্টান্তাবটন্তেন স্পষ্টয়তি__যথেত্যা্দিন] । 
ইতিশবোহধ্যাহনত স্ততয় ইত্যনেন সম্বধ্যতে | ননু ব্রহ্মতত্বসেবাতোহমৃতত্বং ভবতি, 
ন প্রণবসেবাতঃ; তৎ কিমিতি তন্ত স্ততিরিত্যাশঙ্ক্যাহ-__প্রণবশ্চেতি | তত্র 
প্রমাণ দর্শয়ন ফলিতমাহ-_-এতদ্বোবেতি | 

স্বব্যাখ্যানৎ বজ্জিতদোমুক্ক। ব্রহ্মসংস্থোহমৃতত্বমেতীত্যত্র বৃত্তিকারীয়ং ব্যাখ্যান- 
মুখপয়তি_ অত্রেতি। ষে খন্বাশ্রমিণশ্ত্বারে জ্ঞানবঞ্জিতান্তেযাৎ সর্কেষামস্থয 
বিশেষেণ স্বাশ্রমবিহিতধন্মানুষ্ঠানেন পুণ্যলোকভাগিতা৷ সর্ব এতে পুণ্যলোক! ভবন্তী- 
ত্যত্রোক্তা ; নতু পূর্ববন্মিন্‌ গ্রন্থে পরিব্রাড়নুক্তঃ সন্নবশেষিতোহস্তীতি যোজন! । নন্থু 
পুর্ববন্মিন্‌ গ্রন্থে বাঁচকপদৎ পরিব্রাজে। নোপলভ্যতে, তথা চাসাববশে ষিতস্তত্রাহ__ 
পরিব্রাজকন্তাপীতি | জ্ঞানৎ যম! নিয়মাশ্চোপায়ভূতা ইতি যাবৎ। পরিব্রাড়পি 
পুর্বত্রাভিহিতশ্চেদ ব্রহ্মসংস্থবাক্যস্ত কোহ্র্থঃ স্তাদিত্যাশঙ্ক্যাহ-__-অতইতি। পরিব্রাজ- 
কন্তানব শিষ্টত্বেন চতুর্ণামুপদিষ্টত্বাবিশেষোইতঃশব্ার্থঃ | সামান্টনিেশে হেতুমাহ__ 
চতুর্ণামিতি। অপ্রতিষেধাচ্চেতি চ্ছেদ্ঃ | নন্বাশ্রমাস্তরাঁণাং কর্মার্থত্বাৎ তত্রৈব 
ব্যাপৃতত্বাৎ ন ব্রহ্ষসংস্থতায়াং সামর্থ্যমন্তি পরিব্রার্মকন্ত তু নির্ব্যাপারস্ত 
ব্র্মসংস্থত। সুকরেত্যত আহ--স্বকর্মেতি। নন পরিব্রাজকে ব্র্গসংস্থশবো 
রূট়ো গবাদিশববং। তন্নাঁসাবাশ্রমান্তরমাস্কন্দতি, তত্রাহ__নচেতি। 
নিমিতৃমাদায়  প্রবৃত্তত্বেহপি কিমিতি রূদিন্তাদিত্যাশঙ্ক্যাহ__নহীতি। 
নন্বেষ শব নৈমিত্তিকোহপি পরিব্রাজকমাত্রমধিকরোতি, তত্রৈব নিমিত্তস্ত 
সত্বাৎ; তত্রাহ_ সর্কেষাঞ্চেতি। নন্গু পঙ্কজাদিশব্দা নিমিত্তমস্তীত্যেতাবতা 
নেন্দীবরাদে। বর্তস্তে, কিন্তু তামরসাদিমাত্রং বিষয়ীকুর্বস্তি। তথ। ব্রহ্মসংস্থশব 
নিমিত্তবর্ত্যপি গৃহস্থাাবনবস্থিতঃ পরিব্রাকমেব পরং গোচরয়েবত আহ-_যত্রেতি। 
্রহ্মদংস্থশব্বং নিরোদ্ধ,মযুক্তমিতি সম্বন্ধঃ। রুঁট়িপক্ষে দৌষান্তরমাহ-__ন চেতি। 
ধর্্মসহিতন্তয জ্ঞানস্ত জ্ঞানসহিতস্ত বা ধর্ধস্যামুতত্বসাধনত্বান্ন জ্ঞানানর্থক্যমিত্যাশঙ্ক্যাচ্য- 
পক্ষমন্ুব্ঘতি__পারিত্রাজ্যেতি। পারিব্রাজ্যধর্মেণৈবেতি নায়ং নিয়মঃ গৃহস্থাি- 
ধর্মাণামপি আশ্রনধর্মত্বেন তুল্যত্বাৎ, তন্বি শিষ্টজ্ঞানমমৃতত্বহেতুরিত্যপি বক্তুং 
স্থুকরত্বাদিত্যাহ__নাশ্রমেতি। দ্বিতীয়ং দূষয়তি-ধর্মো বেতি। যদি পরিব্রাজক- 
ধর্মে । জ্ঞানবিশিষ্টে! মুক্তিহেতুরিত্যুচ্যতে, তদৈতদপি মুক্তিহেতুত্বং অর্বাশ্রমধন্্বাণাং 
জ্ঞানবিশিষ্টানামবিশিষ্টম্‌। তথাচ ন বূট়িপক্ষে২পি পরিব্রাজকন্ৈব জ্ঞানান্মুক্তিরি- 
ত্যর্থঃ। ইতশ্চ পরিব্রাজকস্তৈব মুক্তিভান্কমসিদ্ধমিত্যাহ_-ন চেতি। মা তি 
কম্তচিদপি মুক্তিভূর্দিতি, তত্রাহ-জ্ঞানাদিতি। ব্রহ্মসংস্থবাক্যার্থমুপসংহরতি 


২২৮ ছান্দোগ্োপনিষৎ। 


_ তম্মান্িতি।  পরিব্রার্কণ্তৈবামৃতত্মিত্যনিয়মাজ. জ্ঞানাদ্েব তদ্িতি চ 
নিয়মান্দিত্যর্থঃ | 

ব্রহ্গসংস্থঃ সমুচ্চয়ানুষ্ঠায়ীতি বুত্তিকারমতৎ নিরাকরোতি-_ন কর্ম্েতি। কর্- 
নিমিত্তপ্রত্যয়স্ত শুদবব্রহ্গাত্তাসাক্ষাৎকারন্ত চ হিথো বিরোধান্ন সমুচ্চয়সিদ্ধিরিতি | 
বস্তসংগ্রহবাক্যৎ বিবুণোতি_কর্তীদীতি। কর্ম্ববিধয়ো নিষেধাশ্চেতি দ্রষ্টব্যম্‌। 
তথাপি প্রত্য য়ত্বাবিশেষাৎ কারকাকারকবিধিনিষেধয়োন” বিরোধোইস্তীতাশক্ক্যাহ 
_তচ্চেতি। প্রত্যরত্েহুপি শাস্ত্রীয়াশাস্ত্ীরত্য়া বিদ্যাবিদ্ভাভাবেন বিরোধোহ- 
স্তীত্যর্থঃ। সতি বিরোধে কিংস্তাদত্তাহ-_ন্বাভাবিকমিতি ! বিদ্যারূপঃ প্রত্যয় ইতি 
পর্বেণ সম্ন্ধঃ। তত্রোক্তমেব হেতুৎ স্মারয়তি__ভেদেতি। তত্র লোকপ্রসিদ্ধ- 
মুদ্াহরণমাহ__ন হীতি। ভেপাভেদপ্রত্যয়য়োবিগ্ঠাবিগ্ভাত্নোবিরোধেন সমুচ্চয়- 
সম্ভবাৎ ত্নুষ্ঠায়ী ক্ষতংস্তো ন ভবতি চে, বন্তহি ত্রহ্গসংস্থঃ স্তাৎ? তত্রাহ__ 
তত্রেতি। উক্তরীত্য৷ সমুচ্চয়াধোগে সতীতি যাবৎ । 

অন্তস্ত গৃহস্থাদেব্র ্সংস্থতাসম্তবমূক্তং সাধয়তি__মন্টো হীতি । বাচারন্তণমাত্রে 
বিকারেহনৃতে শরীরাদৌ  ব্রাঙ্গণোহ্হমিত্যাগ্ভভিসন্কানদূপো  মিথ্যাভি- 
নিবেশাত্মকো যঃ প্রতায়ন্তদ্বত্বাদিতি হেত্বর্থঃ | নন্থু ব্রহ্মবিদোহপি সংস্কারবশাৎ 
দ্বৈতসত্যত্বাভিনিবেশপূর্ববকৎ কর্দপ্ররৃত্তিসন্তবানন ব্রহ্মস-স্থৃতা সুগ্রতিপা্ছেত্যত আহ 
__ন চেতি। 

অসত্যমিদ্মিতি বিবেকেন সত্যত্বাভিনিবেশে শ্িথিলীকৃতে পুনঃ সত্যত্বাভি- 
নিবেশেন ন প্রবৃত্তিরুপপদ্যতে ৷ আভাসরূপা তু ভেদবৃদ্ধিন” কর্মপ্রবৃত্তিহেত্রিত্যর্থঃ। 
অদ্বৈতজ্ঞানবতো নিমিস্তনিবৃত্তয। কর্ম্মনিবৃত্তিরবশ্তন্তা বিনীত্যুক্তম। বিপক্ষে দোষমাহ-__ 
উপমদ্দিতেইপীতি। একত্প্রত্যয়জনকং শাস্তরৎ ন ভবত্যেব প্রমাণৎ পূর্বপরবত্তভেদ- 
প্রত্যয়বিরোধার্দিতি মতমাশঙ্ক্যাহ-__অভক্ষ্যেতি | যথা “ন কলগ্রং ভক্ষয়েৎ” ইত্যা্ধি 
শান্তর পুর্বপ্রবৃত্তকলঞ্জা দিভক্ষণপ্রত্যয়বিরোধেইপি প্রমাণৎ রাগাদিদোযাৎ ভন্ত প্রত্যয়- 
স্তাপ্রমাণত্বাৎ, তখৈব ভেদপ্রততয়্তাবিদ্যাতুল্যত্বাৎ প্রামাণ্যাসন্তবাৎ তর্দবিরোধেহপ্য- 
দ্বৈতশান্্স্ত যুক্তমেব প্রামাণ্যমিত্যর্থঃ। কার্যযপরত্বাদঞ্ৈতৈ তাৎপর্য্যাভাবাৎ 
কুতস্তচ্ছান্তস্ত প্রামাণ্যমিত্যাশঙ্ক্যাহ__সর্ববোপনিষদামিতি । উপক্রমোপসংহারৈক- 
রূপ্যাদি-বড় বিধতাৎপর্ধ্যলিঙ্গদর্শনাদদ্বৈতৈ তাতপর্্যৎ তাসামবসীয়তে, তং 
মদৈতশস্তস্ত স্বার্থে প্রামাণ্যমিত্যর্থঃ | ভেধালম্বনকর্্ম বিধিবিরোধান্না দ্বৈতশাস্্রং স্বার্থে 
মানমিতি শঙ্কতে__কর্ম্মবিধীনামিতি। যথ৷ স্বপ্নপ্রত্যয়ো গন্ববর্বনগরাদিপ্রত্যয়স্চ 
প্রাক তবজ্ঞানাদভ্ঞং পুরুষমধিকৃত্য প্রমাণৎ, তথা কর্ম্মবিধীনামপ্যবিছুরি পুরুষে 
প্রামাণ্যসন্তবান্াদৈতশাস্ত্রস্ত তনবিরোধোইস্তীতি পরিহরতি-_নান্পমর্দিতেতি। প্যদ্‌- 
দাচরতি শ্রেশ্টস্ততদ্বেবেতরো জ্ন$* ইতি স্তৃতেস্তববদিনাং কর্ভযঃ সকাশাছুপরমে 
দত্যন্তেংপুযুপরংস্তত্তে। তথ চ কর্ম বিধিবিরোধতাদ্বস্থ্য মিতি শঙ্কতে__বিবেকিনা- 
মিতি। প্রক্কৃতিপরবশত্বাল্লোকস্ত নাসৌ বিবেকী প্রকৃতিমন্থুবর্ততে | “প্ররুতিৎ যাস্তি 
ভৃতানি নিগ্রহঃ কিং করিষ্যাতি” ইতি স্থৃতেঃ | ততো ব্রহ্মবিদাং নৈষশ্ষ্েহপি ন কর্ম- 
বিধীনাম প্রামাণ্যপ্রসক্তিরিত্যুত্তরমাহ__ন কাম্যেতি। তদেব প্রপঞ্চয়তি_:ন হীতি। 


ব্রয়োবিংশঃ খণ্ডঃ ] দ্বিতীয়োহ্ধ্যায়ঃ | ২২৯ 


ইতি নোচ্ছিদ্যন্ত ইতি শেষঃ। অন্ত, প্রস্ততে কিমায়াতং? তদাহ-__তথেতি। 
অনুষীয়ন্ত এবেতি ত্বিধীনামহুচ্ছিত্তিরিতি বাক্যশেষঃ | 

অন্বৈতবাদিনোহ্বশ্ঠন্তাবিনী কর্ণমনিবৃত্তিরিত্যুক্ধং তৃষ্টান্তেন বিঘটয়ন্নাশঙ্কতে_ 
পরিব্রাজকানামিতি। অনৈতবীস্বভাবালোচনায়াৎ ভিক্ষা না্িপ্রবৃত্তিরপ্যঘটমানৈবেতি 
মন্বানঃ সমাধত্তে__ন প্রামাণ্যেতি। সমুচ্চয়স্ত প্রামাণিকত্বনিরূপণায়াৎ প্রত্যয়াভাস- 
মুলন্ত প্রবৃত্ত্যাভাসস্ত নোদাহরণত্বম্‌। অগ্নিহোত্রাদিপ্রবৃত্তেরপ্যাভাসত্বে প্রামাণিক- 
সমুচ্চয় সিদ্ধান্তহ/নিঃ, অতো নৈতচ্োদ্যমিত্যর্থঃ। এতদেব দৃষ্ান্তেন স্পষ্ট্তি__ন 
হীতি। তদ্বদবিবেকিন। কর্ম ক্রিয়মাণৎ দৃষ্টমিতি বিবেকিভিরপি তন্ন ক্রিয়তে। 
ভিক্ষাটনাদিপ্রবৃত্ত্যাভা সন্ত প্রামাণিকোহগ্সিহোত্রাদিপ্রবৃত্রেনোদাহরণমিতি শেষঃ। 
ইতশ্চ নেদমুদাহরণমিত্যাহ__ন চেতি। অগ্রিহোত্রা্দাবপি প্রবর্তকমস্তীতি শঙ্কতে 
_ ইহাপীতি। অকরণকৃতৎ প্রত্যবারাখ্যৎ ভয়মবিবেকিনো। বিবেকিনো! বেতি 
বিকল্পযাদ্যমলীকরোতি-_ন ভেদেতি। কর্্মণি ভেবুদ্ধিমতোহধিকৃতত্বেইপি তন্ত তদ্ব- 
করণে কিৎ শ্তাধিত্যাশঙ্ক্যাহ__যে! হীতি। দ্বিতীয়ং দুষয়তি__ন নিবৃত্তেতি। 
বিবেকিনে! নিবৃত্তা ধিকা রস্ত প্রত্যবায়া প্রাপ্য কর্মন্থ গ্রবর্তকাভাবাৎ কর্মনভ্যো নিবৃত্তি- 
রূপং পারিব্রাজ্যৎ চেৎ, অতি প্রসন্স্তহ্ঠীতি শঙ্কতে__এবং তঙ্াতি। কর্মসাধনং 
স্বযজ্ঞোপবীতাি ত্যজ্যতে ন বা। ত্যজ্যতে চেন স্বাশ্রমধর্্মঃ। ততো যজ্ঞোপবীতী- 
দ্যস্তরেণ গার্স্থ্যাদিভাবাসন্তবাৎ। ন ত্যজ্যতে চেৎ ন পারিব্রাজ্যপ্রাপ্তিঃ। সাধন- 
সংগ্রহম্ত সাধ্যার্থত্বাধিতি পরিহরতি-ন স্বস্বামিতেতি। ইতশ্চাশ্রমান্তরেযু, ন 
পারিব্বজ্া মিত্যাহ-_কর্মার্থত্বাদিতি। জায়াপুত্রবিত্তসম্পত্ত্যানন্তর্য্যং শ্রুতাবথশবাার্থঃ। 
গৃহস্থাদিযু স্বাশ্রণস্থেঘেব পারিব্রাজান্ত তুর্বচত্বে ফলিতমাহ__তম্মদ্বিতি। 
বিবেকবশাদ্‌ যজ্ঞোপবীতাদ ন্বশবার্থে স্বামিত্ববুদ্ধাভাবাদ্িতি যাবৎ । 

যত্তু, পরিব্রাজকন্ত নিবৃত্তাধিকারস্য প্রত্যবায়াপ্রাপ্তিরিতি, তত্রানিষ্টাপত্তি- 
মাশঙ্কতে__একত্বেতি। ত্‌বিষয প্রত্যয়স্ত বিধিরুৎপাদ কং তত্বমস্তা ধিবাক্যং,তজ্জনিতে- 
নৈকত্ববিষয়েণ প্রত্যয়েনেতি যাঁবৎ। তথাচ যথেষ্টচেষ্টা প্রক্তিরিতি শেষঃ । জ্ঞানিনো 
বৈধৎ যমাদি নাস্তি, তৎপ্রবৃত্তিত্ত সংস্কারবশাদিত্যাশয়েনাহ__ন বৃতুক্ষাদিনেতি। 
যো হি দৃষ্টেন দোষেণ তব্জ্ঞানাৎ কথঞ্চিং প্রচাতিমাপার্ধিতস্তস্য সংস্কারবশার্‌ বম- 
নিয়মানুষ্ঠানমুপপদ্যতে। তস্য দোবকৃতত্প্রচ্যতিপ্রস্থতা নিয়তণেষ্টানিবৃত্তর্ত্বেনাব- 
্টানুষ্েযত্বাংৎ। তথাচ ন যথেষ্টেষ্টাপত্তিরিত্যর্থঃ| ইতশ্চ বিদষো! বৈধপ্রবৃত্তয- 
ভাবেইপি যথেষ্টচেষ্টা নান্তীতাাহছ_ন চেতি। অবিছষোহপি ন যথেষ্টচেষ্টা 
বিছ্যস্ত সা কুতোইস্ত্যেতি দৃষ্টান্তেন শ্ফুটযতি_নহীতি | অন্তেষাৎ ব্রগ্গসংস্থত্বাসপ্তবে 
ফলিতমুপসংহরতি তম্মার্দিতি। 

পরোক্মনৃদ্যার্গীকরোতি__যৎ পুনরিতি। উক্তমর্থান্তরমনুব্দতি__যচ্চেতি। 
কিং পরিব্রাজকন্ত জ্ঞানহীনস্যাশ্রমমাত্রনিষ্ঠস্য তপঃশব্দেনোপাদানমাহো! জ্ঞানবতো- 
হগীতি বিকগ্সযাদ্যমঙ্গীকত্য দ্বিতীয়ং দুষয়তি__এতদসর্দিতি। জ্ঞানবতোইপি 
তপন্থিত্বাৎ তপঃশব্েনোপাদানমুচিতমিতি শক্ষিত্ব! প্রত্যাহ-_কন্মার্িত্যা্দিন!। 
তপঃশবেন নাসৌ গৃহীত ইতি শেষঃ| তত্ত চ জ্ঞানবতোইবশিষ্টত্বং প্রাগেবোপ- 


২৩৩ ছান্দোগ্যোপনিষৎ | 


দিষ্টমিত্যাহ_-স এবেতি। ইতশ্চ পরমহংসপরিব্রাজকো৷ ন তপঃশবেন পরামৃষ্ট 
ইত্যাহ_-একত্বেতি। তর্দেব ক্ফোরয়তি_ ভেদেতি। যত্ত, কর্মচ্ছিত্রে গৃহস্থাদেরপি 
ব্রহ্মংস্থৃতাসামর্থ্যমিতি, তত প্রত্যাহ__এতেনেতি। অনিবৃত্তভেদপ্রত্যয়ন্ত ব্রহ্ধ- 
সংস্ত্বাসম্তবেনেতি যাবৎ। সামর্ধ্যং প্রতুক্তমিতি সন্বন্ধঃ | যত্তু, চতুর্ণামপি ব্রহ্ম নংস্থ- 
তায়া অ প্রতিষেধ ইতি, তত্রাহ__-অপ্রতিষেধশ্চেতি । একত্বোপর্দেশেন ভেবপ্রত্যয়- 
নিরাসাদনিবুত্তভেদ প্রতায়ন্তার্থাদ ব্রহ্মপংস্থৃত] প্রতিষিদ্ধেত্যর্থঃ | পারিবাজ্যমাত্রেণা 
মৃতত্বে জ্ঞানবৈয়র্থ্যমুক্তং পরিহরতি-_-তথেতি। 

চোদ্যান্তরমনূদ্যোক্তৎ পরিহারং ম্মারয়তি__যৎ পুনকুক্তমিতি। তত্র রূটৌহয়ং 
শবাইতি শেষং পঞ্চম্যা সুচয়তি । চোব্যান্তরমনূদ্যৎ দৃষয়তি-__যৎ পুনরিত্যাপ্িন।। 
আদিপদেন পঙ্কজাদিশব্ে গৃহাতে । উক্তৎ প্রপঞ্চর্রতি_ গৃহস্থিতীতি। ইহাপীতি 
প্রকৃতবাক্যোপাদানম্‌। প্রকৃতে পরমহৎসে পরিব্রাকে ব্রহ্গসংস্থপদ মিত্যত্র 
হেতুমাহ_ মুখ্যেতি। ইতশ্চ পারমহংস্তমেব শ্রোতমিত্যাহ-__অতশ্চেতি। 
এবকারার্থ,ৎ কথয়তি_ন যজ্জঞোপবীতেতি। ইতিশব্দঃ সংন্তাসপ্রকরণে তথাবিধ- 
শ্রত্যভাব প্রদর্শনার্থঃ। ব্রহ্মসংস্থশব্স্ত পরমহৎসবিষয়ত্বে শ্রত্যন্তরৎ সংবাদয়তি__ 
শ্রতিরিতি। অত্যাশ্রমিভ্যঃ পূর্ববাশমত্্রয়ম তীত্য সর্বকর্্ম ত্যন্তা স্থিতেভ্যঃ পরম- 
হংসপরিবাজকেভ্য ইতি যাবৎ । পরমং পবিত্র নিরতিশয়পরিশুদ্ধিকারণৎ পরম- 
পুরুষার্থসাধনং অম্যগ্জ্ঞানং প্রোবাচেত্যর্থঃ। স্থৃতিভ্যশ্চ যথোক্তং পারিব্রাজ্যং 
সিধ্যতীতি শেষঃ। অনাশিষমনারগ্তমিত্যাদিবাক্যসংগ্রহার্থমাদিপদম্। কর্মণো 
বন্ধছেতুত্বং তচ্ছন্বার্থঃ। লিঙগন্ত ধর্মকারণত্বরাহিত্যৎ, তম্মািত্যুক্তম্‌। অলিঙ্গো 
ধর্মধ্বজিত্বরহিতঃ | ধর্জ্ঞে! যথা বন্ধন্্ানুষ্ঠাতা ; অধর্মজ্ঞ ইতি বা পাঠঃ। ধর্্মবিচার- 
নিষ্ঠারহিতঃ তত্রাসারত্বপ্রত্যয়বানিত্যর্থঃ। অলিঙ্গ ইতুক্তে অনাশ্রমিত্বমাশঙ্ক্যাহ__ 
অব্যক্তেতি। 

ন ব্যক্তং দন্তেন গৃহীতৎ লিঙগমাশ্রমিত্বমস্যান্তীতি অব্যক্তলিঙ্গঃ। কিন্তৃস্তেন 
শ্রুতিস্মৃত্যুক্ত প্রকারেণ তদন্তান্ত।ত্যর্থ১;) আঘদিপদৎ “ত্যজ ধর্মমমধর্শ্” ইত্যাি 
গ্রহীতুম্‌। অত্রাপি পূর্ববপদান্বয়ঃ | নন্থু কর্মমনিবৃত্তিমুপদিশতা তয় সাংখ্যমতমেবা- 
শ্রিতৎ, তেনাপি শরীবাদ্িব্যাপারেপরমদ্বার! ধ্যাননিষ্ঠতায়াঃ স্বীকৃতত্বাৎ, তত্রাহ-_ 
যত্বিতি। ন ছি তন্মতে কৃটস্থাত্ববীবলেন নৈপর্খ্যং যুক্তমূ। ক্রিয়াকারকাদ্ি- 
বুদ্ধেরবিবেকন্ত চ সত্যত্বেন জ্ঞানমাত্রাপনোদাত্বাযোগাৎ। ন চ সর্বব্যাপারোপরম- 
মন্তরা মনোবৃদ্ধ্যাদীনাৎ তচ্ছীলত্বাং। “ন হি কশ্চিং ক্ষণমপি* ইত্যাদিম্বৃতেঃ | 
অতঃ সাংখ্যবচো মিখ্যেবেত্যর্থঃ। নম্ুু বৌদ্ধেনাপি নৈরাস্ম্যমিচ্ছতা নৈষস্থয মিষ্ট, 
তথা চ কর্মত্যাগমুপদিশতা ত্বপ্নাপি তন্মতমেবানুমোদিতম্, নেত্যাহ__যচ্চেতি। 
তদভ্যুপগন্তরিতাত্রাবর্তৃত্বৎ তচ্ছন্ার্থঃ | “ছুঃখষিত্যেব যৎ কর্ম কায়ক্লেশভয়াৎ 
ত্যজেত” ইতিসম্থতেঃ আলন্তোপহতৈরজ্ঞৈরবর্ৃত্ধমুপেয়তে। ভবতাপি কর্ম ত্যজতা 
তন্মতমাদৃতমিত্যাশঙ্ক্যাহ-_হচ্চাক্ডৈরিতি। অবর্তৃত্বাভ্যুপগম ইতি চ্ছেদঃ। 
তে ছি মোহাদেব কর্ম ত্যজন্তো ন তংফলৎ লভস্তে। পস কৃত্বা রাজসং ত্যাগং 
নৈব ত্যাগফলৎ লভেং” ইতি স্থৃতেঃ। বয়ং তু প্রমাণবশাদেব কর্ণ ত্যজস্তো 


ভ্রয়োবিংশঃ থণ্ডঃ ] দ্বিতীয়োহধ্যায়ঃ | ২৩১ 


ন ব্যামুউপক্ষমাদ্রিয়ামছে। তম্মাৎ নৈষ্ন্থ্য,ৎ শ্রুতিম্থৃতিপ্রসিদ্ধম অপ্রত্যাখ্যেয়ম্‌ 
ইতি ভাবঃ। পক্ষান্তরে নৈষর্ম্যোক্তেরমূলত্বে স্থিতে ফলিতমুপসংহরতি-_তম্মার্দিতি | 
যত্ত্‌ কৈশ্চিদৈকাশ্রম্যমাশ্রিতং, তত প্রত্যাদিশতি__এতেনেতি। একত্ববিজ্ঞানেন 
ভেদপ্রত্যয়ন্টোপমন্দিতত্বোপপার্ধনেনেতি যাবৎ। একত্ববিজ্ঞা পরোক্ষৎ 
বিবক্ষিতম। অপরোক্ষন্ত *পারিব্রাজ্যমস্তরেণাযোগাৎ। ততন্তোপরতিশবিতস্ত 
শমাদিবৎ সাঁধনত্বশ্রুতেরিতি দ্রষ্টব্যম্‌। 

গৃহস্ম্ত পারিব্রাক্যে শ্রতিবিরোঁধৎ শঙ্কতে-_নন্বিতি | প্রকাত্যমেব সত্যৎ দ্বৈত- 
মসত্যমিতি বিবেকে জাতে সত্যগ্যা্েরবস্তত্বাধ্যবসায়াৎ ত্দভিনিবেশশৈিল্যান্ন 
তত্তাগে দোষপ্রাপ্তিরিতি দৃষয়তি__ন দৈবেতি। সম্যগজ্জানে সত্যগ্যা্দেরৎসন্নত্বে 
মানমাহ__অপাগাদ্দিতি। গৃহস্থস্তাপি বিবেকবতে৷ বৈরাগ্যদ্বার! যুক্তৎ পারিব্রাজ্য- 
মিত্যাহ__অত ইতি । ইতিশবো। ব্রহ্মসংস্থবাক্যব্যাখ্যানসমাপ্ত্যর্থঃ ॥১৬৩।১ 

ভাষ্যানুবাদ্ |__ওক্কারের উপাসনা বিধানের উদ্দেশে “ত্রয়ঃ ধর্স্বন্ধাঠ* ইত্যাদি 
গ্রন্থ আরবন্ধ হইতেছে । এরূপ মনে করা উচিত হয় নাঁধে, কেবল সামাবয়বভূত 
উদগীথাদিস্বরূপ ওষ্কারের উপাসনা! হইতে যে ফল লাভ করা যায়, [ইহা হইতেও ] 
সেই ফলই প্রাপ্ত হওয়! যায়; তবে কি? না--সমস্ত সামোপাসনা ও সমস্ত কর্ধা- 
ুষ্ঠান দ্বার যে অমৃতত্ব ফল লাভ করা যাঁয় না, সেই অমৃতত্ব-প্রাণ্তিরূপ ফলটি একমাত্র 
এই ওকষ্কারোপাসন। হইতেই লব্ধ হয়। তাহার প্রশংসা জ্ঞাপনার্থই সামোপাসনা- 
প্রকরণে তাহার আলোচন। করা হইয়াছে । 

দত্রয়ঃ” অর্থ__ত্রিসংখ্যক 7 ধর্ধস্কন্ধ অর্থ__ধর্ম্ের বিভাগ; তাহারা! কে কে? এই 
আকাজ্জায় বলিতেছেন, ষজ্ঞ-_ অগ্নিহোত্র-প্রভৃতি*অধ্যয়ন__নিয়মপুর্ব্বক খক্প্রভৃতি 
বিদ্ভার অভ্যাস ; দান-_বেদীর বাহিরে অর্থাৎ যজ্ঞতিন্ন সময়ে যে, যাটকগণকে যথা- 
শক্তি দ্রব্য প্রধান করা; ইহাই প্রথম ধর্শব্বন্ধ ; ইহা গৃহস্থে আশ্রিত বলিয়া এতৎ- 
নিম্পাদক গৃহস্থের সহযোগে নির্দিষ্ট হইতেছে । প্পথম+ অর্থ-_এক ; কেন না, 
পরে দ্বিতীয্ন তৃতীয় শবের উল্লেখ রহিয়াছে, অতএব [এখানে প্রথম” শবের ] 
আছ্য অর্থ নহে। তগপন্তাই দ্বিতীয় (ধর্মস্ন্ধ);) 'তপঃ” অর্থ_ রুদ্ছ্চান্দ্রর্িণ 
প্রভৃতি +; সেই তপঃসম্পন্ন বলিতে কেবল নিয়মিতভাবে আশ্রম-ধর্মমমাত্রে 
অবস্থিত তাপস কিংব! পরিব্রাঞ্জকই বুঝাইবে, কিন্তু একেবারে ব্রহ্গসংস্থ, অর্থাৎ বরহ্ধ- 
নিষ্ঠ অর্থ নহে; কেন না, ত্রহ্মসংস্থের সম্বন্ধে স্বতন্তরভাবেই অমৃতত্বফলের উল্লেখ 
রহিয়াছে; [অতএব] ইহাই দ্বিতীয় ধর্মস্বন্ধ। আতার্য্যকুলে (গুরুণৃছে) বাস করা যাহার 
স্বভাব, সেই আচার্ধ্যকুলবাসী এবং আচার্যযকুলেই অত্যন্ত অর্থাৎ যাবজ্জীবন নিয়ম- 
পূর্বক আপনার অধসাদনকারী অর্থাৎ দেহক্ষয়কারী ( নৈঠিক) বরহ্মগারী তৃতীয় ধর্মম- 
স্কন্ধ। এখানে “অত্যন্তং* ইত্যার্দি বিশেষণ হইতে প্রতীতি হইতেছে যে, এই [ব্রঙ্গ- 
 *তাৎপধ্য-_-'অগ্রিহোত্র' একপ্রকার হজ, প্রত্যহ সায়ং ও প্রাতকোলে তাহার অনুষ্ঠান 
করিতে হয়। 


1 তাৎপর্ধয-_প্রাজাপত্য' ব্রতের অপর নাম কৃচ্ছ, তা' ছাড়া! ক্রেশসাধ্য ব্রতমাত্রকেও 'কৃচ্ছ' বল! 
হয়। 'চান্দ্রায়ণ'ও একপ্রকার ব্রত। | 


২৩২ ছান্দোগ্যোপনিষৎ 


চারী ] “নৈঠ্ঠিক" ব্রহ্মচারী । কেননা, “উপকুর্ববাণের” যে ব্রহ্মচর্ধয, তাহা কেবল বেঘ- 
শিক্ষার্থ; কিন্তু তাহ! দ্বারা কোনও পুণ্যলোক লাভ হয় নাঁঞ*্। ইহারা সকলেই 
অর্থাৎ উক্ত তিনপ্রকার আশ্রমীই উক্ত প্রকার ধর্মদ্বারা৷ পুণ্যলোকভোগী হয়, অর্থাৎ 
যাহাণের লোক ( ভোগস্থান ) পুণ্য (পবিত্র ), তাহারা পপুণ্যলোক* পদবাচ্য। উক্ত 
আশ্রমিগণ সকলেই ররূপ পুণ্যলোকগামী হইয়া! থাকেন। উক্ত স্কন্ত্রয়ের মধ্যে 
অনুক্ত অবশিষ্ট এবং [ উক্ত স্বন্ধ-ত্রয়াপেক্ষা ] চতুর্থ পরিব্রাজকই (সন্গ্যাসীই এখানে) 
প্রহ্মসংস্থ” হন, অর্থাৎ সেই পরিব্রাজকই সম্পূর্ণরূপে ব্রন্মেতে অবস্থিত থাকেন, তজ্ভন্ঠ 
ধ্রূপ স্বর্গাি পুণ্যলোক হুইতে ভিন্ন প্রকার আত্যস্তিক অমৃতত্ব প্রাপ্ত হন) কিন্ত 
দেবগণের স্তায় আপেক্ষিক [ প্রলয়কাল পর্য্যন্ত জীবিত থাকারূপ ] অমৃতত্ব নছে। 
কারণ, তাহ' হইলে পূর্বোক্ত পুণ্যলোক হইতে এই অমৃতত্বপ্রাপ্তির পৃথক্‌ নির্দেশ 
করার আবশ্তক হইত ন]। 

অভিপ্রায় এই যে, এই অমৃতত্ব ষ্দি পুণ্যলোকেরই উংকৃষ্টাবস্থা হইত, তাহ! 
হুইলে কথনই তাহাকে পুণ্যলোক হইতে পৃথক্‌ করিয়া নির্দেশ করিতেন নী। 
[ অমৃতত্ব ও পুণ্যলোকের ] পুৃথক্‌ নির্দেশ হইতেই জান! যাঁয় যে, এই যে অমৃতত্ব, 
ইহা! আত্যন্তিক অমৃতত্ব [ আপেক্ষিক অমৃতত্ব নছে ]। প্রণবোপাসনার প্রশংসার্থ 
এখানে 'মাশ্রমগত ধর্ম-ফলের উল্লেখ কর! হইয়াছে মাত্র, কিন্তু প্রকৃতপক্ষেই তাহাদের 
এরূপ ফলবিধানার্থ নহে ; অর্থাৎ এরূপ আশ্রমধর্মে এই প্রকারই ফল হইবে, ইহা 
বিধান করা হইতেছে না; কেননা, একই বাক্যে প্রণবসেবার স্তঁতি এবং আশ্রম- 
ধর্মের ফল-বিধান, এই উত্তয়ের বিধান করিলে “বাক্যভেদ” দোষ উপস্থিত হয়। 
অতএব, স্থৃতিশাস্ত্রে যে সমস্ত আশ্রম-ফল প্রসিদ্ধ আছে, এখানে তৎসমুদয়েরই অনুবাদ 
করিয়া [ অন্তর প্রসিদ্ধের পুনঃকথনের নাম এঅনুবাদ' ] প্রণবোপাসনার ফল হে 
অমৃতত্বপ্রাপ্ডি, ইহ জ্ঞাপন করত প্রণবসেবারই স্তুতি করিতেছেন ; যেমন, পূর্ণবন্্ার 
(প্র নামে কোন এক ব্যক্তির) সেবার ফল-_কেবল গ্রাসাচ্ছাদ্নমাত্র লাভ, আর 
রাজবর্মার সেবায় যে ফললাভ হয়, তাহা রাজ্য-ফলের তুল্য ; এইরূপ কথ! লা! হয়, 
ইহাও.তদ্রপ 1। বর্ষের প্রতীক” বলিয়া এই প্রণবই সেই সত্যস্বরূপ পরব্রহ্গ। 


* তাৎপধ্য_ ব্রহ্মচারী ছুইপ্রকার--(১) উপকুর্বাণ, (২)নৈষ্িক। তন্মধ্যে যেলোক উপ- 
নয়নের পর দ্বাদশ বৎসরকাল ব্রহ্মচধধ্যপালন করিয়া_গুরুগৃহে বাস, গুরুশুআষা ও বেদবিগ্ভাদি শিক্ষা! 
করিয়া! গুরুর অনুমতি গ্রহণপূর্ববক সমাবর্তন করে-_গৃহে প্রত্যাগমনপূর্ববক দারপরিগ্রহ করে, তাহাকে 
'উপকুর্বাগ' বলে। আর যে লোক চির-জীবনের জন্ঠ ব্রন্মচধ্য অবলম্বন করে, সমাবর্তৃনপূর্্বক আর 
গৃহা শ্রমে প্রবেশ করে না, তাহাকে নৈষ্ঠিক' বলে; নিষ্ঠা অর্থাৎ শেষ বা মৃত্যু ; মৃত্যুপরয্যস্ত ধিনি 
্রশ্নযধ্য পালন করেন, তাহাকেই 'নৈষ্টিক' ব্রহ্মচারী বলে। ভাবধ্যকার বলিশ্েছেন যে, শ্রতিতে যে 
'তক্ষটারী' শব্দ আছে, তাহার অর্থ 'উপকুব্বাণ, নহে, পরস্ত নৈষ্টিক । কেননা, উপকৃর্ববাণ ব্রহ্মচারীর 
যে ব্রক্চচ্য, তাহার প্রধান উদদেগ্য বিদ্ধা-শিক্ষা । সুতরাং পুণ্যলোকপ্রাপ্তি তাহার ফল হইতে পারে 
নাঁ; কাজেই ইহাকে নৈষ্ঠিক ব্রহ্মচারী বলিয়া স্বীকার করিতে হয় । 

1 তাৎপধ্য-_একই বৃক্ষের যেমন বহুতর স্বন্ধ থাকে (যেখান হইতে প্রধান প্রধান শাখা 
বিভক্ত হয়, তাহার নাম স্বন্ধ, ), তেমনি ধর্দমময় বৃক্ষেরও প্রধান ম্বন্ধ তিনটি-_-(১) ব্রহ্গচর্য, (২) 
গারস্থা। (৩) বানপ্রস্থ। তন্মধ্যে এখানে গৃহস্থকর্তব্য যজ্ঞ, অধ্যয়ন ও দান; এই তিনটিকে 


অয়োবিংশঃ খণ্ড ] দ্বিতীয়োহধ্যায়ঃ| ২৩৩ 


কঠোপনিষদেও “এই অক্ষরই (প্রণবই ) ব্রহ্ম, এবৎ এই অক্ষরই পর, অর্থাৎ 
রহ্ধপ্রতীক বলিয়া সর্বশ্রেষ্ঠ, এইরূপ কথা৷ থাকায় প্রণবসেবায় যে অমৃতত্ব ফল 
প্রাপ্তি, তাহা যুক্রিযুক্তই বটে। 

এ বিষয়ে কেহ কেহ বলিয়া! থাকেন_ এখানে “সর্বে এতে পুণ্যলোক1 ভবস্তি” 
এই কথায় জ্ঞানরহিত চতুর্বিধ আশ্রমীর পক্ষেই নিজ নিজ ধর্মানুষ্ঠানে পুণ্যলোক 
প্রার্তিরূপ ফল অভিহিত হইয়াছে; কিন্ত ইহাতে কিছুমাত্র বিশেষ করা হয় নাই। 
পরিব্রাজক ( সন্ন্যাসী ) যে, এখানে অবশিষ্ট ( অনুক্ত ) রহিয়াছেন, তাহাও নহে 
কেননা, পরিব্রাজকের অনুষ্েয় জ্ঞান, যম ও নিয়ম, এ সমস্ত ত তপন্তারই অন্তর্গত ) 
স্থতরাং 'তপস্তাই দ্বিতীয়” € “তপ এব দ্বিতীয়ঃ” ), এস্থলে পরিব্রাজক ও তাপস, 
উভয়ই গৃহীত হইয়াছে । অতএব, সেই চারিজনের মধ্যেই যিনি প্রণবোপাসনায় 
্রহ্ধসংস্থ হন, তিনিই অমৃতত্ব লাভে সমর্থ হন, [ এইরূপ অর্থই যুক্তিসঙ্গত) ] 
কারণ, চারিশ্রেণীরই ব্রহ্মনিষ্ঠালীভে অধিকারগত কিছুমাত্র বিশেষ নাই) 
এবং তাহাদের ব্রহ্গনিষ্টাপ্রাপ্তিতে কোন নিষেধও নাই। বিশেষতঃ স্ব 
স্ব কর্মানুষ্ঠানের অবসরে ব্রহ্ধ-নিষ্ঠী লাভে তাহাদের সামর্থ্যও ( যোগাতাও ) 
রহিয়াছে । তা'ছাড়। যব-বরাহাদি শব্দের হ্যায় 'ব্রহ্মসংস্থ” শব্দটি পরিব্রাজকে 
রিও নহে, অর্থাৎ কেবল পরিব্রাজক অর্থেই বোধক নহে; কেননা, 
ব্রদ্ধে সম্যকৃস্থিতিরূপ নিমিত্ত লইয়াই এঁ শকটি স্বার্থবোধনে প্রবৃত্ত হয়; কিন্তু “রূঢ়” 
শব্ধ কখনই কোনও নিমিত্ত অর্থাৎ যৌগিকার্থ লইয়া ব্যবহৃত হয় না। আর সকলের 
পক্ষেই যখন ব্রঙ্গে সংস্থিতি সম্ভবপর হয়, তখন যাহাতে যাহাতে ব্রহ্গ-সংস্থিতিরূপ 
ব্যবহারনিমিত্ত আছে, ব্রক্মসংস্থশব্দ সেই সেই নিমিত্তবান লোকেরই বাচক হইবে, 
অথচ তাহার এরূপ স্বাভাখিক অর্থের সংকোচ বা বাধারও কোন কারণ বিদ্যমান 
নাই; এমত অবস্থায় কেবল পরিব্রাজকেই এ শব্দকে আবদ্ধ রাখ যুক্তিযুক্ত হয় 


প্রথম স্বন্ধ; বানপ্রস্থের কর্তব্য-_তপন্তাকে দ্বিতীয় স্ব্ধ এবং ব্রক্ষচারীর কর্তব্-_আচাধ্যকুলে 
বাস প্রভৃতিকে তৃতীয় স্বন্ধ বল! হইয়াছে । উক্ত ত্রিবিধ ধর্শস্বন্ধ-সম্পন্ন গৃহী, বনী, ব্রহ্মচারী, এই 
তিনজনই যথানিয়মে স্ব স্ব আশ্রমোচিত কন্মানুষ্ঠানদ্বার! পবিজ্র শ্ব্গাদি লোৌক লাভ করিতে পারে ; 
এইজন্য স্বয়ং শ্রুতিই তাহাদিগকে “সর্ধ্বে এতে পুণ্যলোকা ভবন্তি'' বলিয়া বিশেষিত করিলেন। 
এখন অবশিষ্ট রহিলেন সন্যাসী ; 'ব্র্গসংস্থ' শবে তাহারও নির্দেশ করিলেন ; এবং তাহার ফল 
বলিলেন 'অমৃতত্ব* লাভ। এখন সংশয় হইতেছে যে, দেবতাদের অমৃতত্ব যেরূপ দীর্ঘকাল জীবন- 
ধারণরূপ অমৃতত্ব, ব্রহ্মসংস্থের অমৃত্তত্বও কি ঠিক তদ্রুপ? এই সংশয় নিবারণের জগ্য ভাষ্যকার 
বলিলেন যে, না__ইহা! আপেক্ষিক (দীর্ঘকাল-স্থায়িত্বরূপ ) অমৃত্তত্ব নহে; পরস্ত ইহ ব্রহ্মভাব- 
প্রাপ্তিবপ অমৃতত্ব। ইহার সাধন উল্লিখিত ন। হইলেও প্রণবোপাসনাই যে ইহার উপায়, তাহাঁও 
তিনি নাঁন। প্রমাণে সমর্থন করিয়াছেন। সংন্যাসীশ্রমী সর্ববিধ বিধি-নিষেধের অতীত, সুতরাং 
বিধি-নিষেধ শান্ত্ানুযায়ী ধর্দ্বেরও বহিভূতি, এইজন্য সংস্যাসীয় পৃথক্‌ উল্লেখ কর! হইয়াছে। আর 
একটি বিশেষ কথ। এই যে, ব্রহ্ম-সংস্থের 'অমৃতত্ব' ফল প্রতিপাদন করাই শ্রুতির মুখ্য উদ্দেগ্ঠ ; 
সুতরাং তাহার প্রশংসা করাও আবগ্তক, সেই কারণেই প্রথমে ধর্ম্নসন্বদ্ধে 'পুণালোক' ফলের 
উল্লেখমাত্র করিয়া ব্রন্ম-সংস্থের শ্রেষ্ঠ ফল প্রদর্শন করিয়াছেন । 


২৩৪ ছান্দোগ্যোপনিষৎ। 


না। আর কেবল যে, পারিব্রাজ্যাশ্রম (সন্ন্যাসাশ্রম ) গ্রহণমাত্রেই অমৃতত্ব লাভ 
হইবে, তাহাও নহে; কারণ তাহা হইলে ততজ্ঞানের কিছুমাত্র সার্থকতা থাকে না। 
ধদি বল, পারিক্রাজ্যাশ্রমযুক্ত জ্ঞানই অমৃতত্ব লাভের একমাত্র উপায় ; না, তাহাও 
বলিতে পার না; কারণ, অমৃতত্বপ্রাপ্তি সর্বাশ্রমেরই সাধারণ ধর্ম । জ্ঞানরূপ ধর্ম 
অর্থাৎ বিশেষণের দ্বারা বিশেধিত “ধর্ম” শব্দটি দ্বারা যেমন যজ্ঞ, দান, তগন্তা প্রভৃতি 
বিভিন্ন মানবীয় আচরণকে বুঝায়, তেমন উহা বিশেষণকে এবং ধর্ম” শবটি 
বিশেষ্যকে বৃঝায়। মুল ভাতে ধর্মী বা জ্ঞানবিশিষ্টঃ ; এখানে ধন্মী' শব্দটি বিশেষ্য 
অর্থে ব্যবহৃত হইয়াছে জ্ঞান ইহার বিশেষণ। কাজেই, জ্ঞানরূপ বিশেষণযুক্ত 
বিশেষ্যস্থানীয় আশ্রমধর্ম__ইহাই তাৎপর্য্যার্থ। (জ্ঞানসহকৃত) যে কোন আশ্রমের 
ধর্মরূপ যে ধর্মী অর্থাৎ বিশেষ্য, তাহাই অমৃতত্ব সাধন, ইহাও সমস্ত আশ্রমধর্থের 
পক্ষেই তুল্য। আর এরূপ কোন বচনও নাই যে, একমাত্র ব্রহ্মসংস্থ পরিব্রা্জকেরই 
মোক্ষ হইবে, অপরের হইবে না); কেননা, জ্ঞান হইতে মোক্ষ হয়, ইহাই সমস্ত 
উপনিষদের সিদ্ধান্ত । অতএব, [ বুঝিতে হইবে ] স্ব স্ব আশ্রমবিহিত ধর্্ানু্ঠাতৃ- 
গণের মধ্যে যে লোকই ব্রহ্ষসংস্থ* হইবে, সেই লোকই অমৃতত্ব লাভ করিবে, (কেবল 
সন্ন্যাপিমাত্র নহে )॥৩ 

না_এরপ সিদ্ধান্ত হইতে পারে না, কারণ, কর্মপ্রবৃত্তির নিমিত্ত যে জ্ঞান, আর 
ষে বিদ্যার স্বরূপ-প্রত্যয় (জ্ঞান), ইহারা পরম্পর বিরুদ্ধ। দেখ, কর্তা প্রভৃতি কারক, 
অনুষ্ঠেয় ক্রিপা ও তৎফল, এই ত্রিবিধ বিষয়গত ভেঘবুদ্ধিরূপ নিমিত্তকে লইয়াই “ইহা 
কর, ইহা করিও না+ ইত্যাদি কর্মমবিধিসমূহ প্রবৃত্ত হইয়া থাকে, (কিন্তু উক্ত ভে্ব- 
বৃদ্ধির অভাবে নহে )। সর্বত্র এইরূপই দেখিতে পাওয়া যায়। সেই ভভেদবুদ্ধিরূপ) 
নিশিত্তটি যখন সর্বপ্রাণীতেই দৃষ্ট হয়, তখন উহ যে, কেবলই শান্ত্রজজনিত, অর্থাৎ 
শান্ত্রোপদেশলন্ধ, তাহা৷ নহে; আর “সৎ (নিত্য ব্রন্ধ) নিশ্চয়ই এক ও অদ্বিতীয়”, 
'আত্মাই এই সমস্ত জগ, '্রহ্মই এই সমস্ত শ্বরূপ”, এইরূপ শাস্ত্রজজনিত যে বিদ্যার 
স্বরূপপ্রত্যয় (জ্ঞান), তাহ৷ কর্মপ্রবৃত্তির নিমিত্তভূত ক্রিয়া, কারক ও ফলগত স্বভাব- 
সিদ্ধ ভেদবুদ্ধি নিবারণ না করিয়া কখনই উৎপন্ন হইতে পারে না; কেননা, একই 
বিষয়ে ভেদাভেদপ্রত্যয় স্বভাবতই বিরদ্ধ। দেখ, তিমিররোগগ্রন্ত ব্যক্তি যে, [রোগের 
দোষে ] একই চন্ত্রে দ্বিত্বাদি ভেদ দর্শন করিয়! থাকে; সেই তিমিররোগাবসানে এ 
দবিত্বাদি ভেদজ্ঞান বিদুরিত না করিয়! কখনই তাহার সেই চন্দ্রা্ি বিষয়ে একত্ব-বৃদ্ধি 
উৎপন্ন হইতে পারে ন1। একই বিষয়ে বিদ্যা ও অবিদ্ভাপ্রত্যয় অর্থাৎ জ্ঞান ও অজ্ঞান 
পরম্পর বিরুদ্ধ। কাধ্যকারণভাব সম্বন্ধে ইহাই যখন নিয়ম, তথন কর্ণ্মকাণ্ীয় বিধি- 
সমূহ ভেঘজ্ঞানরূপ যে নিমিত্ত অবলম্বন করিয়া প্রবৃত্ত হইয়াছে, 'দৎ.* এক ও অথি- 
তীয়, “তিনিই সত্য” সমস্ত কার্ধ্যবর্গি এবং তাহাদের ভেদ মিথ্য। ইত্যা্ধি প্রামাণিক 
বাক্যজনিত একত্ব জ্ঞান দ্বার! যাহার সেই ভেঘবুদ্ধি বিমদ্দিত হইয়া গিয়াছে, সেই 
লোক নিশ্চয়ই সর্বপ্রকার কর্ম হইতে নিবৃত্ত হইয়া পড়েন; কারণ প্রবৃত্তির নিষিত্ত 
€ভেবুদ্ি ) তখন নিবৃত্ত হইয়া গিয়াছে। কর্ণ হইতে নিবৃত্ত সেই পুরুষই 'ব্রহ্গ- 
লংস্থ' বলিয়া কথিত হন; তিনি ত (কন্মব হইতে নিবৃত্ত পুরুষ ত) পরিব্রা্কই বটে ; 


্রয়োবিংশঃ খণ্ড] দ্বিতীয়োহধ্যায়ঃ। ২৩৫ 


কারণ, অন্তের পক্ষে তাহ! অসম্ভব | কেননা, অন্যলোক--যাহার ভেদবুদ্ধি নিবৃত্ত হয় 
নাই, সে লোক অপর পদ্বার্থ দর্শন, শ্রবণ ও মনন করে এবং বিশেষরূপে অবগত 
হুইয়! “আমি ইহ! করিয়া অমুক ফল প্রাপ্ত হইব” এইরূপই মনে করিয়] থাকে । এবধ- 
বিধ কর্ম্মকর্ত! সেই লোকের ত ব্রহ্মংস্থৃতা কখনই সম্ভব হয় না) কারণ, বাচারম্তণস্বরূপ 
(অর্থাৎ বিবিধ নাম ও শব্দোচ্চারণের হেতু ) যে বিকার বা কার্য্যনিচয়, সেই মিথ্যা 
বিকারে তাহার অভিনিবেশ বিদ্ভমান থাকে (অর্থাৎ মিথ্যা শরীরাদিতে "আমি 
ব্রাহ্মণ ইত্যাদি মিথ্য। অভিমান তাহার থাকে )। বিবেকী পুরুষের যেমন আকাশে 
তলমলিনতা বুদ্ধি জন্মে না, তেমনি 'অসত্য”জ্ঞানে একবার ভেদপ্রতীতি বিনাশিত 
হয়! গেলে তাহার আর কথনও 'ইহা৷ সত্য, ইহা দ্বারা আমাকে ইহা৷ করিতে হইবে”, 
এইরূপ প্রমাণ-প্রমেরবিষয়ক ভেদ-বুদ্ধি উপপন্ন হয় না ॥৪ 

ষদ্ধি বল, ভেদবুদ্ধি বিমর্দিত হইলেও লোকে কর্মসমূহ হইতে বিরত হয় না। 
[ ভাল, একত্ব জ্ঞানোদয়ের পরও ] যদি পৃর্কেরস্তায় ভেদবুদ্ধি অনুপমন্দিতই থাকে, 
তাহ। হইলে একত্ববিধায়ক [ “তত ত্বম অসি" ইত্যাদি ] বাক্য অপ্রমাণীকৃত হইতে 
পারে ; অথচ অভক্ষয-ভক্ষণাদির প্রতিষেধক বাক্য-সমূহের প্রামাণ্যের স্তায় একত্ব- 
বিষয়ক বাক্যেরও প্রামাণ্য হওয়। যুক্তিযুক্ত; কারণ, সমস্ত উপনিষৎ শাস্ত্রেরই * এ 
অংশে তাতপর্য্য। যদি বল, [জ্ঞানীর পক্ষে কর্্মবিধি অপ্রযোজ্য হইলে] কর্ণ 
বিধায়ক শ্রান্ত্রসমুছের অপ্রামাণ্য হইতে পারে? না-_তাহ। হইতে পারে না; কারণ, 
যে পুরুষের ভেদবুদ্ধি বিমদ্দিত হয় নাই, সেই পুরুষের সম্বন্ধেই সে সমুদয়ের প্রামাণ্য 
উপপন্ন হইতে পারে । প্রবোধ বা জাগরণ না হওয়া পর্য্যন্ত যেরূপ স্বপ্রার্দি জ্ঞানের 
সত্যতা, ইহাও তন্রপ। যদ্দি বল, বিবেকী পুরুষের! অনুষ্ঠান ন৷ করায় কর্ম্মবিধির 
প্রামাণ্য বিলুপ্ত হইতে পারে? না__তাহাও হইতে পারে না; কারণ, কাম্যবিধির 
ত অনুচ্ছেদ বা অনুষ্ঠান দৃষ্ট হয় । অভি প্রায় এই যে, ধাহার! “সকাম ভাব প্রশস্ত নহে” 
এই মনুবচনোক্ত কাম্যকর্মের নিন্দা অবগত আছেন, তাহারা কাম্যকর্মের অনুষ্ঠান 
করেন না; কিন্তু তা” বলিয়। ত কাম্যকর্ম্ের বিধানসমূহ বিলুপ্ত হইয়! যাইতেছে ন1; 
কামিপুরুষের! ত যোহাদের ফল-কামন1 আছে, তাহারা) সেই সমস্ত কর্মের অনুষ্ঠানই 
করিয়া থাকে; তন্দরপ ব্রহ্মসংস্থ বিদ্বানের! কর্মের অনুষ্ঠান করেন ন1 বলিয়! কম্ববিধি- 
সমৃহও বিলুপ্ত হয় না; কারণ, ব্রন্ধজ্ঞানবিহীন লোকেরাই তাহার অনুষ্ঠান করিয়া 
থাকে ॥৫ 

যদ্দি বল, [ সর্বকর্ম্মনিবৃত্ত ] পরিব্রাজকগণের যেরূপ ভিক্ষাচর্ধ্য1 প্রভৃতি কাধ্যে 
প্রবৃত্তি হইয়া! থাকে, তদ্রপ যে সমস্ত গৃহস্থের ব্রহ্ধায্মৈকত্বজ্ঞান সমুৎপন্ন হইয়াছে, 


* তাৎপধ্য--কর্ধমীমাংসকগণ বলেন যে, যে সমস্ত বাক্য কোনপ্রকার কর্ধানুষ্ঠানের বিধায়ক 
নহে; কি লৌকিক, কি বৈদিক, তাদৃশ সমস্ত বাক্যই অপ্রমাণ। একত্ব-বৌধক বাক্যও ঘখন কোন 
ক্রিক্লাবোধক নহে, তথন অপ্রমাণ। অপ্রমাণ বাক্য দ্বার প্রমাণসম্মত কর্াবিধির বাধা হইতে পারে 
না। এই আপত্তি খগনার্থ-_ভাষ্যকার বলিলেন যে, অভক্ষাভক্ষণের নিষেধক বাকযেও ত কোন 
ক্রিদ্গার বিধান নাই, অথচ তুমিও তাহীর প্রামাণ্য শ্বীকার করিয়। থাক, হৃতরাং তদনুসারে ক্রিয়া 
বোধক ন! হইলেও একত্ব বাক্যের প্রামাণ্য স্বীকার করিতে হইবে । 


২৩৬ ছান্দোগ্যোপনিষৎ। 


তাহাদের সম্বন্ধে অগ্নিহোত্রা্দি কর্মসমুহেরও নিবৃত্তি হইবে না; না প্রামাণ্যচিন্তা- 
স্থলে অর্থাৎ বাক্যের প্রামাণ্যসম্বন্ধে বিচারস্থলে ব্যক্তিবিশেষের প্রবৃত্তি কখনই দৃষ্টীস্ত 
হইতে পারে না; কেননা, 'অভিচার করিবে না” [ শক্রমারণার্থ ক্রিয়াকে 'অভিচার, 
বলে । ] এই বাক্যে অভিচার-কার্ধ্য প্রতিষিদ্ধ হইলেও ব্যক্তিবিশেষকে তাহা করিতে 
দেখা গিয়াছে, এইঙ্রন্ত কি শক্রতে বিদ্বেষরছিত বিবেকী পুরুষ আর অভিচার 
করেন? বিশেষতঃ কর্ধানুষ্ঠানে প্রবৃত্তির কারণ হইতেছে ভেদবুদ্ধি; লেই ভেদবুদ্ধি 
বাধিত হইলেও যেমন পরিব্রাজকের ভিক্ষাচরণাদি-কার্ষ্য প্রবৃত্তির প্রযোজকীভূত 
ৃৃক্ষা ( ভোগনেচ্ছ! ) থাকিয়া! যায়, তেমনি অগ্নিহোত্রাদি কার্য প্রবৃত্তিজনক যে 
কোনও প্রকার নিমিত্ত আছে, তাহাও নহে। যদি বল, এখানেও (গৃহস্থের প্রবৃত্তিতেও) 
অকরণে পাপোৎপত্তিভয়ই প্রবর্তক রহিয়াছে; না যেহেতু ভেদজ্ঞান-সম্পন্ন 
পুরুষেরাই কর্ানুষ্ঠানে অধিকারী, (তেদজ্ঞানরহিত পুরুষ নহে )। একথাও আমরা 
বলিয়াছি যে, বিদ্য। বারা যাহার ভেদজ্ঞান বিমর্দিত হয় নাই, ভেজ্ঞানসম্পন্ন সেই 
পুরুষই কর্মেতে অধিকৃত; যে লোক কর্মানুষ্ঠানে অধিকৃত, কর্মের অকরণে তাহারই 
প্রত্যবায় জন্মিবে, যাহার অধিকার নিবৃত্ত হইয়া! গিয়াছে, তাহার নহে। যেমন 
্রহ্মচারীর কর্তব্য বিশেষ বিশেষ কার্্যগুলি অনুষ্ঠান না করায় গৃহস্থের কোন প্রত্য- 
বায় হয় না, ইহ1ও তন্রপ। ভাল, এইরূপই যদি হয়, তাহা! হইলে একতজ্ঞাঁন উৎপন্ন 
হইলে স্ব স্ব আশ্রমস্থিত সকলেই “পরিবাজক' সংজ্ঞায় অভিহিত হইতে পারে? না 
_তাহ! হইতে পারে না ; কারণ, তাছাদের স্বস্বামিভাব অর্থাৎ “আমি, আমার” বুদ্ধি 
নিবৃত্ত হয় না; বিশেষতঃ কর্মানুষ্ঠানই অপর অপর আশ্রমগুলির একমাত্র উদ্দেশ । 
যেহেতু শ্রুতি বলিতেছেন__-অননস্তর কর্ম করিবে । অতএব, সর্বপ্রকার ম্ব- 
স্বামিভাব নিবৃত্ত হওয়ায় একমাত্র ভিক্ষুকই “পরিব্রাজক সংজ্ঞায় অভিহিত হইবার 
যোগ্য, গৃহস্থ প্রভৃতির নহে। 

যদি বল, একতজ্ঞান-প্রতিপাদ্রক শাস্ত্র্নিত একত্বজ্ঞান ঘ্ধারা-__-যখন বিধির 
নিমিতীভূত ভেদবুদ্ধি বিমর্দিত হইয়া! যায়, তখন পরিব্রার্জকের আর যম- 
নিয়মাদির * আচরণে প্রবৃত্তি হইতে পারে না? নাঁ-এ আপত্তিও হইতে 


*. তাৎপধ্য-_“অহিংসাসত্যান্তেয়-ব্র্মতর্্যাপরিগ্রহা যমাঃ ॥”  (পাতঞ্জলহুত্র ২৩০) 
“শৌচ-সস্তোষ-তপঃ্বাধ্যায়েশবর-প্রণিধানানি নিয়মাঃ।” (পাতগ্জলনুত্র হা৩২)। 

মর্মার্থ এই-_প্রাণিহিংস! ন| করা, সত্য ব্যবহার করা, চুরি না করা, ব্রশ্চ্্য-_ইঞ্জিয়- 
সংবম রা পরের প্রদত্ত ্ গ্রহণ না৷ করা__এই পাঁচটির নাম 'যম' । আর বাহা ও আত্তর 
পবিত্রতা, ভাগ্যলনধ বন্ততে বন্তষ্ট থাকা, তপন্তা, বেদাদি শান্তর পাঠ, ঈশ্বর ধ্যান অথব। সমস্ত কর্মফল 
[ঈশ্বরে সমর্পণ করা__এই পাঁচটির নাম 'নিয়ম। 


ব্রয়োবিংশঃ খণ্ডঃ ] দ্বিতীয়োহ্ধ্যায়ঃ | ২৩৭ 


পারে না; কারণ, বৃতুক্ষা (ভোঅনেচ্ছা)-ক্ষুধা প্রভৃতি কারণে তাহাদের একত্বজ্ঞান 
হইতেও প্রচ্যুতি হওয়া সম্ভবপর হয়, তদবস্থায় তাহাদের পক্ষেও [ অনুচিত কর্ম 
হইতে ] নিবৃত্তির জন্ত যম-নিয়মাদ্ধির প্রতিপালন কর] উপপন্ন হইতে পারে; কিন্ত 
তা” বলিয়া তাহাদের পক্ষে নিষিদ্ধ কর্ম্বের অনুষ্ঠানও * সম্ভব হইতে পারে না) 
কারণ, একত্বজ্ঞানোদয়ের পূর্বেই সেগুলি নিবৃত্ত হইয়! গিয়াছে। কোন লোক রাত্রি- 
কালে কৃপে কিংবা! কণ্টকে পতিত হইয়াছে বলিয়া সৃর্ষে/দয়ের পরও তাহাতেই 
পতিত হয় কি? অতএব, কর্মানুষ্ঠান হইতে বিরত একমাত্র ভিক্ষুকই 
(সন্ন্যাসীই) যে পরিব্রাট' সংজ্ঞার যোগ্য, ( গৃহস্থ প্রভৃতির নহে ), ইহা সিদ্ধ 
হইল । 

আর ষে জ্ঞানবঞ্জিত সকলের সন্বন্ধেই পুণ্যলোক প্রাপ্তিরূপ ফলবিহিত বল। 
হইয়াছে; একথাঁও সত্য, কিন্তু তপঃ' শব্ধ যে পরিব্রাজজকও উক্ত হইতেছে; বলা 
হইয়াছে; একথা সত্য নহে; কারণ? যেহেতু ভেদবুদ্ধিবিধজ্জিত একমাত্র 
পরিব্রাঞ্জকের পক্ষেই ব্রহ্মদংস্থভাব সম্ভব হইয়াছে, এবং একমাত্র পরিব্রাকই এখানে 
অবশিষ্ট বা অনুক্ত রহিয়াছে ; [ অতএব, এখানেই তাহার গ্রহণ, কিন্তু তপঃশবে 
নহে ], ইহাও আমরা পূর্বেই বলিয়াছি। বিশেষতঃ একত্ববিজ্ঞান-সম্পন্ন ব্যক্তির 
অগ্নিহোত্রাদ্দি ক্রিয্নার স্তায় তপন্তাও নিবৃত্ত হইয়া যায়; কেননা, ভেদবৃদ্ধি-সম্পন্ন 
ব্যক্তির পক্ষেই তপন্তা কর্তব্য হইয়া থাকে । ইহা দ্বারাই কর্মাবসরে ব্রহ্গসংস্থতার 
সামর্থ্য এবৎ প্রতিষেধাভাব-শঙ্কাও প্রত্যাখ্যাত হইল। আর, কর্মবিরত 
জ্ঞানবান্ই যখন পরিব্রাজক হইবেন, তখন জ্ঞানের আনর্থক্য-শঙ্কাও প্রত্যাখ্যাত 
হইল। 

পুনশ্চ যে বল! হইয়াছে,_-'যব+, 'বরাহ' প্রভৃতি শবের স্থায় 'বরহ্মমংস্' শব্দটি 
পরিব্রাঞ্কে রূঢ় নহে । একমাত্র পরিব্রাকের পক্ষেই ব্রহ্মমংস্থত! সম্ভব হর, অপরের 
পক্ষে নহে; এই পূর্বোক্ত যুক্তিতে সেই আপত্তিরও পরিহার কর! হইয়াছে । আরও 
যে, বল! হইয়াছে, রূঢ় শৰে'র প্রয়োগে কোন নিমিত্তের অপেক্ষা থাকে না; তাহাও 


* একত্বজ্ঞান উৎপন্ন হইলে সেই জ্ঞানীর অসন্ধ.ত্তি-সমুদয় পূর্ব সংক্কারবশে আপনা হইতেই 
নিবৃত্ত হইয়া যায়, নিবৃত্তির জহ্য আর প্রয়ান পাইতে হয় না। মোক্ষণান্ত্রেরে উপদেশও এইরূপ-_ 
“উৎপন্নাত্মাববোধন্ হছে্স্বাদয়ো গুণাঃ। অযত্বতে। তবস্তান্ত ন তু সাধনরূপিণঃ॥” ( বেদান্তসাঁর )। 
অর্থাৎ আত্মজ্ঞান উৎপন্ন হইলে অঙ্ছেষা্দি গুগসমুহ বিন! যত্বেই সম্পন্ন হইয়া! থাকে, কিন্তু এ ও৭- 
সমুদয় তখন আর তাহার কোন ফলস।ধক হয় না, কারণ, তখন তাহার আর কিছুই প্রাপ্তব্য নাই, 
সমস্তই প্রাপ্ত হইয়া গিয়াছে। পু 


২৩৮ ছান্দোগ্যোপনিষৎ। 


সত্য নহে; কারণ, গৃহস্থ, তক্ষা। ও পরিব্রাজক প্রভৃতি শব্দই এরূপ দেখা যায় &। 
দেখ! যায়, এ শব্গুলি গৃহে স্থিতি, পারিব্রাজ্য ও তক্ষণার্দি নিমিত্তের অধীন 
হইলেও গৃহস্থ ও পরিব্রাজক শব্দ দুইটি আশ্রমি-বিশেষে এবং তক্ষ শব্দটি 
জাতিবিশেষে রূঢ় অর্থাৎ প্রসিদ্ধ ; কিন্তু ষে যেস্থানে পুর্বোক্ত নিমিত্ত আছে, সেই 
সেই স্থানেই প্রযুক্ত হয় না; কারণ, সেই সকল অর্থে উহাদের প্রসিদ্ধি নাই। 
সেইরূপ এখানে ্রহ্গসংস্থ” শব্ধও সর্বাশ্রমাতীত এবং সর্ববিধ কর্ম ও ততসাধন 
হইতে বিরত পরমহংসনামক পরিব্রাজক অর্থে প্রযুক্ত হইতে পারে; কারণ, এখানে 
মুখ্য অমৃতত্বরূপ (মোক্ষরূপ ) ফলের শ্রতি আছে। অতএব ইহাই একট্ান্র 
বেদবোক্ত পারিব্রাজ্য, কিন্তু, ষক্জোপবীত, ত্রিদ্ণ্ড ও কমগুলু প্রভৃতি গ্রহণ কর! নছে। 
এ বিষয়ে “মুণ্ডিতশিরাঃ কর্ম ও তৎসাধন পরিত্যাগী এবং অনঙ্গ ( অনীসক্ত ) এই 
বাক্যও একটি প্রমাণ। শ্বেতাশ্বতরোপনিষদেও-_অত্যাশ্রমী € আশ্রমাতীত ) 
লোকসমুছের জন্য সেই পরম পবিত্র স্থান” ইত্যাদি শ্রুতি রহিয়াছে, এবং “(সন্যাসী) 
স্তুতি ও নমস্কাররহিত,, ইত্যাদি স্থৃতি হইতেও, আর “সেইহ্তুই পারদর্শা 
( তত্বদর্শা ) যতিগণ কর্ম করেন না” ; “সেইহেতু ধর্মমরহস্তজ্ঞ পুরুষ অলিঙ্গ ও অব্যক্ত- 
লিঙ্গ অর্থাৎ সর্বপ্রকার আশ্রমচিহ্ন ত্যাগ করেন, এবং যাহ কিছু রাখেন, তাহাও 
সম্পূর্ণরূপে অপরের অপরিজ্ঞাতভাবে, কিংবা গর্বশূন্তভাবে”, ইত্যাদি স্ৃতিবাক্য 
হইতেও জানা যায়। 

আর সাতখ্যবার্দীর! যে, কর্্মপরিত্যাগ স্বীকার করেন, তাহাও সঙ্গত হয় না; 
কারণ, [ তাহাদের মতে ] ক্রিয়া, কারক ও ফলবিষয়ক যে ভেদজ্ঞান, তাহ সত্য 
বলিয়! স্বীকৃত হয়, [ সুতরাং কেবলই জ্ঞানের সাহায্যে সত্যবস্তর পরিত্যাগ হইতে 
পারে না। ] বৌদ্ধেরা যে, শুন্ঠবাদ অঙ্গীকারপূর্বক আত্মার অকর্তৃতব স্বীকার করিয়া 
থাকেন, তাহাও ভাল কথা নহে; কারণ, শৃন্টবাদ-স্বীকারকর্তারই অস্তিত্ব (সত্যতা) 
স্বীকৃত হয়। আর অজ্ত লোকেরা যে, আলস্তের বশবর্তী হইয়। আত্মার অকর্তৃত 
স্বীকার করিয়া! থাকে, তাহাও সমীচীন নহে; কারণ, কর্তৃত্বাদি কারকবুদ্ধি ত 
কোনও প্রমাণ দ্বারা বাধিত হয় নাই; [সুতরাং তাহাদের মতে আত্মার 


৯১ 





হয়, কেবল গৃহে থাকিলেই বলাহয় না। ॥ 'তঙগখাতুর অর্থ কাষ্ঠাদদিকে তক্ষণ করা, 
অন্ত্রাদির সাহায্যে ক্ষীণ করা, ুত্রধর সেই তক্ষণ করে বলিয়াই 'তক্ষা' নামে অভিহিত হয় । 
পরি-পূর্ব্বক 'ত্রজ' ধাতুর অর্থ-_ইতত্ততঃ ভ্রমণ, সন্যাসী' ধরূপে ভ্রমণ করেন বলিয়াই 'পরিব্রাজক” 
নামে অভিহিত হন। 


ভ্রয়োবিংশঃ খণ্ডঃ ] দ্বিতীয়োহধ্যায়ঃ। ২৩৯ 


অকর্তৃত্বাত্যুপগম সিদ্ধ হইতে পারে না। ] অতএব স্বতঃপ্রমাণ বেঘাস্তবাক্য হইতে 
যাহার একতজ্ঞান সমুৎপন্ন হইয়াছে, তাহারই কর্্মনিবৃত্বিরূপ পারিব্রাজ্য ( সন্যাস) 
ও ব্রহ্মসংস্থৃতা হইতে পারে, ইছ! সিদ্ধ হইল। একত্বজ্ঞান সমুতপন্ন হইলে গৃহস্থেরও 
যে পারিব্রা্য হইতে পারে, ইহাও এ কথা দ্বারা ফলে ফলে প্রতিপাদ্িত হইল। 

এখন আপত্তি হইতেছে যে, পারিব্রাজ্যকারী ব্যক্তি ত অগ্মিপরিত্যাগঞ্জনিত 
দোষে প্রত্যবায়ী হইতে পারে? কেননা, শ্রুতি বলিতেছেন--যে লোক 
( অগ্নিহোত্রী পুরুষ ) অগ্নি পরিত্যাগ করে, লে দ্বেবগণের বীধ্যঘাতী হয়|, না 
এ আপত্তিও হইতে পারে না; কারণ, দৈবকর্তৃকই তাহ! উৎসাদ্দিত হইয়াছে, একত্ব 
সাক্ষাৎকার হওয়ার পর সেই অগ্নি ত উৎসন্নই হইয়াছে; কারণ, শ্রুতি বলিতেছেন 
_[ তখন] 'অগ্নিরও অগ্নিত্ব অপগত হইয়া যায় । অতএব, গৃহস্থ পরিব্রাক 
হুইয়া কখনই দোঁষভাগী ( পাপী ) হইতে পারে না ১৬৬১ 

যৎ্সংস্থোহমুতমেতি, তন্নিরূপণার্থমাহ__ 


প্রজাপতির্লোকানভ্যতপৎ, তেভ্যোহভিতণ্ডেভ্যন্ত্রয়ী বিদ্যা 
সম্প্রাত্বৎ, তামভ্যতপৎ, তস্যা অভিতণ্তায়া এতান্তক্ষরাণি 
সম্প্রাঅবন্ত-_ভূর্ভূবঃ স্বরিতি ॥১৬৭॥২ 


[যন্সিন্‌ সংস্থিতোহমৃতত্বৎ প্রাপ্পোতি, তন্নিরূপণায় উপক্রমতে “প্রজাপতিঃ” 
ইত্যা্ি ।-__গ্রজাপতিঃ ( বিরাটপুরুষঃ) লোকান্‌ (হ্বর্ণা্দিলক্ষণান্‌ উদ্দিশ্ত ) 
অভ্যতপৎ ( তদ্িষয়কং সম্যক তপঃ কৃতবান্)। অভিতগ্তেত্যঃ তেভ্যঃ (লোকেভ্যঃ) 
[ সারভূতা ] ্রয্ীবিদ্যা (বেদবিদ্যা) সংপ্রাত্রবৎ (নির্গতা, প্রজাপতেঃ মনসি 
প্রতিভাতা অভূত্দিত্যর্থঃ ); তাং (ত্রয়ীবিদ্যাৎ) অভ্যতপৎ [ প্রজাপতিঃ ]) 
অভিতপ্তায়াঃ তন্তাঃ ( বিদ্যায়াঃ ) এতানি ( বক্ষ্যমাণানি ) ভূঃ ভুবঃ স্বঃ ইতি 
( এবংলক্ষণানি ) অক্ষরাণি (বর্ণাঃ ব্যাহতয়ঃ) সংগ্রাশ্রবন্ত (নিঃম্থতাঃ 
বভৃবুরিত্যর্থঃ )॥ 

বিরাট পুরুষ ত্রিলোককে উদ্দেশ করিয়া তপস্তা (ধ্যান) করিয়াছিলেন; 
পরিচিস্তিত সেই লোকত্রয্ন হইতে সারভৃতা বেদবিঘ্য। বহির্থত হইল, অর্থাৎ প্রজা- 
পতি-হৃদয়ে বেদবি্যা প্রকাশ পাইল। তিনি পুনশ্চ সেই ত্রয়ীবিদ্যার ধ্যান 
করিলেন, অনুধ্যাত সেই বিদ্যা হইতে এই অক্ষরগুলি প্রাদুভূত হইল-_'ভূঃ», 'ভুবঃ+ 
ও 'ম্বঃ+, [ এই তিনটির নাম ব্যান্ৃতি ]॥ 


২৪০ ছান্দোগ্যোপনিষৎ | 


শাহ্কর-ভাম্যম্‌ -_প্রজ্জাপতিব্বিরাট কশ্তপো বা লোকানুদ্দিশ্ত তেযু সারজিদ্বক্ষয়া 
অভ্যতপৎ অভিতাপং কৃতবান্‌-ধ্যানৎ তপঃ কৃতবানিত্যর্থঃ। তেভ্যোহভিতগ্রেভ্যঃ 
সারভৃতা ত্রয়ীবিদ্যা সম্প্রাঅবৎ প্রজাপতে্খনসি প্রত্যভাদিত্যর্থঃ | তামভ্যতপৎ-_ 
পুর্ববৎ। তন্তা অভিতপ্তায়া এতান্তক্ষরাণি সম্প্রাত্রবস্ত ভূভুর্বঃ স্বরিতি 
ব্যাহতয়ঃ ॥১৬৭॥২ 

আনন্দগিরিঃ।-_কিৎ তর ব্রদ্বেত্যাকাজ্জায়ামাহ-__যতসংস্থ ইতি । লোকানভিতো 
দগ্ধতয়া২ভিতাপপ্রতিভাসৎ ব্যবচ্ছিনত্তি_ধ্যানমিতি । দ্রব্যাত্মত্বাভাবে কথ প্রশ্রবণং 
্রষ্যাঃ শ্তাদিত্যাশঙ্ক্যাহ-_প্রজাপতেরিতি | পুর্ব্বদিতি। ৮ 
লোচিতবানিত্যর্থঃ ॥১৬৭॥২ 

ভাম্যানুবাদ ।__লোক যাহাতে নিষ্ঠাপ্রাপ্ত হইয়। অমৃতত্ব লাভ করে, তাহার 
নিরূপণের জন্ত বলিতেছেন- প্রজাপতি অর্থ-_বিরাট্‌পুরুষ অথবা কশ্তপ মুনি 
[ কারণ, তিনিও প্রজাপতি নামে অভিহিত হন ]| তিনি লোকসমূহকে উদ্দেশ 
করিয়া! অর্থাৎ তাহাদের সার গ্রহণের ইচ্ছায় অভিতাঁপ করিয়াছিলেন, অর্থাৎ 
তদ্বিষয্বে ধ্যানরূপ তপস্তা করিয়াছিলেন। অভিতপ্ত সেই লোকত্রয় হইতে সারভূতা 
্রয়ীবিদ্যা নিঃস্থত হইল, অর্থাৎ প্রঞ্জাপতির মনোমধ্যে প্রতিভাত হইল; পূর্বের 
স্তায় তাহারও ধ্যান করিলেন; অভিতপ্ত (চিন্তিত) তাহা (ত্রয়ীবিদ্যা ) 
হইতে এই অক্ষরসমূহ-_ভূঃ, ভূবঃ ও ন্বঃ, এই ব্যাহতি কয়টি প্রকাশ 


পাইল ॥১৬৭॥২ 


তান্তভ্যতপৎ্, তেভ্যোহভিতণ্তেভ্য ওস্কারঃ সম্প্রাঅ্ববৎ ১ 
তদ্যথা শঙ্কুন! সর্ববাণি পর্ণানি সংতৃগ্রান্তেবমোঙ্কারেণ সর্ববা বাক 
₹তৃত্ন; ওকাঁর এবেদং সর্ববমোষ্কার এবেদন্‌ সর্ববমূ ॥১৬৮।৩ 


ইতি দ্বিতীয়াধ্যায়ন্ত ভ্রয়োবিংশঃ খওঃ ॥২৩। 
তানি অক্ষরাণি ( ভূঃ, ভুবঃ, ম্বঃ) অভ্যতপৎ [ প্রজাপতি: ]) অভিতণ্তেভাঃ 
তেভ্যঃ (€ অক্ষরেভ্াঃ ) ওক্কারঃ ( প্রণবঃ ) সংপ্রাশ্রবৎ ( নির্গতঃ বভৃব )। ত্যথা 
(দৃষ্টান্ত ) শঙ্কুন! (পত্রনালেন ) সর্বাণি পর্ণানি ( পত্রাণি ) সংত্গানি, (ব্যাপ্তানি 
সস্তি), এবম্‌ ( উক্তানুরূপম্‌ ) ওক্কারেণ সর্বা বাক (শবঃ) সংতুগ্না, ওক্কারঃ এব 
(নিশ্চয়ে) ইং (দৃশ্তমানং) সর্বং (বস্তজাতং, অগবিত্যর্থ:)। [দ্বিরুক্তিঃ 
স্তত্যর্থ।] ৷ 


'ভ্রয়োবিংশঃ খণ্ডঃ] দ্বিতীয়োহধ্যায়ঃ | ২৪১ 


প্রঞ্জাপতি আবার সেই অক্ষরত্রয়কে অভিধ্যান করিলেন; অভিধ্যাত সেই 
অক্ষরসমূহ হইতে ওকস্কার প্রাদুভূতি হইল। পত্রনাল দ্বারা যেমন সমস্ত পত্র ব্যাপ্ত 
থাকে, তেমনি ওক্কার দ্বারাও সমস্ত বাক্য ব্যাণ্ড রহিয়াছে; ওষ্কারই এই সর্বজ্রগৎ। 
আদ্দরাতিশয়-প্রদর্শনার্থ দ্বিরুক্তি করা হইয়াছে ॥ 

শাঙ্কর-ভাষ্যম্‌।__তানি অক্ষরাঁণি অভ্যতপৎ, তেভ্যোভিতপ্তেত্যঃ সারভূৃত 
ওক্কারঃ সম্প্রাত্রবৎ, তদ্ব্রহ্ম। কীরুশম্‌? ইত্যাহ-_তদ্যথা শঙ্কুনা পর্ণনালেন 
সর্বাণি পর্ণানি পত্রাবয়বজ্জাতানি সংতৃগ্লানি নিবিদ্ধানি ব্যাপ্তানীত্যর্থঃ। এবম্‌ 
ওস্কারেণ ব্রহ্মণা পরমাত্মনঃ প্রতীকভূতেন সর্বা বাক শবজাতৎ মংতৃগ্ী, “অকারো 
বৈ সর্ব্বা বাক্‌” ইত্যাদিশতেঃ। পরমাত্মবিকারশ্চ নামধেয়মাত্রম্‌, ইত্যত ওষ্কারঃ 
এবেদৎ সর্বমিতি। দ্বিরভ্যাস আদরার্থঃ। লোকাদিনিষ্পা্দনকথনম্‌ ওক্কারস্তত্যর্থ- 
মিতি ॥১৬৮॥৩ 

ইতি দ্বিতীয়াধ্যায়স্ত ভ্রয়োবিংশ-খণ্ড-ভাষ্যম্‌ ॥১৩। 

আনন্দগিরিঃ।__কথং তশ্ত ব্রহ্মশব্বাচ্যত্বমিত্যাশঙ্ক্য মহত্রত্বা দিত্যাহ-_কীদৃশ- 
মিত্যাদিনা। তত্র ব্রহ্মশব প্রবৃত্ত হেতৃন্তরং হুচয়তি__পরমাত্মন ইতি। ওষ্কারা- 
বয়বস্তাকারস্তাপি সর্ববাগ ব্যাপ্তিরস্তি, কিমু বক্তব্যমোঙ্কারস্তেতি মন্বানঃ শ্রত্যন্তরমুদ্বা- 
হরতি-__অকার ইতি। ওমিতীদং সর্বমিত্যাদ্িবাক্যমাদিপদার্থঃ। ওুঁকারব্যাপ্ত- ' 
ত্বেহপি বাগজাতন্ত ন তশ্ত সর্বাত্বত্বমাকাশাদিপরমাত্মবিকারস্ত পৃথগেব বিদ্যমান- 
ত্বাদিত্যাশঙ্ক্যাহ__পরমাঝ্মেতি। সকলমপি জগৎ পরমাত্মবিকারত্বাৎ তদদতিরেকেণ 
নাস্তি। স চ প্রকৃতাদোক্কারাৎ নাতিরিচ্যতে । “এতদ্‌বৈ সত্যকাম পরং চাপরং 
চ ব্রহ্ম, ষদোঙ্কারঃ ইতি শ্রুতেঃ ॥ তম্মাদ্যুক্তমোক্কারন্ত সর্ববাত্মত্বমিত্যর্থঃ | গুঁকারৎ 
সর্ধাত্বকং ব্রহ্মরূপমুপাসীতেতি বিধিসমাপ্ত্যর্থমিতি-শব্দঃ | কিমিত্যোস্কারন্ত লোকার্ি- 
দ্বার নিষ্পত্তিরচ্যতে? তত্রাহ__লোকাদধীতি। স্তুতিশ্চোপান্ত্যর্থা | যত স্তৃপ়্তে 
তন্বিধীয়ত ইতি স্থিতেঃ। তথা চ সিদ্ধমোস্কারোপাসনমমৃতত্ফলমিতি বক্তুমিতি' 
শব; ॥১৬৮]৩ 

ইতি দ্বিতীয়াধ্যায়ন্ত ত্রয়োবিংশঃ থণ্তঃ ॥২৩। 

তাষ্যান্থবাদ্ঘ।-_প্রজাপতি সেই অক্ষরসমুহকে লক্ষ্য করিয়! ধ্যান করিলেন ১. 
অভিধ্যাত সেই অক্ষরসমূহ হইতে ওষ্কার নিঃস্ত হইল [গুঁকারই ব্রন্দ]। সেই 
' ব্রক্গকি প্রকার, তাহা বলিতেছেন-_ শঙ্কু অর্থাৎ পত্রনাল দ্বারা যেমন সমস্ত পত্র 
অর্থাৎ পত্রাবয়ব নিবদ্ধ__ব্যাপ্ত থাকে, এইরূপ পরমাত্মার প্রতীকম্বরূপ ওক্কাররূপী 
ব্রহ্ম দ্বারাও সমস্ত বাক্‌ অর্থাৎ শব্দরাশি সংতৃগ্ন অর্থাৎ পরিব্যাপ্ত ; যেহেতু “অকারই 
সমস্ত বাকৃত্বরূপ' ইত্যাদি শ্রুতি রহিয়াছে। অথচ যে কিছু নাম বা শব্দ, তংসমস্তই 
পরমাত্মার বিকার; অতএব, ওষ্কারই এতৎসমস্তস্বব্ূপ ; আদরার্থ দ্বিরুক্তি | করা 
হইয়াছে ]। ওক্কারের স্ততি প্রকাশনার্থ লোকাদি নিষ্পাদন' বণিত হইয়াছে ॥১৬৮।৩. 

ইতি দ্বিতীয় অধ্যায়ের ত্রয়োবিংশ খণ্ডের ভাম্মান্থবাদ সমাপ্ত ॥২৩ 


দ্বিতীয়াধ্যায়ে 
চতুর্ধিংশ; খণ্ডঃ। 
আভানঃ (শ্রাঙ্করঃ)। সামোপাসনপ্রসঙ্গেন কর্ম্মগুণভূতত্বাৎ নিবর্ত্য ওক্কারং 
পরমাত্মপ্রত্তীকত্বাৎ অমৃতত্বহেতৃত্বেন মহীকৃত্য প্রকৃতস্তৈব বজ্ঞন্ত অঙগভৃতানি 
সমহোমমন্ত্রোথানান্যুপদিপিক্ষন্নাহ__ ূ 
অনুবাদ । [ অতীত খণ্ডসমুছে ] সামোপাসনাপ্রসজে ওক্কারের কর্মাঙগত্ব দিখেধ 
করিয়। এবং পরমাত্মার 'প্রতীক'ত্ব নিবন্ধন উহাকেই মোক্ষলাভের উপায়ভূত বলিয়া 


[ ওষ্কারের] অভিনন্দন করিয়! প্রস্তাবিত যজ্ঞের অঙ্গ স্বরূপ সাম, হোম, মন্ত্র ও 
উত্থানের উপদেশ করিতে ইচ্ছুক হইয়া বলিতেছেন_€ ১) 


ব্রহ্মবাদিনো। ব্দন্তি_যদ্বসুনাং প্রাতঃসবনত্ রুদ্রাণাং 
মাধ্যন্দিন সবনমাদিত্যানাঞ্চ বিশ্বেষাঞ্চ দেবানাং তৃতীয়- 
লবনম্‌ ॥১৯৬৯॥১ 


ব্হ্মবাঁদিনঃ (ব্রহ্মনিষ্ঠাঃ ) বস্তি ( কথয়স্তি ); [কিৎ? তদাহ 1 বত প্রাতঃ- 
সবনং (যক্তাঙ্গভৃতং প্রাতঃকালীনং স্নানং, তৎ ) বহ্ছনাং।( বন্থভিঃ তৎফলমধিকৃত- 
মিত্যর্থঃ)। [ যৎ ] মাধ্যন্দিনং সবনং ( মধ্যাহৃকালীনং স্নানৎ ), [তৎ] রুদ্রাণাৎ 
(ক্র: খলু তৎফলমধিকৃতমিত্যর্থঃ );| বচ্চ ] তৃতীয়সবনৎ (সায়ংকালীনং স্নান), 
[ তৎ আদ্দিত্যানাৎ বিশ্বেষাং দবেবানাং চ (দবাশভিরাদিত্যৈঃ বিশ্বেদেবৈশ্চ তৎফল- 
মধিকৃতমিত্যর্থঃ )॥ 

ব্রহ্মবািগণ বলিয়া! থাকেন-__[ যজ্ঞাঙ্গভৃত ] ষে প্রাতঃকালীন সবন, তাহ! 
বন্থগণের ; মধ্যাহকালীন সবন রুদ্রগণের ; আর তৃতীয় অর্থাৎ সায়ংকালীন বন 
আঘিত্যগণের ও বিশ্বেদেবগণের অধিকৃত । 


(১) তাৎপর্য্য__পূর্ব্বে ষে ১পঞ্চবিধ ও সপ্তবিধ সামোপাসন। উক্ত হইয়াছে, সেই সামগুলি 
যন্জাঙগভূত, অর্থাৎ যজ্ঞে বিনিষুক্ত ; সুতরাং তাহার সহযোগে প্রণবের উপাসন। উপদিষ্ট হওয়ায় 
সহজেই শঙ্ক! হইতে পারে যে, এই প্রণবও "বুঝি একটি যজ্জাঙ্গবিশেষ 7 যক্ঞাঙ্গ হইলে তাহার 
উপাসনায় কখনই মোক্ষলাভ হইতে পারে না; এই কারণেই ওঙ্কারের কর্থাঙ্গত্ব প্রতিষেধ করা 
হইয়াছে, এবং ইহা। যে, বন্ততঃ পরব্রহ্ষেরই 'প্রতীক' অর্থাৎ একদেশভুত, এবং ইহার উপালনাফন 
ষে, মুক্তিলীভ, তাহাঁও জ্ঞাপন কর! হইয়াছে। 


চতুবিংশঃ খণ্ডঃ ] দ্বিতীয়োহধ্যায়ঃ ২৪৩ 


শান্কর-ভাষ্যম্‌।- ব্রহ্মবাদিনে! বদস্তি, যৎ প্রাতঃসবনৎ প্রসিদ্ধমূ তৎ বস্থুনাম্‌। 
তৈশ্চ প্রাতঃসবনসম্বদ্ধোহয়ং লোকে বশীকৃতঃ প্রাতঃসবনেশানৈঃ| তথা রুদ্রেঃ 
মাধ্যন্দিনসবনেশানৈঃ অন্তরিক্ষলোকঃ | আদিত্যৈশ্চ বিশ্বৈর্দেবৈশ্চ তৃতীয়সবনে- 
শানৈঃ তৃতীয়ো লোকো৷ বশীক্কুতঃ। ইতি যজমানন্ত লোকোইন্তঃ পরিশিষ্টো ন 
বিদ্যতে ॥১৬৯॥১ 

আনন্দগিরিঃ।-_প্রাসঙ্গিকৎ হিত্বা প্রকৃতমনুসন্ধতে__সামেতি। পঞ্চবিধং 
সপ্তবিধঞ্চ যক্ঞাঙ্গীভূতৎ সাম তন্তোপাসনবচনাদোক্কারস্ত তদ্গুণন্ত স্থতরামেব কর্ণ- 
গুণত্বে প্রাপ্তে ততস্তং ব্যাবর্ত্য ব্রহ্মপ্রতীকত্বাৎ কৈবল্যহেতুত্বেন তমেব মহীকৃত্য 
প্রস্ততষজ্ঞাঙ্গভূতসামার্দি বিজ্ঞান বিধা নার্থমুত্তরবাক্য মিত্যর্থঃ। 

সামহোমমন্ত্রোথান-সামাদিজ্ঞানবিধিৎসয়া তদপরিজ্ঞানে দোষমাহ-_ব্রহ্গেত্যা- 
দ্িনা। তেষাং প্রাতঃসবনেশানত্বেঘপি যজমানস্ত কা হানিরিত্যাশঙ্ক্যাহ__ 
তৈশ্চেতি। যথা পৃথিবীলোকো বস্থৃভিস্তথেতি যাবৎ। অন্তরিক্ষলোকো বশীরুত 
ইতি পুর্বেণ সম্বন্ধঃ। তৃতীয়ো লোকো ছ্যলোকাথ্যঃ। অন্ত তত্তদ্দেবানাৎ তত্ত- 
ল্লোকবশীকারম্তথাপি ষজমানন্ত লোকিত্বে কিমায়াতমিত্যাশঙ্ক্যাহ-_ইতি যজমান- 
স্তেতি ॥১৬৯॥১ 

ভাষ্যান্বাদ ।-ত্রহ্মবারিগণ বলিয়! থাকেন__[ যজ্ঞে ] প্রসিদ্ধ যে * প্রাতঃসবন, 
তাহা বন্থগণের, অর্থাৎ প্রাতঃসবনাধিপতি সেই অষ্ট বন্থৃকর্তৃক প্রাতঃসবন-সংস্ৃষট 
এই লোক (পৃথিবী ) বশীকৃত রহিয়াছে । সেইরূপ মধ্যাহ্ৃকালীনসবনের অধিপতি 
রুদ্রগণকর্তৃক অন্তরিক্ষ লোক [ বশীকৃত আছে ]। তৃতীয় অর্থাৎ সায়ংকালীন- 
সবনের অধিপতি আদিত্য ও বিশ্বেদেবগণকর্তৃক তৃতীয়-_ন্বর্গলোক বশীকৃত 
রহিয়াছে; স্থতরাৎ যজমানের জন্য অবশিষ্ট (তাহাদের অনধিকৃত ) অপর কোনও 
লোক নাই ॥১৬৯॥১ 


ক তহি যজমানম্ত লোক ইতি, স যস্তং ন বিদ্ভাৎ কথং 
কুর্ধ্যাদথ বিদ্বান্‌ কুর্যাৎ ॥১৭০॥২ 


তহি (লোকক্রয়েপি বস্বাদ্বিভিরধিকৃতে সতি ) যজমানস্ত ( যাগকুঃ) লোকঃ 
(ফলীভূতৎ স্থান) ক? (কুত্রবিদ্ভতে? যদর্থং জেত)? ইতি) ষঃ(যঃ 
কশ্চিৎ ) তৎ (স্বগন্তব্যভূতৎ লোকং ) ন বিষ্ভাৎ (ন জানীয়াৎ ) সঃ ( অবিজ্ঞাতা ) 
কথং কর্ধযাৎ (ন কথমপি কুর্যযাৎ, যন্ঞমিতি শেষ); অথ (পক্ষান্তরে ) বিদ্বান্‌ 
( লোকাস্তিত্বং জানন্‌ সন্‌ ) কুর্য্যাৎ ( যজ্ঞম্‌ অন্ুতিষ্ঠেদিত্যর্থঃ )॥ 

[ ত্রিলোকই যদ্ধি দ্বেবগণকর্তৃক অধিকৃত রহিল, ] তাহা হইলে যজমানের আর 
লোক (গন্তব্য স্থান) কোথায়? যেলোক তাহ! জানে না, সে লোক কিরূপে 
যজ্ঞ করিবে? পক্ষান্তরে, জানিলেই করিতে পারে। 


1885:885877577788747858757575575 রি রান 

* সোমযাগে প্রাতঃকালে, মধ্যাঙ্ছে ও সন্ধ্যায় সোমলতাকে স্নান করাইয়! উহার রদ নিষ্ষাশন 
করা হয়; ইহাকেই 'সবন' বলে। সুতরাং সবন মোট তিনটি-_প্রাতঃসবন, মাধ্যন্দিনসবন' 
ও সায়ংসবন। 


২৪৪ ছান্দোগ্যোপনিষৎ। 


শাঙ্কর-ভাষ্যম্‌।-_-অতঃ ক তহি জমানন্ত লোৌকঃ, যদর্থৎ যজতে ) ন কচিল্লো- 
কোহন্ত।ত্যভিপ্রায়ঃ; “লোঁকায় বৈ তে, যো যঞ্জতে” ইতি শ্রুতেঃ। লোকাভাবে চ 
দস যো যজমানঃ তং লোকম্বীকরণোপায়ৎ সামহোমমন্ত্রোথানলক্ষণং ন বিজানীয়াৎ, 
সোহজ্ঞঃ কথং কুর্যযাৎ যজ্ঞম্, ন কথঞ্চন তম্ত কর্তৃত্বমুপপদ্ভত ইত্যর্থঃ। সামাদি- 
বিজ্ঞানস্তরতিপরত্বাৎ নাবিছুষঃ কর্তৃত্ব কর্মমাত্রবিদঃ প্রতিষিধ্যতে। স্ততয়ে চ 
সামািবিজ্ঞানগ্তাবিদ্বৎকর্তৃত্বপ্রতিষেধায় চ, ইতি ছি ভিছ্যেত বাক্যম্‌। আছে 
চৌষস্তযে কাণ্ডে অবিছ্ুষোহপি কর্মান্তীতি হেতুমবোচাম। অথ এতদ্বক্ষ্যমাণৎ 
সামাহ্যপায়ং বিদ্বান্‌ কুর্ধ্যাৎ ॥১৭০|২ 1 

আনন্দগিরিঃ।-_পরিশিষ্টলোকাভাবোহতঃশবার্ঘঃ।  তহি দেহপাতাদুর্ধ 
মিত্যেতৎ। লোকাপেক্ষাৎ বিনাপি বিধিবশাদ্যোগে। ভবিষ্যতীত্যাশঙ্ক্যাহ__ 
লোকায়েতি। লোকত্রনস্ত বস্বাগ্থধীনতয়া যজমানানধীনত্বে তন্ত তদধীনত্বার্থং 
যঙ্জাগ্নুষ্টানমিত্যাশঙ্ক্যাহ-_লোঁকাভাবে চেতি। অজ্ঞে৷ যজ্ঞং ন্বর্গাদিসাধনীভূতৎ 
কথং কৃর্য্যদিত্যাক্ষেপাদবিদ্বৎকর্মা ুষ্ঠ।ননিন্দাপরৎ বাক্যমিত্যাশঙ্ক্যাহ-_সামাধীতি। 
অথেতীদ্বৎ বাক্যং স্তত্যর্থে নিষেধার্থে চ ভবিষ্যতি নেত্যাহ-_স্ততয়ে চেতি ৷ ইতশ্চা- 
বিদ্বৎকর্তৃত্ং নিষেদ্ধ,মশক্যমিত্যাহ__মাগ্েচেতি । মটচীহতেঘিত্যা্দৌ বিদছুবঃ 
সমিধানে তদনুজ্ঞামন্তরেণা'বিছ্ষঃ কর্ম করমযুক্তম্‌। প্রত্যবায়প্রসঙ্গাৎ। তদসন্নিধা 
তুতেনাপি ক্রিক্পমাণৎ কর্ম ন হুষ্যতীত্যুপপাদিতমিত্যর্থঃ। অথ শব্দ হেতর্থঃ। 
'সামাগ্িবিজ্ঞানে যন্মাদ্‌ যজ্ঞাগ্যকরণমেব প্রাপ্তং তম্মান্দিত্যর্থঃ ॥১৭০|২ 

ভাব্য!নুবাদ ।_অতএব, তাহ! হইলে যজমান যে লোক লাভের জন্ট যজ্ঞ করিবে, 
সেই লোক কোথায়? অভিপ্রায় এই যে, কোথাও তাহার লোক (প্রাপ্যস্থান ) 
নাই; শ্রুতি বলিয়াছেন, “যিনি বজ্ঞ করেন, তিনি লোক প্রাপ্তির জন্যই যজ্ঞ 
করেন'। [প্রাপ্য ] লোক না থাকিলে সেই যক্রমান লোকলাভের উপায়ভূত সেই 
সাম, হোম, মন্ত্র ও উত্থান, এ সমস্ত বিষয় জানিতে ও সচেষ্ট হয় না; [ স্থতরাং ] 
দেই অনভিজ্ঞ লোক কিরিপে যজ্ঞ করিবে? অর্থাৎ কোনরূপেই তাহার 
কর্তৃত্ব সিদ্ধ হয় না। সামার্দিবিষয়ক বিজ্ঞানের স্তুতি করাই এই বাক্যের 
উদ্দেপ্ত; অতএব, এখানে তথ্িষয়ক বিজ্ঞানরহিত, অথচ কেবল কর্মস্বরূপমাত্রা ভিজ্ঞ 
ব্যক্তির কর্তৃত্ব নিষিদ্ধ হইতেছে না; কেননা, সামাদি-বিজ্ঞানের স্ততি এবং 
অবিদ্বানের কৃত প্রতিষেধ ( কর্মাধিকার নিবৃত্তি) এইরূপ উভয় অর্থে তাৎপর্য্য 
কল্পন। করিলে নিশ্চয়ই বাক্যভেদ হুইয়! পড়ে । [ একটি বাক্যকে ছুইটি বাক্যে 
'পরিণত করার নাম বাক্যভেদ; বাক্যভেঘ্ব-কল্পন! যে ঘোষাবহ, তাহা পূর্ব 


5তুবিংশঃ খণ্ডঃ ] দ্বিতীয়োইধ্যায়ঃ। ২৪৫ 


অনেকবার বুঝান হইয়াছে । ] অবিদ্বীানেরও যে কর্মাধিকার আছে, প্রথমে 
ওষন্ত্যকাণ্ডেই তাহার হেতু বলিয়াছি। অতএব বক্ষ্যমাণ সামাদি উপায় অবগত 
হইয়া কার্ধ্য করিবে ॥১৭০|২ 


পুরা প্রাতরনুবাকস্তোপাকরণাজ্জঘনেন গাহপত্যন্তোদজুখ 
উপবিশ্ঠ স বাসব্ত সামাভিগায়তি ॥১৭১।৩ 


সঃ (যজমানঃ) প্রাতরন্থবাকস্ত ( প্রাতঃপঠনীয়স্ত শস্্ম্ত ) উপাকরণাৎ (প্রারম্তাৎ) 
পুরা (পুর্ব) গাহ্পত্যন্ত ( তন্নামকন্ত অগ্নেঃ ) জঘনেন ( পশ্চাৎ ) উপবিশ্ত উদঙ্মুখঃ 
(উত্তরামুখঃ সন্‌ ) বাসবং (বন্থটদবতং) সাম অভিগায়তি (যথাযথৎ গায়াদ্িত্যর্থ; )। 

সেই জমান প্রাতঃকালীন “অন্ুবাক” পাঠ আরম্তের পুর্ববে গাহ্পত্যনামক 
অগ্নির পশ্চান্তাগে উপবেশন করিয়! উত্তরমুখ হৃইয়৷ বনুদেবতাধিষ্ঠিত__বাসব সাম 
গান করিবে ॥ 

শাহ্কর-ভাষ্যম্‌।-__কিং তদ্‌ বেছাম্‌? ইত্যাহ-__পুরা পূর্ববং প্রাতরন্ুবাকম্ত শম্স্ত 
প্রারন্তাৎ জঘনেন গাহপত্যন্ত পশ্চাৎ উদ্আথঃ সন্‌ উপবিস্ত স বাসবৎ বন্থুদৈবত্যৎ 
সাম অভিগায়তি ॥১৭১|৩ 


আনন্দগিরিঃ।-_জ্ঞাতব্যং সামাদ প্রশ্নপূর্ববকৎ বিবৃণোতি__কিৎ তর্দিত্যা্দিনা। 
অপ্রগীতমূগ্জাতৎ শত্ত্রৎ যৎ প্রাতঃকালে শন্ততে প্রাতরনুবাকং, তশ্তেতি যাবৎ। 
উপাকরণাদিত্যস্তার্থমাহ__-প্রারন্তার্দিতি । জঘনেনেত্যেতদ্‌ ব্যাচ্টে__পশ্চার্দিতি। 
স গাহপত্যন্ত পৃষ্ঠত উদগ ভাগে স্বত্ব! বন্ুদেবতাকৎ সামগানং কৃতবানিত্যর্থঃ। স 
বাসবমিত্যত্র স-শব্দ! যজমানবিষয়ঃ ॥১৭১]৩ 

ভাষ্যানুবাঁদ ।-_সেই জ্ঞাতব্য বিষয় কি? তাহা বলিতেছেন-_প্রাতরম্থবাকের 
। অর্থাৎ প্রাতঃকালে পঠনীয় 'শস্ত্ নামক * স্তোত্রপাঠারন্তের পুর্ব্বে গাহপত্য নামক 
অগ্নির জঘনে অর্থাৎ পশ্চান্তাগে উত্তরমুখ হইয়া উপবেশন করিয়া সেই যজমাঁন বাসব 
_ বন্ুদৈবত সাম গান করিবে ॥১৭১1৩ 


লো ৩ কদ্ারমপাব! ৩র্ণ ৩৩ পশ্যেম তব বয় রা ৩৩৩৩৩ হু 
৩ মূ আ ৩৩জ্যা ৩ যো ৩ আ ৩২১১১ ইতি ॥১৭২॥৪ 


[ পদচ্ছেদঃ ]- লোকঘ্বারম্‌ অপাবুণু পশ্তেম, ত্বা, বয় রাজ্যায়, ইতি । অর্থঃ 
পূর্ববোন্তং বিজ্তেয়ং বস্ত আহ-_লোকেতি। [হে অগ্নে] লোকদ্বারম্‌ ( পৃথিবীলোক- 
%. তাৎপর্যা-_যে সমস্ত খক্‌ মন গীত হয় না, সে সকলকে "শন্ত্র' বল! হয়। সোমধাগে যেদিন 
'সোমরস নিষাসন করিয়! হোম কর! হয়, তাহীর পূর্ববদিনের মধ্যরাত্র হইতে আরম্ভ করিয়। প্রাতে 
পাখী ডাকিতে আরম্ত করার পূর্ববপধ্যস্ত মন্ত্রের হারা অগ্নি, উধ! এবং অশ্বিনীকুমারদ্বয়ের যে স্তুতি কর! 
হয়, তাহাকে প্রাতরনুবাক বলে। 


২৪৬ ছান্দোগ্যোপনিষৎ। 


প্রাপ্তেঃ উপায়ম্‌ ) অপাবৃণু ( উদঘাটয়, নিবিবদ্বৎ কুরু ইত্যর্থঃ ) বয়ৎ ( যজমানাঃ ). 
রাজ্যায় পোধিবরাজ্যভোগায় ) তব! ত্বাং) পশ্তেম ( উপলভেমহি)। 

এখন পূর্বোক্ত বিজ্ঞেয বিষয় নির্দেশ করিতেছেন-__হে অগ্নি, তুমি [আমাদের] 
লোঁকদ্বার অপাবৃত কর, অর্থাৎ পৃথিবীলোকপ্রান্তির উপায়কে নিফণ্টক করিয়া দাও ; 
রাজ্যলাভের জন্য আমর! যেন তোমাকে দর্শন করিতে পাই ॥ 

শাস্কর-ভাব্যম।-__-লোকদ্বারস্ত পৃথিবীলোকন্ত প্রাপ্তয়ে ঘবারমপাবৃণু হে অগ্রে, তেন 

দ্বারেণ পশ্ঠেম তব! ত্বাং বাজ্যায়েতি ॥১৭২॥৪ ূ 

আনন্দগিরিঃ।- বীজ্যায় ত্বদদর্শনেন ত্বদনুজ্ঞয়। দিব যুকভোগারের 
॥১৭২॥৪ 

ভাষ্যান্ুবাদ ।__লোকদ্বার অর্থাৎ এই পৃথিবীলোকলাভের উপায়কে উদ্বাটিত 
কর। হে অগ্নে, সেই দ্বার দ্বারা তোমাকে [ষেন] রাজ্য প্রাপ্তির জন্য দর্শন করিতে 
পারি ॥১৭২॥৪ 


অথ জুহোতি নমোহ্গ্য়ে পৃথিবীক্ষিতে লোকক্ষিতে লোকং 
মে জমানায় বিন্দৈষ বৈ যজমানস্ত লোক এতাম্মি ॥১৭৩।৫ 


[ হোমমন্ত্রমাহ__-অথেতি ]__অথ ( অনস্তরৎ), জুহোতি (হোমৎ করোতি ) 
পৃথিবীক্ষিতে (পৃথিবীগতায়) লোকক্ষিতে (লোক-নিবাসায়,__পৃথিবীলোকবা সিনে 
ইত্যর্থ:), অগ্নয়ে নমঃ (নমস্কারঃ) [ অস্ত ]| যজমানায় ( যাগকর্তে।) মহাং লোকং 
বিন্দ (লভম্ব); এষঃ বৈ (এব) ব্রমানন্ত লোকে এত (গন্তা) [অম্মি ]॥ 

হোমের মন্ত্র কথিত হইতেছে__মনস্তর যজমান বক্ষ্যমাণ মন্ত্রে হোম করিবে। 
[মন্ত্র যথা] হে অধ্ে, পৃথিবীলোকবাসী তোমার উদ্দেশে নমস্কার; আমি যজ্ঞ 
করিতেছি; তুমি আমার উদ্দেশে [উপযুক্ত] লোক প্রাপ্ত হও; এই আমিই ষজমানের 
লোকে যাইতেছি। 

শাঙ্কর-ভাষ্যম।-_ অথানস্তরৎ জুছোত্যনেন মন্ত্রেণে_নমোহগ্নয়ে প্রহ্বীভৃতাঃ 
তুভ্যৎ বয়ৎ পৃথিবীক্ষিতে পৃথিবীনিবাসাঙ্ন লোকক্ষিতে লোকনিবাসায় পৃথিবী- 
নিবাসায়েত্যর্থঃ। লোকৎ মে মহ্যং জমানায় বিন্দ লভন্ব | এষ বৈ মম যজমানন্ত 
লোক এতা গন্তাম্মি ॥১৭৩1৫ 

আনন্দগিরিঃ।__পৃথিব্যাং ক্ষিয্নতি বসতীতি পৃথিবীক্ষিৎ, তস্মৈ পৃথিবীক্ষিতে । 
পৃথিবীলোকে ময়! লব্ধে তব কিং স্তাদিত্যাশঙ্ক্যাহ-_এয বৈ মম যজ্জমানস্তেতি 
১৭৩1৫ 


চতুবিংশঃ থণ্ডঃ ] দ্বিতীয়োহ্ধ্যায়ঃ। ২৪৭ 


ভাষ্যান্তবাদ।-_-অথ অর্থ-__অনভ্তর, এই মন্ত্র দ্বারা হোম করিবে-_পৃথিবীক্ষিৎ 
__পৃথিবীনিবাসী ও লোকক্ষিৎ__লোকনিবাসী, অর্থাৎ পৃথিবীলোকনিবাসী অগ্নির 
উদ্দেশে নমস্কার, অর্থাৎ হে আগ্নে, তোমার উদ্দেশে আমরা প্রণত হইতেছি। আমি 
যজ্ঞকারী, আমার জন্য তুমি [ উপযুক্ত ] লোক প্রাপ্ত হও; এই আমিই যজমানের 
লোকে যাইতেছি ॥১৭৩1৫ 

অত্র যজমানঃ পরস্তাদায়ুষ স্বাহাপজহি পরিঘমিত্্যু- 

ত্োভিষ্ঠতি ; তস্মৈ বসবঃ প্রীতঃসবনত সম্প্রযচ্ছত্তি ॥১৭৪।৬ 

[ বাক্যশেষং পুরয়তি ]_ অত্র (অন্মিন লোকে ) যজমানঃ আমুষঃ পরন্তাৎ 
€ আয়ুষঃ ক্ষয়ে ) স্বাহা (স্বাহাশবঃ ত্যাগার্থকঃ ),[ ইত্যনেন মন্ত্রেণ জুছোতি, ইতি 
পুর্বেণ সমবন্ধঃ ]| পরিঘম্‌ (লোকদ্বারার্গলম্‌) অপজহি (অপনয় ), ইতি ( এতং 
মন্ত্রম ) উত্তী! ( উচ্চার্য্য ) উত্তিষ্টতি | বসবঃ (প্রাতঃসবনদেবতাঃ) তশ্মৈ (যজ- 
আনায় ) প্রাতঃসবনৎ ( তৎসম্বদ্ধং লোকৎ) প্রষচ্ছন্তি ॥ 

যজমান আমি আযুঃশেষে অর্থাৎ মৃত্যুর পর এই লোকে [যাইতেছি ]) [এই 
মন্ত্রে হোম করিবে ।] 'লোকদ্বারের অর্গল দুর কর ইহা! বলিয়া উত্থান করিবে; 
বন্থুগণ তাহার উদ্দেশে প্রাতঃসবন অর্থাৎ তৎসম্পর্কিত পৃথিবী লোক প্রদ্বান করেন ॥ 

শাঙ্কর-ভাষ্যম্‌।_অত্রাম্মিন লোকে যজমানোইহম্‌ আয়ুষঃ পরস্তাদুর্ধ, মৃতঃ 
সন্রিত্যর্থঃ। ম্বাহেতি জুছোতি। অপজহি অপনয় পরিঘং লোকন্বারার্লম্‌, ইত্যেতৎ 
নরম উক্ত উত্তিষ্ঠতি। এবমেতৈর্কনুভ্যঃ প্রাতঃসবনসন্থদ্ধো৷ লোকো নিঙ্রীতঃ স্তাৎ। 
ততন্তে প্রাতঃসবনং বসবে যজমানায় সম্প্রষচ্ছস্তি ॥১৭৪।৬ 

আনন্দগিরিঃ।__স্বাহাশকো। মন্ত্রমাপ্ত্যর্থো হোমগ্োতকঃ | সর্কেষু মন্ত্রেঘেতৈঃ 
সামহোমমন্ত্রোথানৈরিত্যর্থ; ॥১৭৪।৬ 

তাষ্তানুবাদ ।__যাগকর্তা আমি আম়ুর শেষে-_পরে অর্থাৎ মৃত হইয়া এই লোকে 
[যাইতেছি], স্বাহা, এই বলিয়া হোম করিবে। [হে অগ্নে] পরিঘ অর্থাৎ 
লোকদ্বারের অর্গল অপনীত কর, এই বলিয়া উখিত হইবে। উক্ত প্রকারে এই 
সকল উপায়ে প্রাতঃসবনসম্পফিত লোক (পৃথিবীলোক ) বস্থগণের নিকট হইতে 
ক্রয় কর! হয়; সেই কারণেই বন্থুগণ প্রাতঃসবন অর্থাৎ তৎসম্পকিত লোক হজ- 
মানের উদ্দেশে প্রদ্ধান করেন ॥১৭৪।৬ 

পুরা মাধ্যন্দিনস্য সবনস্তোপাকরণাজ্জঘনেনামীধীয়ন্তোদস্ুখ 

উপবিশ্য স রৌদ্রুথ সামাভিগায়তি ॥১৭৫।৭ 


২৪৮ ছান্দোগ্যোপনিষৎ। 


সঃ ( যজমানঃ ) মাধ্যন্দিনস্ত ( মধ্যাহৃকালীনন্ত ) সবনস্ত উপাকরণাৎ প্রোরস্তাৎ) 
পুরা (পূর্ব) আতম্মীত্ীয়স্ত ( দক্ষিণাগ্নেঃ ) জঘনেন ( পশ্চাৎ ) উদজ্ুখঃ ( উত্তরামুখঃ 
সন্) উপবিষ্ত বৌদ্রং (কুদ্রদৈবত্যং ) সাম অভিগায়তি। 

সেই যজমান মধ্যাহনকালীন সবনের পুর্বে আগ্ীখীয়ের অর্থাৎ দক্ষিণাগ্ির 
পম্চাৎ উত্তরমুখ হুইয়! উপবেশন করিয়! রৌদ্র সাম গান করিবে ॥ 

শাঙ্কর-ভাষ্যম্‌।__তথা আগ্রাত্রীয়ন্ত দক্ষিণাগ্েঞ্জঘনেনোদকুখ উপবিশ্ত স গেজ 
সাম অভিগাঁয়তি যজমানে। রুদ্রদৈবত্যৎ বৈরাজ্যায় ॥১৭৫।৭ 

আনন্দগিরিঃ।-_যথা পৃথিবীলোকজয়োপায়ো দশিতস্তথান্তরিক্ষলোকজ্য়ো- 
পায়োহপি প্রদর্শ্যত ইত্যাহ__তথেতি ॥১৭৫1৭ | 


ভাষ্যান্ুবাদ ।-_ সেইরূপ এই যজমান আগ্মীধীয়নামক দক্ষিণাগ্সির পম্চাৎ 
উত্তরমুখে উপবেশন করিয়া! বৈরাজ্যের অর্থাৎ বিরাট্‌ পুরুষের অধিকার লাভের 
জন্য [পরবর্তী ] রৌদ্র” অর্থাৎ রুদ্রদৈবত সাম গান করিবে ॥১৭৫॥৭ 


লো ৩ কদ্ধারমপাবা ৩ পৃ ৩৩ পশ্যেম ত্বা বয়ং বৈরা ৩৩৩ 
৩৩ হু ৩৩ মূ আ ৩৩ জ্যা ৩ য়ো৷ ৩ আ ৩২১১১ ইতি ॥১৭৬|৮ 
[ এই অষ্টম মন্ত্রের অর্থ-_এই খণ্ডের চতুর্থ মন্ত্রে কথিত হইয়াছে ], কেবল, 
“বৈরাজ্যায়' অর্থাৎ বিরাট পুরুষের লোক লাভের জন্য__এই পার্থক্য। 
অথ জুহোতি নমো বায়বেহস্তরিক্ষক্ষিতে লোকক্ষিতে লোকং 
মে যজমানায় বিন্দৈষ বৈ যজমানস্ত লোক এতাম্মি ॥১৭৭॥৯ 
অত্র যজমানঃ পরস্তাদায়ুষঃ স্বাহাপজহি পরিঘমিত্ত্ু- 
ক্কোভিষ্ঠতি; তম্মৈ কুদ্রা মাধ্যন্ৰিনশ সবন্‌ সম্প্রষচ্ছন্তি 
॥১৭৮|॥ ৯০ 
অথ (অনন্তর) জুহোতি, | বক্ষ্যমাণেন মন্ত্রেণ ষজমানঃ 1 অন্তরিক্ষক্ষিতে 
লোকক্ষিতে ( অন্তরিক্ষলোকবাঁসিনে ) বায়বে নমঃ ( প্রণতাঃ বয়ম্‌ ), [হেবায়ো] 
মে ( মহাৎ ) যজমানায় (যাগকর্তে, ) লোকং (মাধ্যন্দিনসবনসম্বদ্ধম্‌ অন্তরিক্ষরূপং ) 
বিন্দ (লভন্ব )£ এযঃ যজমানঃ [ অহম্] আয়ুষঃ পরস্তাৎ (মুত্যোঃ পরং ) অত্র 
(অন্মিন্‌) যজমানন্ত (যজমানসঞ্দ্ধিনি ) লোকে ( অন্তরিক্ষে ) এতা (গন্তা ) অন্মি 
(ভবামি) স্বাহা, [ ইত্যনেন জুহোতি ]| হে বায়ো, পরিঘম্‌ ( প্রবেশদ্বারার্গীলম্‌) 
অপজ্জহি (অপসারয় ) ইতি ( এতং মন্ত্র) উক্তা উত্তিষ্ঠতি [যজমানঃ]) রুদ্রাঃ 
তশ্মৈ (যজমানায় ) মাধ্যন্দিনৎ সবনৎ ( তৎসম্বদ্ধিলোকং ) সংপ্রষচ্ছস্তি॥ 


চতুবিংশঃ খণ্ডঃ ] ছ্বিতীয়োহধ্যায়ঃ। ২৪৯ 


অনন্তর, জমান বক্ষ্যমাণ মন্ত্রে হোম করেন; অন্তরিক্ষ-লোকবাপী বায়ুর উদ্দেশে 
নমস্কার ; হে বায়ো, আমি যজ্ঞ করিতেছি ; আমার জন্য এ লোক প্রাপ্ত হও; এই 
যজমান আমি আযুঃক্ষয় হইলে পর ষঞ্জরমানের লভ্য এ লোকে যাইতেছি; স্বাহা; 
[ এই মন্ত্রে হোম করেন ]| হে বায়ো, তুমি আমার লোক প্রবেশের দ্বারটি অর্গলশৃহ্য 
কর; [ জমান ] এই বলিয়! উথথিত হন; কদ্রগণ তাছার নিমিত্ত মাধ্যন্দিন সবন 
অর্থাৎ তৎসম্বদ্ধ অন্তরিক্ষ-লোক প্রদ্ধান করেন ॥ 


শাঙ্কর-ভাব্যম্‌।-_অন্তরিক্ষক্ষিতে ইত্যাদি সমানম্‌ ॥১৭ ৭-১৭৮৯-১০ 
আনন্দগিরিঃ।-_অন্তরিক্ষে ক্ষীর়তীত্যন্তরিক্ষক্ষিৎ বায়ুস্তম্মৈ বায়বে॥ 


১৭৭-১ ৭৮৯-১ ৩ 


ভাষ্যানুবাদ ।__“অগ্তরিক্ষক্ষিতে” ইত্যাদির অর্থ পুর্ক্বের মত ॥১৭৭-৭৮৯-১০ 


পুরা তৃতীয়সবনস্তোপাকরণাজ্জঘনেনাহবনীয়স্তোদঘুখ 
উপবিশ্য স আদিত্য স বৈশ্বদেব সামাভিগায়ৃতি ॥১৭৯॥১১ 


তৃতীয়সবনস্ত ( সায়ংকালীনন্নানস্ত ) উপাকরণাৎ (প্রারন্তাৎ) পুর! ( অগ্রে) সঃ 
(ষজমানঃ) হবনীয়স্ত (আহবনীয়াখ্যন্ত অগ্নেঃ) জঘনেন (পশ্চাৎ) উদজুখঃ সন্‌ উপবিশ্ত 
সঃ (সে এব) আদিত্যপৈবত্যং বৈশ্বদেবং ততদাখ্যং) সাম অভিগায়তি ॥ 


সেই মান তৃতীয় সবন আরন্তের পূর্বে আহবনীয় অগ্নির পশ্চাৎ উত্তরমুখে 
উপবেশন করিয়। তিনিই আদিত্যপৈবত “বৈশ্বদ্েব নামক সাম গান করেন ॥ 

শাক্কর-ভাষ্যম্‌।-_-১৭৭1১১ 

আনন্দগিরিঃ |-_-১৭৯॥১১ 

ভাষ্যানুবাদ ।-_-১৭৯॥১১ 


লো ৩ কদ্ধারমপাঁবা ৩ রর ৩৩ পশ্যেম ত্বা বয় স্বারা ৩৩ 
৩৩৩ হু ৩ মূ আ৷ ৩৩ জ্যা ৩ য়ো ৩ আ৷ ৩২১১১ ইতি ॥১৮০॥১২ 


আদিত্যমথ বৈশ্যদেবং লো ৩ কদ্বারমপাব৷ ও র্‌ ৩৩ পশ্যেম 
ত্বাঁ বয় সামা ৩৩৩৩৩ হু ৩ মূ আ ৩৩ জ্যা ৩ য়ো৩ আ! ৩২১১১ 
ইতি ॥১৮১॥১৩ 


২৫০ ছান্দোগ্যোপনিষৎ। 


আদিত্যং বৈশ্বদেবং সাম নির্দিশতি “লোকদ্বারম্‌” ইত্যাদি-্বাভ্যাম্‌। উল্তার্থ- 
মন্যৎ সর্বম্‌। 

“লোকদ্বারম্” ইত্যাদি ছুইটি শ্রুতিতে “আদিত্য” ও “বৈশ্বদ্েব” নামক সাম 
নির্দেশ করিতেছেন। ইহার অর্থ পূর্বেই উক্ত হইয়াছে ॥ 


শান্কর-ভাষ্বম্‌।__-তথা আহবনীয়ন্তোদতথ উপবিশ্ত স আদিত্যটৈ বত্যমাদিত্যৎ 


বৈশ্বদ্বেঞ্চ সামাভিগায়তি ক্রমেণ স্বারাজ্যায় সাআ্াজ্যায় ॥১৮০-১৮১১২-১৩ | 


আনন্দগিরিঃ 1__যথা পৃথিবীব্যস্তরিক্ষয়োরাপ্ত,পায়ন্তথা ০ 
পুচত ইত্যাহ-__তথেতি। স্বারাজামন্তরিক্ষে স্বাতত্ত্মূ। আদিত্যানামিব স্বাতন্র্যমিহ 
বিবক্ষিতম্‌ ॥১৮০-১৮১।১২-১৩ 

ভাষ্যানুবাদ্র ।__সেইরূপ আহবনীয় অগ্নির পশ্চাৎ উত্তরমুখে উপবেশন করিয়া 
সেই যজমান যথাক্রমে স্বারাজ্য অর্থাৎ অন্তরিক্ষলোকে স্বাতন্ত্র্য 'এবং সাম্রাজ্য লাভের 
জন্য আদিত্যদৈবত 'আদিত্য' ও “বৈশ্বদেব, নামক লাম ছুইটি ক্রমে গান করিয়া 
থাকেন |১৮০-১৮১।১২-১৩ 


ঘ 


অথ জুহোতি নম আদিত্যেভ্যশ্চ বিশ্বেভ্যশ্চ দেবেভ্যো 
দিবিক্ষিপ্ত্ে। লোকক্ষিপ্ত্যে লোকং মে যজমানায় বিন্দত,% এষ বৈ 
যজমানম্ত লোক এতাস্মি ।১৮২॥১৪ 


অত্র যজমানঃ পরস্তাদাযুষং স্বাহীপহত পরিঘ- 
মিত্যুক্তোতিষ্ঠতি ॥১৮৩॥১৫ 


অথ ( অনস্তরৎ) জুহোতি [ বক্ষ্যমাণমন্ত্রণ যজমানঃ 1, দিবিক্ষিদ্ভ্যঃ ( অন্ত- 
রিক্ষস্থেভ্যঃ) লোকক্ষিত্ত্যঃ ( লোকবাসিভ্যঃ, অন্তরিক্ষলৌকবাসিভ্য ইত্যর্থঃ ) 
আদ্দিত্যেভ্যঃ চ বিশ্বেদেবেভ্যঃ চ নমঃ | [ হে দ্েবাঃ যুয়ং ] যজমানায় মে ( মহাং ) 
লোকং ন্বোয়ত্তং ) বিন্দত ( লভধ্বম্‌ )। অত্র (অন্মিন লোকে ) যজমানঃ (বজ্ঞকর্তী) 
এষঃ (অহম্) আয়ুষঃ পরন্তাৎ যজমানস্ত লোকে এতা গেস্তা) অস্মি (ভবামি ) স্বাহা, 
[ ইত্যনেন জুহোতি, ] অপহৃত (যুন়্ং নিবারয়ত ) পরিঘম, ইতি উক্ত উত্তিষ্ঠতি। 


গ “এব*" ইত্যান্তংশঃ কচিৎ পুস্তকে পরস্রুতৌ৷ (পঞ্চদশসংখ্যকশ্রুতে? ) মন্্িবিষ্টো দৃগ্ঠতে ; 
তন্ন সমীচীনং মন্যতে, পঞ্চম-নবমশ্রুত্যোরতথাসন্নিবেশাৎ। 


চতুষিংশঃ খণ্ড ] দ্বিতীয়োইধ্যায়ঃ | ২৫১ 

অনন্তর বক্ষ্যমাণ মন্ত্রে হোম করিয়। থাকেন, ছ্যালোকবাসী, আদিত্য ও বিশ্বে- 
দেবগণ উদ্দেশে নমস্কার । আমি যজমান ; [ তোমর! ] আমার নিমিত্ত [ উপযুক্ত ] 
লোক লাভ কর। ইহলোকে যজমান এই আমি আয়ুর ক্ষয় হইলে পর যজমানের 
[গন্তব্য ] লোকে যাইতেছি, স্বাহা ;[ এই মন্ত্রে হোম করিবে ]; [শেষে তোমর1] 
লোকদ্বারের অর্গল বিনষ্ট কর, এই বলিয়! উত্থিত হইবেন । 

শাঙ্কর-ভাষ্যম্‌।-_দিবিক্ষিন্ত্য ইত্যেবমাদ্ি সমানমন্তৎ। বিন্দত অপহত ইতি 
বনুবচনমাত্রং বিশেষঃ| যাজমানং ত্বেতৎ। এতান্ম্ত্র যজমান ইতঢা্দি লিঙ্গাৎ 
|1১৮২-১৮৩১৪-১ ৫ 

আনন্দগিরিঃ।__কিমিদৎ সামাগ্ভাতবিজ্যমাহো যাজমানিক মিতি বীক্ষায়ামাহ-_ 
ষাজমানং ত্বিতি। আদ্বিপদেন লোকৎ মে যজমানায়েতি নির্দেশো গৃহাতে 
1১৮২-১৮৩১৪-১ ৫ 

ভাষ্যান্ুবাদ ।-_“দিবিক্ষিদ্ভ্য£ ইত্যাদির অর্থ পূর্বের অনুরূপ ; কেবল “বিন্দত” 
ও “অপহত, পদ্ধে বহুবচনমাত্র বিশেষ । 'যজমান আমি যাইতেছি”, এইরূপ উক্তি 
থাকায় [বুঝিতে হইবে যে,] এই সামটি 'যাজমান” অর্থাৎ যজমানের পাঠ্য, 
€খত্বিক্গণের পাঠ্য নহে ) ॥১৮২-১৮৩।১৪-১৫ 


তস্মা আদিত্যাশ্চ বিশ্বে চ দ্েবাস্তৃতীয়সবন্‌ সম্প্রযচ্ছ- 
স্তেষ হ বৈ যজ্ঞস্ত মাত্রাং বেদ, য এবং বেদ য এবং 
বেদ ॥১৮৪॥১৬ 


ইতি দ্বিতায়াধ্যায়ে চতুধিংশঃ খণ্ডঃ ॥২৪॥ 
ইতি ছান্দোগ্যোপনিষদ্ব্রাহ্মণে দ্বিতীয়োহ্ধ্যায়ঃ সমাপ্ত ॥২॥ 

আদিত্যাঃ চ বিশ্বেদেবাঃ চ (অপি) তন্মৈ যেজমানায়) তৃতীয়সবনৎ সম্প্রষচ্ছস্তি। 
এষঃ হ বৈ ( এব) জ্ঞন্ত মাত্রাৎ (যজ্ঞন্ত তত্বৎ ) বেদ ( বেত্তি ), যঃ এবং ( যথোক্ত- 
প্রকারং )বেদ। দ্বিরভ্যাসঃ অধ্যায়সমা প্রিস্থচকঃ । 

আদিত্যগণ ও বিশ্বেদেবগণ সেই ষজমানের উদ্দেশে তৃতীয় সবন অর্থাৎ তৎ- 
সম্পফিত লোক প্রদান করেন। ধিনি এইপ্রকার জানেন, প্রকৃতপক্ষে তিনিই 
যজ্ঞের যথার্থ তত্ব জানেন ॥ 

শাঙ্কর-ভাষ্যম্‌।-_-এষ হ বৈ বজমান এবংবিৎ যথোক্তস্ত সামাদের্বি্ান্‌ যজ্ঞন্ত 


২৫২ | ছান্দোগ্যোপনিষৎ। 


মাত্রাং যজ্জরাথাআ্যৎ বেদ যথোক্তম। য এবং বেদেতি দ্বিরুক্কিরধ্যায়সমাপ্তার্থা 
॥১৮৪।১৬ 
ইতি দ্বিতীয়াধ্যায়স্ত চতুবিংশ-খণ্ড-ভাষ্যুম ॥২৪॥ 
ইতি শ্রীগোবিন্দভগবংপৃজ্যপাদশিষ্যস্ত পরমহংসপরিব্রাজকা চার্্যন্ত 
প্রীমচ্ছঙ্করতগবতঃ কৃতৌ ছান্দোগ্যোপনিষদ্ভাম্বে 


ছ্বিতীয়োহ্ধ্যায়ঃ সমাপ্তঃ ॥২। | 
আনন্দগিরিঃ।-_সামাদিবিজ্ঞানফলৎ কথয়তি_-এয হেতি। য এবং বেনেত্যন্ত 
ব্যাথ্যা_যথোক্তন্তেতি। যথোক্তৎ সামাদীত্যেতৎ। এবমিত্যুক্তপ্রকারৌক্তিঃ 
তশ্ত ষজ্ঞযাথাত্মবিদক্তদনুষ্ঠানদ্বারা তৎফলং সন্তবতীত্যর্থ; ॥১৮৪।১৬ 


ইতি দ্ধিতীয়াধ্যায়ন্ত চতুবিংশঃ খণ্ডঃ ॥২। 
ইতি শ্রীমৎপরমহংস-পরিব্রাজকা চারধ্য-শুদ্ধানন্দপৃজ্যপাদ শিষ্য-ভগবদা নন্দ- 
জ্ঞানকুতায়াং ছান্দৌগ্যোপনিষদ্ভাষ্যটাকা য়াং 
দ্বিতীয়োহ্ধ্যায়ঃ ॥২। 

তাঘ্যানুবাদ্ ।_-এবংবিৎ অর্থাৎ যথোক্ত প্রকার সামাদির তত্ববিৎ এই যজমানই 
যজ্জের মাত্র! অর্থাৎ যথোক্তপ্রকার ষজ্ঞতত্ব জানেন । যিনি এইরূপ জানেন, এইবূপ 
ঘ্বিরুক্তির উদ্দেশ্ত অধ্যায়ের সমাপ্তি সুচনা কর! ॥১৮৪॥১৬ 

ইতি দ্বিতীয় অধ্যায়ের চতুবিংশ খণ্ডের তা্যানুবাদ্ সমাপ্ত ॥২৪। 


তৃতীয়োহ্ধ্যায়ঃ। 
প্রথম? খণ্ড | 


আভাস £_-“অসৌ বা আদিত্যঃ” ইত্যাগ্ধ্যায়ারন্তে সম্বন্ধঃ_অতীতা- 
নম্তরাধ্যায়ান্তে উক্তৎ “জ্ঞম্ত মাত্রাং বেদ”ইতি, যজ্ঞবিষয়াঁণি চ সাঁমহোমমন্ত্রোথানানি 
বিশিষ্টফলপ্রাপ্তয়ে যন্তাঙ্গভূতানি উপদিষ্টানি। সর্বযজ্ঞানাঞ্ কার্ধ্যনির্বৃত্বিরূপঃ 
সবিতা! মহত শ্রিক্া দীপ্যতে ; স এম সর্ধপ্রাণিকর্মফলভূতঃ প্রত্যনক্ষৎ সর্কৈরূপ- 
জীব্যতে ; অতো যন্ন্ত ব্যপদেশীনস্তরং তৎকাঁধ্যভূতপবিভৃবিষয়মুপাঁসনং সর্বব- 
পুরুষার্থেভাঃ শ্রেষ্ঠতমং ফলং বিধান্তামীত্যেবমারভতে শ্রুতিঃ__ 

অনুবাদ £__[ পূর্বাধ্যায়ের সহিত ] তৃতীয় অধ্যায়ারস্তের স্বন্ধ এইবূপ__ 
অব্যবহিত পূর্বাধ্যায়ের শেষে “যে লোক যজ্ঞের মাত্রা জানেন' এই কথা উক্ত 
হইয়াছে ; এবং [ লোকক্রররূপ ] বিশিষ্ট ফল প্রাপ্তির জন্য যজ্ঞাঙ্গভূত সাম, হোষ, 
মন্ত্র ও উথ্থানও নিরূপিত হইয়াছে। সমস্ত যজ্ঞের পরিনিষ্পন্ন ফলস্বরূপ হৃর্য্যদেব 
মহাদীপ্তিতে শোভা পাইতেছেন ; সর্বপ্রাণীর কর্ম-ফলম্বরূপ সেই এই হ্ৃ্য্দেবকে 
সকলেই সাক্ষাৎ সম্বন্ধে আশ্রপ় করিয়া বাচিয়া থাকে । অতএব যজ্ঞের অর্থাৎ যক্ঞাঙ্গ- 
সম্বন্ধ উপাসনার উপদ্েশের পর, সর্বপ্রকার পুরুষার্থ অপেক্ষ! উতকৃষ্টতম ফলপ্রদ 
সেই যজ্ঞেরই ফলীভূত সবিতার উপাসন| বিধান করিব, মনে করিয়া শ্রুতি “অসৌ 
বৈ” ইত্যাদি বাক্যের আরন্ত করিতেছেন-__ 


অসৌ বা আদিত্যে। দেবমধু, তস্য গ্ৌরেব তিরশ্টীন- 
বুশোহন্তরিক্ষমপূৃপো। মরীচয়ঃ পুভ্রাঃ ॥১৮৫॥১ 


| যজ্ঞাঙ্গসন্বব্ধোপাসনানিরূপণানস্তরৎ যক্জফলীভূতত্ত সবিতুর্ুপাসনৎ বিধীয়তে ] 
_“অসৌ” ইত্যান্িনা। অসৌ (লোকদৃণ্তঃ ) আদিত্যঃ বৈ (এব) দেবমধু (দেবানাং 
বন্গপ্রভৃতীনাৎ প্রমোদহেতুত্বাৎ মধুবৎ)। তন্ত (আদিত্যমধুনঃ ) ছ্ৌঃ (ছালোকঃ ) 
এব (নিশ্চয়ে) তিরশ্টীনবংশঃ ( বক্রীভূতবংশখণ্ডবৎ, ছ্ালোকো হি দুরতঃ ধনুরাকা- 
রেণ বক্রীভূত ইব লক্ষ্যতে ইত্তি ভাবঃ), অন্তরিক্ষম ( নভত্তলম্‌) অপৃপঃ 
( মধুচক্রং ), মরীচন্ঃ ( ুর্ধ্যকিরণাঃ) পুক্রাঃ ( মধুমক্ষিকাণাঁৎ অপত্যানীব )॥ 

[ বন্তাঙ্গবিষয়ক উপাসনার পর যজ্ঞেরই ফলম্বরূপ আদিত্যের উপাসন! বিহিত 
হইতেছে ]_এই পরিদৃষ্ঠমান আদিত্যই দ্বেবগণের মধু, অর্থাৎ মধুর স্তায় গ্রীতি- 


২৫৪ ছান্দোগ্যোপনিষৎ | 


লম্পা্ক; [ ধনুর হ্টায় বক্রাকার ] ছ্যলোকই তাহার বক্রীভূত বংশখণ্ড ; অস্তরিক্ষই 
তাছার অপুপ অর্থাৎ মধুচক্র, এবং কিরণসমূহই মক্ষিকাগণের পুত্রস্থানীয় ॥ 

শাঙ্কর-ভাব্যম্‌।-_-মমৌ ব| আদিত্যে। দেবমধ্বিত্যা্দি। দ্েবানাৎ মোদনাৎ 
মধিবব মধু অসাবাদিত্যঃ। বন্বাদদীনাঞ্চ মোদনহেতুত্বৎ বক্ষ্যতি সর্বষজ্ঞফলরূপত্বাা- 
দিতাস্ত। কথৎ মধুখ্ম? ইত্যাহ_তন্ত মধূনো ঘ্বৌরেব ভ্রামরন্তেব মধূনঃ 
তিরশ্টীনবংশঃ তিরম্টীনশ্চাসৌ বংশশ্চেতি তিরশ্টীনবংশঃ | তির্য্যগ গতেব | হি 
দ্যৌলক্ষ্যিতে । অন্তরিক্ষপ্চ মধ্বপৃপো দ্যবংশে লগ্নঃ সন্‌ লম্বত ইব, অতো মধবপৃপ- 
সামান্টাদস্তরিক্ষৎ মধবপৃপঃ, মধুনঃ সবিতুরাশ্ররত্বাৎ। মরীচয়ে! রশ্ময়ো রশ্রিস্থা আপে! 
ভৌমাঃ সবিত্রাকষষ্টাঃ । “এতা বা আপঃ স্বরাজে] যন্মরীচয়ঃ* ইতি হি বিজ্ঞায়ন্তে। 
অস্তরিক্ষমধবপৃপস্থরশ্য্তর্গতত্বাদ্‌ ভ্রমরবীজভূতাঃ পুক্র। ইব হিতা লক্ষ্যন্তে, ইতি পুরা 
ইব পুক্রাঃ মধবপুৃপনাড্যন্তর্গতা হি ভ্রমরপুত্রাঃ ॥১৮৫॥১ 

আনন্দগিরিঃ।-_কর্মাঙ্গাববন্ধং বিজ্ঞান পরিসমাপ্য কর্ম্মফলদ্যাদিত্যন্য 
স্বতস্ত্রোপান্তিবিধার্থমধ্যায়াস্তরমারভমাণঃ সম্বন্ধং প্রতিজানীতে__অসাবিতি। 
পুর্ববোত্তরগ্রন্থয়োঃ সম্বন্ধৎ প্রতিজ্ঞাতং প্রকটফিতুৎ বৃন্তৎ কীর্তয়তি_-অতীতেতি। 
বিশিষ্টফলৎ পৃথিব্যাদিলোকত্রয়ম্। সমনন্তরসনদর্ডস্ত তাৎপর্য্যৎ বক্ত.ং পাতনিকাং 
করোতি-_সর্বেতি। তন প্রেক্ষিতত্বৎ স্চয়তি_-মহুত্যেতি। কথং পুনরাদিত্যন্ত 
সর্বপ্রাণিকর্মাফলভূতত্বমিত্যাশঙ্ক্য সর্ব্বরপজীব্যত্বোপলন্তাদিত্যাহ-_-স এষ ইতি। 
পাতনিকাং কৃত্বোত্তরগ্রস্থমুখাপয়তি--অতইতি। আদিত্যন্ত কর্্মফলত্বার্ধিতি যাঁবৎ। 
তছুপদেশ হেত্বন্তরমাহ-__সর্বপুরুষার্থেভ্য ইতি । শ্রেষ্ঠতমৎ ফলং ক্রমেণ মুক্তি- 
লক্ষণমন্তান্তীতি তথোক্তম্‌। আদিত্যে কর্ম্মফলশব প্রবৃত্তিনি মিত্বমুক্তং ব্যক্তীকর্তৃমাহ 
_ বস্বা্দীনাঞ্চেতি | চকারো বিদ্বৎসংগ্রহার্থঃ। বক্ষ্যত্যাদ্দিত্যন্তেতি সম্বন্ধ: | তন্ত 
সর্কেষাৎ যজ্ঞানাং ফলরূপত্বা্দিতি হেতুঃ | বস্াদয়শ্চ কর্ম্মফলভোক্তারন্তংফলমাদ্িত্যং 
ৃষ্া তৃপ্যন্তীতি যুক্ত মিত্যর্থঃ। আদিত্যৎ মধৃদৃষ্ট্যোপাসীত ইত্যুকতং, তত্র প্রসিদ্ধ- 
মধুসাম্যমাদিতান্ত শ্রত্যুক্তমাকাক্কাপুর্ববকং দর্শয়তি__কথমিত্যাদিনা। দিবি 
তিরম্টীনবংশদৃষ্টৌ৷ নিমিত্তমাহ__তির্য্যগগতেতি। অন্তরিক্ষনিবাসিভিরুপরি 
বিসারিতনয়নৈরিতি শেষঃ। অন্তরিক্ষে মধ্বপুপদৃষ্টিং কথয়তি__অন্তরিক্ষমিতি | 
মধূন ইত্যুতয়ত্র সমবন্ধঃ । মরীচয়ঃ পুত্র! ইতি বাক্যং ব্যাচষ্টে__মরীচয় ইতি । আপো 
ভূমেরাকষ্টা রশ্শিস্থাঃ সন্তীতাত্র প্রমাণমাহ-__এত| ইতি। ম্বরাজঃ স্বতো ভাসমানন্ত 
সবিতুরিতি যাবং। তাসাং পুত্রত্বৎ প্রকটপ্নতি_-ত| ইতি । লোকে হি ভ্রমর- 
বীজভূতাঃ পুত্রা মত্বপৃপচ্ছতস্থাদৃীন্তে। এতাম্চাপোহস্তিক্ষলক্ষণমধবপৃপান্তরগত- 
রশ্রিস্থ। তবস্তি। ততশ্চৈতাস্বগ্দ্‌ ভ্রমরবী জৃষটিঃ কর্তব্যেত্যর্থঃ ১৮৫1১ 

ভাষ্মানুবাদ ।-_“অসৌ বা! আদিত্যো। দেবমধু* ইত্যা্ি। এই আদিত্য দেব- 
গণের গ্রীতিসম্পা্ধন করেন বলিয়া মধু, অর্থাৎ মধুর স্তায় [ ্রিষ্ ]) সর্বযজ্ঞের ফল- 
স্বরূপ বলিয়া আদিত্য যে, বস্ত-প্রভৃতি দেবগণের গ্রীতিসম্পাদ্ক, ইহা! পরে বলিবেন। 


প্রথমঃ খণ্ডঃ ] তৃতীয়োহ্ধ্যায়ঃ | ২৫৫ 


আদিত্যের মধৃত্ব কিরূপে হয়, তাহা বলিতেছেন-_ভ্রমরগত্ন্বী মধুর স্তায় সেই আদিত্য 
মধূরও ছ্যলোকই তিরম্টীনবংশ, অর্থাৎ বক্রীভূত বংশখণ্ড) কেননা, ছ্যুলোক যেন 
বক্রীভূত বলিয়াই পরিলক্ষিত হয়। আর অন্তরিক্ষ লোকটি মধুপিষ্টক ( মধুচক্র ), 
তাহা যেন ছ্যলোকরূপবংশে সংলগ্ন থাকিয়া ঝুলিতেছে; অতএব মধুচক্রের সহিত 
সাদুশ্ত থাকায় এবং মধুস্বরূপ আদিত্যের আশ্রয়স্থান বলিয়াও অন্তরিক্ষ (নভস্তল ) 
মধূ-পিষ্টক ( মধূচক্র )। মরীচি অর্থ__রশ্মিসমূহ, অর্থাৎ হু্ধ্যকর্তৃক আকৃষ্ট রশ্মিগত 
পািব জলরাশি ; কারণ, “এই যে স্ব়ংপ্রকাশমান কিরণমণ্ডল', ইহারা নিশ্চয়ই জল- 
স্বরূপ ; এই শ্রুতি হইতেই ইহা। জানা যাইতেছে । অন্তরিক্ষরূপ মধুপিষ্টকের মধ্যগত 
রশ্মির অন্তর্গত বলিয়। সেই জলসমুহই ভ্রমরের বীজন্বরূপ (ভ্রমরের উৎপত্তিকারণ 
স্বরূপ ) পুত্র বলিয়া লক্ষিত হইয়া! থাকে ; অতএব, উহারাই পুত্র- পুত্রতুল্য.; কেন- 
না, ভ্রমরের সন্তানগণও ইহাদের ন্তায় মধুচক্রের নাড়ীসমূহের মধ্যে অবস্থিত 
থাকে ॥১৮৫॥১ 


তন্ত যে প্রাঞ্চো রশ্বয়স্তা এবান্ত প্রাচ্যো মধুনাভ্যঃ। খচ 
এব মধুকৃতঃ খগৃবেদ এব পুষ্প তা অস্ৃতা আপ স্তা বা এত৷ 
বচঃ ॥১৮৬॥২ 


তন্ত ( আদিত্য-মধৃনঃ) যে প্রাঞ্চঃ (পূর্বভাগস্থাঃ) রশ্ময়ঃ, তাঃ ( বিধেয়প্রাধান্তাৎ 
্ত্রীত্ব, তে ইত্যর্থঃ ) এব অন্ত ( আদিত্য-মধুনঃ ) প্রাচ্যঃ (পূর্ববদ্িক্গতাঃ ) মধূনাড্যঃ 
€ মধৃবহ-নাড়ীরূপাঃ ); খচঃ (মন্ত্রাঃ ) এব মধূকৃতঃ ( মধুকরাঃ), ধণ্থেদঃ এব পুষ্পং 
( মধৃৎ্পতিস্থানং ); তাঃ (যজ্িয়ে অগ্রৌ প্ররক্ষিপ্তাঃ সোমাজ্যাদিরূপাঃ) অমৃতাঃ 
, € অমৃতবৎ স্ুরসাঃ ) আপঃ ( জলানি ভবস্তি ), বৈ (যতঃ), এতাঃ (উক্তাঃ) খচঃ 
[ তাঃ €( আপঃ ) আহ্রস্তি, ততঃ মধুকরতুল্যা ইত্যর্থঃ ]॥. 

সেই আদিত্যরূপী মধুর যে, পুর্বদিগ্বর্তী রশ্মিসমূহ, লে সমন্তই ইহার পুর্ব্িগ: 
বর্তী মধুনাড়ীসমূহ ; খক্মন্্রমূহই মধুকর, এবং খাণ্থেদই তাহার পুষ্প। [আর 
যজ্ঞিয় অগ্পতে যে সমস্ত সোম ঘ্বৃতা'দি পদার্থ প্রক্ষিপ্ত হয়, ] সেই সমস্ত পদার্থই 
অমৃতময় [ জলরূপে পরিণত হয় 1, খক্সমূহ সেই অমৃত [ আহরণ করেন ] বলিয়। 
মধুকরস্থানীয় ॥ 

শাঙ্কর-ভাষ্যম্‌।-__তন্ত সবিতুন্ধবাশ্রয়স্ত মধূনো যে প্রাঞ্চঃ প্রাচ্যাৎ দিশি গতা 
রশ্াযস্তা। এবাস্ত প্রাঃ প্রাগঞ্চনান্ধূনে নাড্যো৷ মধুনাড্য ইব মধবাধারচ্ছদ্রাণীত্যর্ঘঃ। 


ই৫৬ ছান্দোগ্যোপনিষৎ। 


তত্র খচ এব মধুকৃতো! লোছিতরূপং সবিত্রাশ্রয়ং মধু কৃর্বন্তীতি মধুকতো ভ্রমরাঃ ; 
যতো রসানাদায় মধু কুর্ববস্তি, তৎপুষ্পমিব পুষ্পমূগ্বেদ এব। তত্র খগ্্রাহ্মণ 
সমুদায়ন্ত খগ্বেদাথ্যত্বাৎ শর্খমাত্রাচ্চভোগ্যরূপরসনিআ্াবাসম্তবাৎ ! খগবেদশবেনাত্র 
খগবেদবিহিতং কর্ণ, ততো হি কর্ম্ফলভূতমধুরসনিআ্বাবস্তবাৎ। মধুকরৈরিব 
পুষ্পস্থানীয়াদৃ্েদ বিহিতাৎ কর্মণোহপ আদায় খগ্ভির্শধু নির্বর্ত্যতে। কান্তা আপঃ? 
ইত্যাহ__তাঃ কর্মণি প্রযুক্তাঃ সোমাজ্যপয়োরূপাঃ অগ্রৌ প্রক্ষিপ্তান্তৎপাকাভিনিবৃত্তাঃ 
অমৃতার্থত্বা্বত্যন্তরসবত্য আপো ভবস্তি। তত্রসানাদায় তা বা এতা খচঃ পুম্পেভ্যো 
রসমাদদান। ইব ভ্রমরা খচঃ ১৮৬২ 

আনন্বগিরিঃ।__ প্রাটীদ্দিগগত্েঘাদিত্যরশ্বিু প্রাচী নমধুনাড়ীৃষ্টিবিধেয়েত্যাহ 
_তন্তেতি। মধ্বাশ্রযন্ত লোহিতািরূপং মধু বক্ষ্যমাণং তদাধারস্তেত্যর্থঃ| খঙ্ষু 
সন্ত্রূপান্থু ভ্রমরদৃষ্টিমারোপয়তি__তত্রেতি ৷ প্রক্কৃতৎ মধু সপ্তম্যরঃ | তাসাৎ মধুকত্বং 
সাধয়তি__লোহিতেতি। খগ বেদবিছ্িতে কর্্মণি পুষ্পদৃষ্টিৎ সম্পাদয়তি--যত ইতি। 
খচো মধুরুত ইতি মন্ত্রাণাং পৃথক্‌ কৃতত্বাদ্‌ খপ্ধেদঃ পুষ্পম্‌ ইতি খগ বেদশবেন ব্রাহ্মণ 
সমুদায়স্ত বক্তব্যত্বাৎ কথঞ্িদুগ বে্দেবিহিতে কর্্মণি তচ্ছব্দেন লক্ষিতে পুষ্পদৃষট্যাধ্যা- 
সেহপি কুতন্ততে। মধুনিষ্পন্তিরিত্যাশঙ্ক্যাহ_-ততো৷ হাঁতি। তদেবোপপাদ্য়তি__ 
মধুকরৈরিতি। লোকে তাবদপঃ পুষ্পাশ্ররাঃ সমাদায় মধৃকরৈর্মধূ নির্বব্ত্যতে, 
তথেহাপি মধুকরস্থানী ৈথ ভ্মন্ৈস্তদুব্েবিহিতাৎ পুষ্পস্থানীয়াৎ কর্মণঃ সকাশাদপো 
গৃহীত্বা মধূ নিষ্পাদ্যতে। তল্মাৎ কর্মণঃ স্বকলভূতমধুনিষ্পত্তেরুপপতেস্তশ্মিন্‌ পুষ্প- 
দৃষ্টিরিত্যর্থ; | তা' অমৃতা আপ ইতি বাক্যং প্রশ্নপূর্ব্কৎ ব্যাচষ্টে কান্ত] ইত্যাদিন1। 
কর্ম্ণি প্রযুক্তত্বমভিনয়তি__মগ্নাবিতি | অগ্রিপাকাভিনির্বৃত্তত্বমপূর্বাত্মত্বৎ পরম্পরয়। 
ুক্তযর্থত্বমমৃতার্থত্বম। যদ্বা রোহিতরূপামৃতনির্বর্তকত্বৎ তদর্থবত্বম। উৎকুষ্ট- 
ফলবত্বত্যন্তরসবন্বম। তা বা এতা ইত্যাদি ব্যাচ্টে-_তদ্রসানিতি। যথাহি 
পুষ্পেন্যো। ভ্রমরা রসানাদদা নাস্তান্তভিতপস্তি ততৈতে মন্ত্রাস্তশ্মিন কর্্মণি স্থিতান্‌ 
অন্ময়্ান রসানাদায় মধু নির্বর্তয়ত্তো যথোক্তৎ কর্মাভিমতৎ সমালোচয়স্তি 
ম্মেত্যর্থঃ ॥১৮৬]২ 

ভাষ্মানথবাদ্দ।__মধুর আশ্রয়ভূত মধুরূপী সেই সবিতার যে পূর্ববদিগ বর্তী 
(প্রাঞ্চঃ ) রশ্মিসমূহ, সেই সমস্ত প্রথমে আগমন করে (দূ হয়) বলিয়া 
“প্রাচী” ( পুর্বদিগ্গত ) মধুর নাড়ী-__মধুনাড়ীর সদৃশ, অর্থাৎ মধুর আধারভূত 
ছিদ্ররাশিস্বরূপ। খক্সমূহই (মন্ত্ররাশিই) মধুকর) স্ুতধ্যস্থ লোহিতবর্ণরূপ মধু 
সম্পাদন করে বলিয়া [খক্সমূহই ] মধৃকর__ভ্রমরসদৃশ । যাহা হইতে মধু 


প্রথমঃ খণ্ডঃ ] তৃতীয়োহধ্যায়ঃ। ২৫৭ 


আহরণ করা হয়, ধথেদই সেই পুষ্প অর্থাৎ পুষ্পসদ্শ। ধক্সংহিতা (মন্ত্রভাগ ) 
ও ব্রাহ্মণ, এতৎ সমুদ্বায়েরই নাম খৰ্বে্; আর কেবলই শব্ধময় খণ্ের হইতে 
ভোগ্যতৃত রস-নিঃসরণও সম্ভবপর হয় না, অতএব এখানে থথেদ” শবে খখেদ- 
বিহিত কর্্মই বুঝিতে হইবে; কেননা, কর্ম হইতেই তৎফলম্বরূপ মধুরসের 
নিঃসরণ সম্ভব হয়; খকৃসমূহ মধূকরের স্ায় পুষ্পন্থানীয় থণ্বেদোক্ত কর্ম হইতে 
জল (সোমা রস) সংগ্রহ করিয়া এ মধু নিম্পাদন করিয়া থাকে । সেই জল 
কাহার? তছুত্তরে বলিতেছেন- যজ্জার্দি কর্মে ব্যবহৃত, অগ্নিপ্রক্ষিপ্ত এবং 
তাহারই পরিপাকে অবস্থান্তরিত সোম, আজ্য ও জলাদ্বিরূপ অমৃতসমুহ ; অমৃত 
সম্পাদনই €*) উহাদের উদ্দেশ্ত বলিয়া অতিশয় রসযুক্ত জলরূপে পরিণত 
হইয়! থাকে । পুষ্প হইতে রসগ্রাহী ভ্রমরের ন্তায় সেই এই খকৃসমুহও সেই 
এই রসসমূহ আহরণ করে বলিয়া ভ্রমরের সার্ৃশ্ত লাভ করে ॥১৮আ২ 

এতম্বথেদমভ্যতপণ্স্তস্তাভিতপ্তস্তা যশস্তেজ ইন্ডিয়ং 
বী্যমন্না্যত রমোহজায়ত ॥১৮৭॥৩ 

[ কর্ম্মণি প্রযুক্তাঃ খ5ঃ ] এতম্‌ (উক্তলক্ষণম্‌) খণ্েদ্ম্‌ অভ্যতপন্‌ ( অভি- 
তাপৎং কৃতবত্য ইব ); অভিতপ্তন্ত তন্ত (খণ্েদন্ত, অভিতণ্তাৎ খণ্েদাদিত্যর্থঃ ) 
যশঃ ( কীন্ভি লোকপ্রতিষ্ঠ। ) তেজঃ ( দেহগতা দবীপ্তিঃ ), ইন্জিয়ম্‌ ( ইন্দরিয়সামর্থ্যৎ ) 
বীর্যম্‌ (সামর্থ্যম্‌ ) অন্না্ধৎ (অন্নং চ তৎ আগ্ভং_-ভক্ষণীয়ং চ-_অন্নাগ্ঠৎ ); 
[ এতদ্বাত্মকঃ ] রসঃ অজায়ত € উৎপন্নঃ বভৃব )। 

কর্থে বিনিযুক্ত মন্ত্রমুহ এই খণ্েবকে যেন সর্বতোভাবে উত্তাপিতই 
করিয়াছিল ;'অভিতপ্ত সেই খণ্বে হইতে বশঃ ( কীত্তি), তেজঃ ( শরীরশ্োভা ), 
ইন্জ্রিয়পটুতা, সামর্থ্য এবং ভক্ষণীয় অন্নরূপ রস উৎপন্ন হইয়াছিল ॥ 

শাঙ্কর-ভাষ্যম্‌।-__এতমুগ্বেদম্‌ খগ্বের্ঘবিছিতৎ কর্ম পুঙ্পস্থানীয়মভ্যতপন্‌ 
অভিতাপং কৃতবত্য ইব এতা৷ খচঃ কর্মণি প্রযুক্তাঃ। খগ্ভিছি মন্ত্ৈঃ শঙ্তাগঙ্গ- 
ভাবমুপগতৈঃ ক্রিন্নমাণৎ কর্ম মধুনির্বর্তকৎ রসং ঘুঞ্চতীত্যুপপদ্যতে, পুষ্পাণীব 
ভরমরৈরাচ্ষ্যমাণানি। তদেতদাহ-__তন্ত খগ্বেস্ত অভিতপ্তন্ত; কোহসৌ রসঃ, 
য খঙ্সধৃুকরাভিতাপনিঃস্থত ইতি উচ্যতেযশো বিশ্রুতত্ব, তেজো! দ্বেহছগতা 





* তাৎপর্য্য--এখানে অমৃত" অর্থ_উৎকুষ্ট ফল। তাহাও আবার দুই প্রকারে বুঝা যাইতে 
পারে, এক-__পরম্পরা সম্বন্ধে কর্মাসমূহও মুক্তিবপ অমৃতত্বের সাঁধন হয়। আর কর্ঘা ছার! 
হুর লোহিত বর্ণ টি নিপ্পন্ন হয়, এই জন্য তাহাকেও অমৃত বল। যাইতে পারে। 

৮] 


২৫৮ ছান্দোগ্যোপনিষৎ। 


দীপ্তিঃ, ইন্দরিয়ং লামর্থ্যোপেতৈরিক্্িরৈরবৈকল্যং, বীর্য্যং নামর্ঘ্যৎ বলমিত্যর্থ: | 
অন্নান্ম অন্ন তদাস্তঞ্চ, যেনোপযুজ)মানেন অহন্ছনি দ্রেবানাৎ স্িতিঃ স্াৎ, 
তদন্নাগ্কম্‌; এষ রসোহজায়ত যাগাদিলক্ষণাৎ কর্ম্মণঃ ॥১৮৭॥৩ 

আনন্দগিরিঃ ।--কথৎ পুনর্মন্ত্রাণাৎ ভ্রমরম্থানীয়ানাং পুষ্পস্থানীয়মুগ বেদ বিহিতং 
কর্মাভিতগ্ববতাৎ ফলবত্বমিত্যাশঙ্ক্যাহ__-এতা! খচ ইতি। তাসাং কর্মণি প্রযুক্ত- 
ত্বেপি কিমায়াতৎ তদাহ--খগৃভিরিতি। অভিতপু্ত রি রি সম্বন্ধঃ| 
তৎ প্রশনপুর্ববকং বিশয়তি__কোহসাবিতি ॥১৮৭1৩ 

ভাষ্যানুবাদ ।-_ষজ্ঞাদি কর্মে নিধুক্ত এই খক্সমূহ মেজ) পুষ্পস্থানীয় 
এই খথেদকে অর্থাৎ খণ্থেদবিহিত কর্্টকে যেন অভিতপ্তই করিয়াছিল; কর্ষ্মা্ 
'শন্তরাদি”ভাবাপন্ন খক্-মন্ত্রসমূহ ছার নিষ্পাদ্িত কর্ম যে, ভ্রমরচুষিত পুষ্পরাশির 
তায় মধুসম্পাদক রদ মোচন করে, ইহা সঙ্গতই বটে। তাহাই এই বলিতেছেন 
যে, সেই মন্ত্রময় মধুকরের অভিতাপে নিঃস্ত বলিয়া যাহাকে বল! হইতেছে, 
সেই রসটি কি? এই তাহা কথিত হইতেছে-_যশঃ- লোক-বিশ্রুতত্ব অর্থাৎ 
সর্বত্র প্রসিদ্ধি; তেজঃ__দৈহিক দীপ্তি) ইন্দ্রিয়_ ইন্দ্রিয়সামর্থ্যরহিত না হওয়া, 
বীধ্য__সামর্থ্য অর্থাৎ বল, অন্নান্ঠ অর্থ ভক্ষণীয় অন্ন, অর্থাৎ দ্েবগণ প্রত্যহ 
যাহা উপভোগ করিয়। স্থিতিলাভ করেন, তাহাই অন্নাগ্ভ; যাগার্দিরপ করব 
হইতে উক্ত প্রকার রস উৎপন্ন হইয়াছিল ॥১৮৭॥৩ 


তদ্যক্ষরত্দাদিত্যমভিতোহ্শ্রয়ৎ ; তদ্বা এতদ্‌ যদেতদাদি- 
ত্যস্য রোহিত রূপম্‌ ॥১৮৮॥৪ 
ইতি তৃতীয়াধ্যায়ন্ত প্রথম: থণ্ডঃ ॥১॥ 


তৎ ( যশআদি ) ব্যক্ষরৎ (গলিতম্‌ অভবৎ), [ততশ্চ] আদিত্যম্‌ হের্য্যম্) 
অভিতঃ (পার্থে- পূর্বভাগে ) অশ্রয়ৎ (আশ্রিতবৎ)। আদিত্যস্ত যৎ এতৎ 
(দৃশ্তমানৎ ) রোহিত (লোহিত) রূপৎ (বর্ণ), এতৎ বৈ (এব) তৎ 
(ক্ষরিতঘশআদি ইত্যর্থঃ )॥ 

সেই কর্মোৎপন্ন যশঃ প্রভৃতি ক্ষরিত হইল, তাহার! হৃর্ধ্যের পুর্বভাগ আশ্রয় 
করিল; আদ্িত্যের ষে লোহিত বর্ণ, ইহাই তাহ! ॥ 

শান্কর-ভাব্যম্‌।-_যশ আহ্ননগপর্য্যস্তং তদ্‌ ব্যক্ষরৎ বিশেষেণাক্ষরদগমৎ | গন্ধ 
চ তৎ আদিত্যমভিতঃ পার্বতঃ পুর্বভাগৎ সবিতুরশ্রয়দাশ্রিতবদিত্যর্থঃ ৷ “অমুক্মিন্‌ 
আদিত্যে সঞ্চিতং কর্মফলাখ্যৎ মধু তোক্ষ্যামহে” ইত্যেবং ছি যশআদিলক্ষণফল- 


প্রথমঃ থণ্ডঃ ] তৃতীয়োহধ্যায়ঃ | ২৫৯ 


প্রাপ্তয়ে কর্খাণি ক্রিয়ন্তে মনুষ্যৈঃ__কেদারনিষ্পাদনমিব কর্ষকৈঃ| তৎ প্রত্যক্ষং 
প্রদশ্যতে শ্রদ্ধাহেতোঃ, তথ এতৎ। কিং তং যদেতদাদিত্যস্তোস্ধতো দৃশ্ঠাতে 
রোহিতং রূপম্‌ ॥১৮৮|৪ ূ 
ইতি তৃতীয়াধ্যায়ন্ত প্রথম-খণ্ড-ভাষ্যম্‌॥১ 


আ'নন্দগিরিঃ।-_-তচ্ছন্যার্থমাহ-যশ আদীতি। অথানুষ্ঠিতকর্মজনিতৎ ফলং 
কথমা দিত্যমাশ্রয়তীত্যাশঙ্ক্যাহ__অমুগ্িন্নিতি । দৃষ্টান্তে ভোক্ষ্যামহে ব্রীহাদিজনিতং 
ফলমিত্যভি প্রায়েণ ব্রীহাদি প্রাপ্তযর্থমিতি শেষঃ | কিৎ তৎকর্্মফলৎ যদাদিত্যমাশিত্য 
তিষ্ঠতীত্যাশঙ্ক্যাহ-_-তৎপ্রত্যক্ষমিতি | কর্মফলে প্রত্যক্ষে তৎসাধনে কর্মণি কর্মিণাং 
অন্ধাসিদ্ধার্থমিতি যাঁবৎ। তদদেব ফলং প্রশ্নপূর্ববকৎ বিশদ্য়তি-_কিমিত্যাদিন1॥১৮৮। 


ইতি তৃতীয়াধ্যায়ন্ত প্রথমঃ থণ্ডঃ ॥১ 

তাষ্যান্থবাদ ।-_যশ হইতে অন্ন পর্য্যন্ত সেই রস বিশেষরূপে ক্ষরিত হইয়াছিল, 
অর্থাৎ গমন করিয়াছিল, তাহ! গমন করিয়া 'আদিত্যের পার্্দেশ অর্থাৎ সুর্যের 
পূর্বভাগ আশ্রয় করিয়াছিল। কর্ষকগণ যেরূপ [ফলতোগার্থ ] শস্তক্ষেত্র 
প্রস্তুত করে, তত্র মন্ুষ্যগণও “এই আদ্দিত্যে সঞ্চিত কর্মফলনামক মধূ ভোগ 
করিব”, এইরূপ সঙ্কল্প করিয়! যশঃ প্রভৃতি ফললাভের নিমিত্ত কর্থানুষ্ঠান করিয়া 
থাকে। [লোকের ] শ্রদ্ধা সমুৎপাদনার্থ তাহাই প্রত্যক্ষভাবে প্রদ্বশিত হইতেছে 
_ তাহাই ইহ] অর্থাৎ সেই রসই এই দৃষ্ট হইয়া থাকে; তাহা কি? উদয় 
কালীন আদিত্যের যে, এই লোহিত রূপ দৃষ্ট হইয়া! থাকে, [ইহাই তাহ] 
0১৮৮৪ 

ইতি তৃতীয়াধ্যায়ের প্রথম খণ্ডের ভাষ্যানুবাদ সমাপ্ত ॥১। 


ৃতীয়াধ্ায়ে 
দ্বিতীয়, খণ্ড: 


অথ যেহস্য দক্ষিণ রশ্বয়স্তা এবান্তয দক্ষিণ মধুনাড্যো 
যজৃষ্যেব মধুকুতো যজুর্বেদ এব পুষ্পং তা অমৃতা 
আপঃ ॥১৮৯॥১ 

অথ (প্রকারাস্তরারস্তে ) অন্ত (আদিত্যন্ত ) যে দক্ষিণাঃ [দক্ষিণদিগং 
বন্তিনঃ) রশ্বয়ঃ (কিরণাঃ), তাঃ (তে রশ্ময়ঃ) এব (নিশ্চয়ে ) অন্ত (আদিত্য- 
রূপমধুচক্রন্ত ) দক্ষিণাঃ মধুনাডযই (মধৃবহাঃ নাড্যঃ)) যজুংষি (যজূর্ন্্াঃ ) 
এব মধূরুতঃ ( মধুনিষ্পার্বকাঃ মধূকরস্থানীয়াঃ ), যজুর্কেদ এব পুষ্পং ( মধুপাত্রৎ ), 
তাঃ( কর্মণি অঙ্্ৌ প্রক্গিপ্তা: ) আপ: ( সোমাজ্যাদ্িরূপাঃ ) অমৃতাঃ ( অমুতবৎ 
প্রীতিকরা ইত্যর্থঃ )॥ 

প্রকারান্তরে বলিতেছেন এই আদিত্যের যে, দন্িণদিক্স্থিত রশ্মিসমুহ, 
উহারাই আদিত্যরূপ মধুচক্রের দক্ষিণদিক্বর্তী মধুবহ নাড়ীসমূহ ; যুর্কেদোস্ু 
ন্ত্রমূহই মধৃকরসমূহ ) যজুর্বেদই পুষ্প, এবং যজ্ঞাগ্সিতে প্রন্গিপ্ত সেই সোমাদি 
রসসমুছই অমৃতম্বরূপ ॥ 

শান্কর-ভাষ্যম্‌।--অথ যেহস্ত দক্ষিণা রশ্ময় ইত্যাদি সমানম্। যজ্ৎয্যেব 
মধূরৃতো যুর্বে্ঘবিহিতে কর্ণি প্রযুক্তানি, পূর্ব মধুরুত ইব। যজুর্কে- 
বিছিতং কর্ম পুঙ্পস্থানীয়ং পুষ্পমিত্যুচ্যতে । তা এব সোমাছ্া অমৃতা আগঃ॥ 
১৮৭৯ ॥১ 


আনন্দগিরিঃ |--মধ্বস্তরং দর্শয়তি--অথেতি । বক্তব্যবিশেষং কথয়তি-_ 
যজৃধীতি। কথং তেষাং মধুকৃত্বং, তদাহ-_ পূর্বববদিতি। খঙ্মনত্াণামূগ্বেদবিহিতে 
কর্ম ্রযুক্তানাৎ যথা পুর্ব মধৃকরত্বমুক্তং, তা :যজুষামগীত্যর্থ; | যভুর্ব্বেদ বিহিতে 
কর্মমণি পুষ্পদৃষ্টিমাচ্টে__বজুর্বেদেতি। তা অমৃতা! আপ ইত্যন্ত পুর্বববদ্‌ ব্যাখ্যান- 
মিত্যাহ-_তা। এবেতি ॥১৮৯॥১ 

ভাষ্মান্ুবাদ।-_“অথ যে অন্ত” ইত্যাদির অর্থ পূর্বের অন্থরূপ। যজুং- 
সমূহই অর্থাৎ যভূর্কেদোক্ত বর্ণে প্রযুক্ত যজুঃসকল, মধুকরসমূহ। মধূকৃতঃ” 
অর্থ পুর্ববৎ_-মধুকরের সদৃশ। যজুর্কেদবিহিত কর্মই পুঙ্গস্থানীয়, এইজন্ত 
পুদ্প বলিয়। কথিত হইতেছে । আর সেই সোমার্দি রই অমৃতম্বর্ূপ ॥১৮৯|১ 


দ্বিতীয়ঃ খও্ডঃ ] তৃতীয়োহধ্যায়ঃ ২৬১ 


তানি বা এতানি যজ ৃম্বেতং যনুর্বেরবদমভ্যতপণ্স্তম্তাভি- 
তণ্তগ্ত যশস্তেজ ইন্জরিয়ং বীরধ্যমন্নাদ্ণ রসোইজায়ত ॥১৯০।২ 
তথ্যক্ষরতদীদিত্যমভিতৌহশ্রয়ৎ) তদ্া এতদ্‌ যদেতদাদি- 
ত্যস্ত শুর রূপমূ ॥১৯১।৩ 
ইতি তৃতীয়াধ্যায়স্ত দবিতীয়ঃ খ্ডঃ ॥২। 

তানি বৈ (প্রসিদ্ধানি) এতানি যজংষি (যজুরমন্্াঃ) এতৎ (গ্রাগুজং 
পুষ্স্থানীয়ং) যভুর্কে্ম্‌ অভ্যতপন্; অভিতশগ্ুস্ত তন্ত (অভিতপ্তাৎ তম্মাৎ 
যহূর্কেদবিহিতাৎ কর্ণ ইত্য্ঃ) যশঃ, তেজঃ, ইন্দরিয়ং, বীর্ষ্যম, অন্াগ্ঘম 
[ এতানি কৃতব্যাখ্যানানি ], [ এতদাত্বকঃ ] রসঃ অজায়ত ( উৎপন্নোইভূৎ )। 
তৎ (ষশঃপ্রভৃতি ) ব্যক্ষরৎ, [ততশ্চ] তৎ আদিত্যম অভিতঃ (আদ্িত্যন্ত 
পাশ্বম্‌) অশ্রয়ৎ | আদিত্যন্ত যৎ এতৎ শুক্লুং রূপং, এতৎ বৈ (এব) তং 
( বশঃগ্রভৃতি )। 

প্রসিদ্ধ সেই এই যজুঃসমূহ (মন্ত্রমূহ ) যজুর্কেদকে সর্বতোভাবে অভিতপ্ত 
করিয়াছিলেন; অভিতপ্ত সেই হজুর্ধেদ হইতে যশঃ, তেজ, ইন্দ্রিয়, বী্ধ্য ও 
অন্নাগ্রূপ রস উৎপন্ন হইয়াছিল। তাহা! আবার ক্ষরিত হইয়াছিল; তাহা 
আদিত্যের পার্্বভাগ আশ্রয় করিয়াছিল, আদিত্যের এই যে, গুরুর দৃষ্ট হয়, 
তাহাই সেই ষশঃগ্রভৃতি রস ॥ 

শাঙ্কর-ভাষ্যম্‌।-_তানি বা এতাঁনি যজুৎঘ্যেতং যভুর্কেদমভ্যতণন্ ইত্যেবমাদি 
সর্ব সমানম্। মধু এতদাদিত্যন্ত দৃশ্ততে শুরুৎ রূপম ॥১৯০।১৯১।২--৩ 

ইতি তৃতীয়াধ্যায়স্ত দ্বিতীয়-খণ্ড-ভাষ্ম্‌॥২। 


আনন্দগিরিঃ।-_বভুষামাদিত্যসনবদ্ধি মধু প্রত্যক্ষ দর্শয়তি_এতরদিতি 
॥১৯০।১৯১|২---৩ 


ইতি তৃতীয়াধ্যায়ন্ত দ্বিতীয়; খণ্ডঃ ॥২। 
ভাষ্যান্থবাদ।-_“তানি বৈ এতানি ধজুংযি” ইত্যাদি সমস্তই পূর্ব শ্রুতির 
অনুরূপ। এই আদিত্যের যে শুরুরপ দুষ্ট হয়, তাহাই মধু 1১৯০।১৯১]২--৩ 
ইতি তৃতীয়াধ্যায়ের দ্বিতীয় থণ্ডের ভাঘ্যানুবাদ সমাপ্ত ।২। 


তৃতীয়াধ্যায়ে 
তৃতীয়; খণ্ডঃ। 

অথ যেহন্ত প্রত্যঞ্চে রশ্য়স্তা এবান্ত প্রতীচ্যে। মধুনাড্য» 
মামান্যেব মধুকৃতঃ সামবেদ এব পুষ্প ত। অমৃতা আপঃ 
॥১৯২॥১ | 

অথ ( প্রকারান্তরকথনে ) অন্ত ( আদ্িত্যন্ত ) যে প্রত্যঞ্চ: ( পশ্চিমভাগস্থাঃ) 
র্য়ঃ, তাঃ (তে রশ্মক্ঃ) এব অন্ত ( আদিত্য-মধুনঃ) প্রতীচ্যঃ (পশ্চিম 
ভাগস্থাঃ ) মধুনাড্যঃ (মধৃবহাঃ নাডাঃ), সামানি (সামোক্তাঃ মন্ত্াঃ) এব 
মধুক্কতঃ ( মধৃকরাঃ ), সামবেদঃ (সামবেদোক্তানি কর্মাণি) এব পুষ্পং ( পুষ্পবৎ 
মধবাধারঃ ), তাঃ ( সোমাজ্যাদ্বিরূপাঃ ) আপঃ ( ্বলানি ) এব অমৃতাঃ ( অমৃতবৎ 
প্রিয়া: )॥ 

এই আদিত্যের পশ্চিমদিগর্ভী যে সমস্ত রশ্মি, তৎসমস্তই ইহার পশ্সিমদিগৃর্তী 


মধুবহা নাড়ীসমূছ; লাম-সন্ত্রমূহই মধুকর, সামবেদই পুষ্প এবং যজ্ঞিয় জলই 
অমুতন্বরূপ ॥১৯২।১ 


তানি বা এতানি সামান্যেত্সামবেদমভ্যতপণুস্ত- 
স্তাভিতপ্তস্ত যশস্তেজ ইন্দ্রিয়ং বীর্ধ্যমন্্াগ্ভাথ রসোহ- 
জীয়ত ॥১৯৩॥২ 
তদ্যক্ষরতদাদিত্যমভিতোহএ্রয়ৎ, তদ। এতদ্যদেতদাদিত্যস্ত 
কৃত রূপম্‌ ॥১৯৪।৩ 
ইতি তৃতীয়াধ্যায়ে তৃতীয়ঃ খণ্ডঃ ॥৩ 
তানি বৈ এতানি সামানি এতং সামবেদম্‌ অভ্যতপন্; অভিতপ্তন্ত তন্ত 
(আদিত্যন্ত ) যশঃ, তেজঃ, ইন্জ্রিয়ং, বীর্ধ্যৎ, অন্নাগ্াৎ ( এতবাত্মকঃ ) রসঃ অজায়ত। 
[ ব্যাখ্য। তু পূর্ববৎ]। তং (ষশঃপ্রতৃতি ) ব্যক্ষরৎ [ক্ষরিত্বা চ] আদিত্যম্‌ 
অভিতঃ ( আদিত্যন্ত পার্বম্‌) অশ্রু; আদিত্যন্ত যং এতৎ কৃষ্ণং রূপং, তৎ বৈ 
এতৎ ( বশঃ প্রভৃতি )। [ অন্তৎ সমানম্‌ ]॥ 
সেই এই সামোক্তমন্ত্রমূহ সামবেদকে অভিতগ্ত করিলেন; অভিতপ্ত সেই 


তৃতীয়ঃ খণ্ড ] তৃতীয়োহধ্যায়ঃ। ২৬৩ 


লামবেদ হইতে বশ, তেজঃ, ইন্দরিয়-সামর্থা, বীর্ধ্য ও অ্লা্ঘরূপ রল উৎপন্ন হইল। 
সেই এই যশঃগ্রভৃতি রস বিশেষরূপে ক্ষরিত হইল, ক্ষরিত হইয়া আদিত্যের পাশ্ব 
ভাগ আশ্রয় করিল? আদ্দিত্যের ষে এই কৃষ্ণ রূপ দৃষ্ট হইতেছে, তাহাই এই যশঃ 
প্রভৃতি রস ॥ 
শাঙ্কর-ভাষ্যম্‌।-_অথ যেহন্ত প্রত্যঞ্চে। রশ্ময় ইত্যাদি সমানম্। তথা সায়াং 
মধূ, এতদাদিত্যন্ত কৃষ্ণ রূপম্‌ ॥১৯২--১৯৪॥১__-৩ 
ইতি তৃতীয়াধ্যায়ন্ত তৃতীয়-খণ্ড-ভাষ্যম ৩ 


আনন্দগিরিঃ|__তৃতীয়ৎ মধূ কথয়তি__-অথেতি। খাচাং যজুষাৎ চ মধু যথা 
কথিতং, তথেতি যাবৎ । ততম্ত শাস্ত্প্রত্যক্ষত্বং দর্শয়তি-__-এতদ্বিতি 1১৯২-১৯৪॥১-_৩ 


ইতি তৃতীয়াধ্যায়স্ত তৃতীয়ঃ খণ্ডঃ॥৩ 
ভাষ্যানববাদ।--"অথ যে অন্ত প্রত্যঞ্চঃ* ইত্যাদির অর্থ পূর্বের সমান । পূর্বের 
্তায় এই যে আদিত্যের কষ্ণরূপ, ইহাই সামসমূহের মধু ॥১৯২-_১৯৪॥১--৩ 
ইতি তৃতীয়াধ্যায়ের তৃতীয় খণ্ডের ভাম্যানুবাদ সমাপ্ত ৩ 


তৃতীয়াধ্যায়ে 
চতুর্থ; খণ্ড । 
অথ যেহস্তোদথেগ রশ্াযস্তা এবাস্তোদীচ্যো মধু 


নাঁড্যোহথর্ববাঙ্গিরর এব মধুকৃত ইতিহাপপুরাণং পুষ্প তা 


অমৃতা আপঃ ॥১৯৫॥১ ৰ 

অথ অন্ত ( আদিত্যন্ত ) যে উদঞ্চঃ ( উত্তরদিগ বর্তিনঃ ) রশম্ঃ, তা এব অন্ত 
€আদ্দিত্যন্ত ) উদীচ্যঃ ( উত্তরভাগন্থাঃ) মধৃনাড্যঃ ;) অথর্বাঙ্গিরসঃ ( অথর্বণা 
অঙ্গিরস চ মুনিন! দৃষঠা মন্ত্রাঃ ) এব মধুকৃতঃ (মধুকরাঃ), ইতিহাস-পুরাণং (ইতিহামঃ 
চ পুরাণং চ আশ্বমেধীযে কাণ্ডে বজ্ঞাঙগত্বেন প্রসিদ্ধ) পুষ্পং, তাঃ আপঃ অমৃতাঃ। 
অন্তৎ পূর্বানুরূপম্‌ ॥ 

আদিত্যের উত্তরভাগস্থ যে রশ্িসমূহ, সে সমুদয়ই ইহার উত্তরদিগ্বস্তী মধুবহা 
নাড়ীসমূহ; অথর্ব ও অঙগির! খাধিদৃষ্ট- মন্ত্রমূহই মধুকর, ইতিহাস ও পুরাণই 
ইহার পুষ্প, এবং সেই যজ্জিয় সোমাদিরসই অমৃত্স্বরূপ ॥ 

শানহ্কর-ভাষ্যম্‌।-__অথ যেহস্ত উদ্ধেন রশ্ময় ইযা্দি সমানম্‌। অথর্বাঙ্গিরসঃ__ 
অরর্বরণ। অঙ্গিরস! চ দৃ্। মন্ত্রা অথর্ববাঙ্গিরসঃ, কর্মণি প্রুক্তা মধুকতঃ। ইতিহাস- 
পুবাণৎ পুষ্পম্। তয়োশ্চেতিহাস-পুবাণয়োরশ্বমেধে পারিপ্রবান্ রাতিষু কর্াঙ্গত্বেন 
বিনিয়োগঃ সিদ্ধ; ॥১৯৫|১ 


আনন্দগিরিঃ।__চতুর্থৎ মধু নিদর্শরতি--অথেতি | কিং তৎ কর্ম, ইত্যাশঙ্ক্যাহ 
-_ইত্তিহাসেতি। তদ্ধি অথর্বণানামাঙ্গিরসানাং চ প্রসিদ্ধং ব্রাহ্মণৎ, তদবিছিতৎ কর্ম 
পুষ্পং পুষ্গস্থ।নীয়মিত্যর্থঃ | দা গ্রসিদ্ধয়োরিতিহাসপুরাণয়োরুপাদানং, তদপি ন 
দুষণমিত্যাহ--তয়োশ্চেতি। অশ্বমেধকর্মণি জামিতাপরিহারার্থৎ পারিপ্রবো 
নানাবিধোপাখ্যানসমুদায়ঃ__যন্ত্র তৎ পারিপ্রবমাচক্ষীতেতি বিধিবশাৎ প্রযুজ্যতে, 
তান্থ্‌ রাত্রিষু তন্তৈব কর্ম্ণণোহঙ্গত্বেন মন্ুর্বৈবস্থতো রাজেত্যেবংপ্রকারয়োবিতিহাস- 
পুরাণয়োধিনিয়োগন্ত পূর্বতন্ত্রে পারিপ্লবার্থাধিকরণেনৈব সিদ্ধতা তৎসন্বন্ধি' কর্ম 
পুষ্পমিত্যর্থঃ। অন্তাপি মধুনঃ শাস্প্রত্যক্ষতামাহ__মধ্বেতদ্দিতি ॥১৯৫|১ 


ভাষ্যানুবাদ।_-অথ যে অন্ত উদঞ্চঃ বশর: ইত্যাদির অর্থ 
পূর্বের হ্যায়। অধর্বাঙ্গিরর অর্থ_অথর্ব| ও অঙ্গিরা নামক খষি- 
কর্তৃক দৃট মন্তরমূহ; কর্থে বিনিযুক্ত অথর্ধাঙ্গিরসমূহই মধুকর) ইতিহাঁল 


চতুর্থঃ খণ্ডঃ ] তৃতীয়োহধ্যায়ঃ | ২৬৫ 


ও পুরাণই পু্পন্বরূপ ; অশ্বমেধযক্ঞে (১) পারিপ্লবাসংজ্ঞক রাত্রিতে সেই ইতিহাস 
ও পুরাণের বিনিয়োগ প্রসিদ্ধ আছে ॥১৯৫॥১ 
তে বা এতেহথর্ববাঙ্গিরর এতদিতিহাসপুরাণমভ্যতপণৃত্তস্তা- 
ভিতগুস্ত যশস্তেজ ইন্দ্রিয়ং বীর্্যমন্নাগ্যং রসোইজায়ত ॥১৯৬|২ 
তথ্যক্ষরতদাদিত্যমভিতোহশ্রয়ৎ, তদ্বা এতদ্যদেতদাদিত্যস্ত 


পরং কষ রূপম্‌ ॥১৯৭॥৩ 
ইতি তৃতীয়াধ্যায়স্ত চতুর্থ: খণ্ডঃ 08 
তে এতে বৈ অধর্ধাঙ্গিরসঃ এতৎ ইতিহাস-পুরাণম্‌, অভ্যতপন্‌; অভিতপ্তন্ত 
তন্ত (অথর্বাঙ্গিরদঃ ) যশঃ, তেজঃ, ইন্দ্রিয় বীর্যম্‌, অন্নান্তং_রসঃ অজায়ত। 
তৎ (যশঃ প্রভৃতি ) ব্যক্ষরৎ। [ ততুশ্চ] আদ্িত্যম অভিতঃ অশ্রয়ৎ; এতৎ বৈ 
তৎ_-যৎ আদিত্যস্ত পরং €( অতিশয়েন ) কৃষ্ণ রূপম্‌ ॥ 
সেই এই অৎর্বাঙ্গিরস মন্ত্রসমূহ এই ইতিহাস ও পুরাণরূপ [ পুষ্পকে ] অভিতপ্ত 
করিয়াছিলেন; অভিতপ্ত সেই ইতিহাস ও পুরাণ হইতে যশঃ, তেজঃ, ইন্দ্রিয়, 
বীর্ধ্য ও অন্নাগ্রূপ রস উৎপন্ন হইল; তাহাও আবার বিশেষরূপে ক্ষরিত হুইল, 
[ ক্ষরিত হইয়! ] আদিত্যের পার্শ্বদেশ আশ্রয় করিল; আদ্িত্যের যে এই গাঢ় 
কুষ্ণ বর্ণ, ইহাই সেই [গলিত রস ]॥ 
শাঙ্কর-ভাষ্যম্‌।_ মধু এতদাদিত্যস্ত পরং কৃষ্ণৎ রূপম্‌ অতিশয়েন কৃষ্ণ” 
মিত্যর্থ: ॥১৯৬-_-১৯৭॥২-_-৩ 
ইতি তৃতীয়াধ্যায়ন্ত চতুর্থ-খণ্-ভাষ্যম্‌ ৪ 
আনন্দগিরিঃ।--১৯৬--১৯৭॥২--৩ 
ইতি তৃতীয়াধ্যায়ন্ত চতুর্থঃ থণ্ডঃ ॥৪| 
ভাষ্যান্থবাদ্ঘ ।__এই আদিত্যের যে পরম কৃষ্টরূপ অর্থাৎ অতিশয় কৃষ্ণ বর্ণ, 
তাহাই মধুস্বরূপ ॥১৯৬__-১৯৭২-_-৩ 
ইতি তৃতীয়াধ্যায়ের চতুর্থ খণ্ডের ভাষ্যান্নুবাদ সমাপ্ত ॥8॥ 


(১) তাৎপর্যা__অশ্বমৈধনামক যজ্ঞটি বহুদিন-সাধ্য ; ষজ্ঞকর্ত! চুপ করিয়! বসিয়! থাকিলে 
পাছে তাহার আলম্ত উপস্থিত হয়, এই ভয়ে শ্রুতি নিজেই রাত্রিতে ইতিহান ও পুরাণ শ্রবণের 
বিধান করিয়াছেন। বিবিধ উপাধ্যানাদি-সমষ্টিকে 'পরিপ্রব কহে; যে সমস্ত রাত্রিতে তাহার 
শ্রবণবিধি আছে, সেই রাত্রিগুলিকে 'পারিপ্নবা' রাত্রি বলে । বিশেষ বিবরণ টাকাতে ভরষ্টব্য। 


তৃতীয়াধ্যায়ে 
পঞ্চম: খণ্ডঃ। 


অথ যেহস্তোর্ধী রশ্বয়স্তা এবাস্যোধ্ধী মধুনাড্যে। গুহা 

এবাদেশ! মধুকুতো ব্রন্ৈব পুষ্প তা অম্থতা আপঃ ॥১৯৮।১ 

অথ, অন্ত যে উদ্ধাঃ ( উদ্ধদেশস্থাঃ ) রায়ঃ, তাঃ এব অন্ত উর্ধাঃ মধুমাডাঃ 
গুহাঃ (গোপনীয়াঃ ) আদেশাঃ ( উপদেশাঃ ) এব মধুকৃতঃ ; ব্রহ্ম এব পুশ, তাঃ 
আপঃ অমৃতাঃ; [ ব্যাথ্য তু পূর্ববৎ ]॥ 

এই আদিত্যের যে উর্ধদ্েশস্থিত রশ্মিসমূহ, সে সমুদ্রয়ই ইহার উপর 
ভাগস্থ মধুনাড়ীসমূহ ; রহস্যময় উপদ্বেশসমুহই মধৃকর, ব্রহ্মাই পুষ্প; এবং সেই 
জলসমূছই অমৃতন্বরূপ | 

শাঙ্কর-ভাষ্যম।-_অথ যেহন্টোর্ধী ইত্যাদি পুর্ববৎ। গুহা! গোপ্যা রহস্তা 
এবাদেশ! লোকদ্বারীয়াদি বিধয়ঃ, উপাসনানি চ কর্মাঙ্গবিষয়াণি মধুকৃতঃ ; ব্রদ্মৈব 
শব্খাধিকারাৎ প্রণবাখ্যৎ পুষ্পম্‌। সমানমন্তৎ ॥১৯৮১ 


আনন্দগিরিঃ।__পঞ্চমৎ মধু দর্শরতি_অথেতি। লোকদ্বারীয়াদিবিধয়ঃ__ 
লোকদ্বারমপাবুণু পশ্ঠেম ত্বা! বয়মিত্যাদয়ঃ। ব্রন্মশব্বার্থমাহ-__-শবাধিকারাদ্বিতি। 
খগাদিশব্ানাৎ প্রকৃতত্বাদ্িত্যর্থঃ ॥১৯৮।১ 


ভাষ্যান্ুবাদ ।-_"অথ যে অন্ত” ইত্যাদির অর্থ পূর্ববৎ। গুহা অর্থ-_গোপনীয় 
_-রহন্তময় আদেশসমূহই অর্থ।ৎ ( লোকদারম্‌ আপাবৃণু ইত্যাদি) লোকদ্বারীয় 
বিধিসমূহ এবং ক্াঙ্গ বিষয়ক উপাঁপনাসমুদয়ই মধুকর ; শব প্রসঙ্গে পঠিত বলিয়া 
এখানে ব্রহ্ম অর্থ_প্রণব; েই প্রণবই পুপ্পস্থানীয়। অপর সমন্ত পূর্বের 
সমান ॥১৯৮॥১ 
তে বা এতে গুহা আদেশ! এতদ্ত্রক্মাভ্যতপণুস্তম্তাভি- 
তণ্তস্য যশ ইন্ড্রিয়ং বীর্য্যমন্নাদ্যত রসোহজায়ত ॥১৯৯॥২ 
তদ্যক্ষরতদাদিত্যমভিতোহশ্রয়ৎ। তদ্বা এতদ্‌ যদেতদাদি- 
ত্যস্ত মধ্যে ক্ষোভত ইব ॥২০০।৩ | 


তে এতে বৈ গুহাঃ আদেশাঃ এতৎ ব্রহ্ম (প্রণবং ) অভ্যতপন্; অভিতগস্ত 
তন্ ( প্রণবন্ত ) বশঃ, তেজঃ) ইন্দ্রিয়, বীর্ধ্যাং, অন্নান্তং_রসঃ অজায়ত । তৎ 


পঞ্চম: খওঃ - তৃতীয়োহধ্যায়ঃ। ২৬৭ 


ব্যক্ষরৎ, [ ততশ্চ ] আর্দিত্যম্‌ অভিতঃ অশ্রয়ৎ। আদিত্যন্ত মধ্যে যৎ এতৎ 
ক্ষোভতে ( স্পন্দতে ) ইব (বস্তৃতস্ত নৈব ক্ষোভতে ), এতৎ (ক্ষোভণং) বৈ তৎ 
( যশঃপ্রভৃতি )॥ 

সেই এই গুহা আদেশসমুহই এই প্রণবাখ্য ব্রন্ষকে অভিতপ্ড করিয়াছিলেন; 
অভিতপ্ত সেই প্রণবের যশঃ, তেজঃ, ইন্দ্রিয়, বীর্য ও অন্নাগ্রূপ রস উৎপন্ন 
হইল। তাহা! আবার ক্ষরিত হইল, [ক্ষরিত হইয়া] আদিত্যের পার্খদেশ 
আশ্রয় করিল; আদিত্যের মধ্যে এই যে চাঞ্চল্যভাবের মত প্রতীতি হইতেছে, 
ইহাই সেই রস॥ 

শাহ্কর-ভাষ্যম্‌।-__মধ্বেতদাদিত্যন্ত মধ্যে ক্ষোতত ইব সমাহিতদৃষ্টেদৃশ্ঠিতে 
সঞ্চলতীব ॥১৯৯-_২০০1]২--৩ 


আনন্দগিরিঃ।__ অস্তাপি মধুনঃ শান্ত্রবশাৎ প্রত্যক্ষতামাহ__মধ্বেতদ্িতি। 
সমাহিতদৃষ্টেঃ শান্ত্রার্থে সমাহিতচিত্তস্তেত্যর্থঃ ॥১৯৯-_২০০1২--৩ 


ভাষ্যান্ুবাদ ।__এই আদিত্যের মধ্যে যেন কিছু ক্ষুনই হইতেছে, অর্থাৎ 
যেন পরিস্পন্দমমানই হইতেছে ; ইহাই মধু ॥১৯৯-__-২০০|২--৩ 


তে বা এতে রসানাশ রসা বেদা হি রসাস্তেষামেতে 
রসাঃ, তানি বা এতান্থন্ুতানাময্ৃতানি, বেদা হাযৃতাস্তেষামেতা- 
ম্যস্ুতানি ॥২০১।৪ 
ইতি তৃতীয়াধ্যায়ন্ত পঞ্চম: খণ্ড; ॥৫॥ 


তে এতে (রোহিতার্দিবপবিশেষাঃ ) বৈ ( এব ) রসানাৎ রসাঃ (সারভাগাঃ ) 
[ কেষাম্‌ রসানাম্‌? ইত্যাহ-_] বেদাঃ (খগাদয়ঃ) হি (নিশ্য়ে) রসাঃ, 
তেষাং এতে ( রোহিতাঁদিভাবাঃ ) রসাঃ € সারভূতাঃ ), তানি এতানি (রোহিতা- 
দ্বীনি) বৈ (এব) অমৃতানাৎ ( নিত্যস্বূপবেদানাৎ ) অধৃতাঁনি ; হি (যন্মাৎ ) 
বেদাঃ অমৃতাঃ (নিত্যরূপাঃ), এতানি (লোহিতার্দীনি ) তেষাং (বেদানাং) 
অমৃতানি ॥ 

সেই এই লোহিতার্দি রূপই লমন্ত রসের রস অর্থাৎ সারভূত) খাক্‌ প্রভৃতি 
বেদসমূহই রদ, এই লোহিতাদ্দি রূপসমূহই আবার তাহারও রসম্বরূপ; সেই এই 
লোছিতাদি বূপসমুহ অমুতেরও অমৃতন্বরূপ; কেননা, বেদসমূহই অমৃত ( নিত্য ), 
এই লোছিতাদ্ধি রূপসমূহ আবার তাহার্দেরও অমৃতত্বরূপ ॥ 


২৬৮ ছান্দোগ্যোপনিষৎ। 


শান্কর-ভাষ্যম।_ তে বা এতে যথোক্তা রোছিতাদিরূপবিশেষ! রসানাং রসাঃ | 
কেধাং রসানাম্‌? ইত্যাহ-_বেদ] হি যম্মাল্লো কনিঘ্ন্মত্বাৎ সারা ইতি রসাঃ, তেষাং 
রসানাৎ কর্থগাবাপন্নানামপি এতে রোহিতাদিবিশেষা রসাঃ-_অত্যন্তসারভূতা] 
ইত্যর্থঃ | তথ! অমৃতানামমৃতানি ; বেদ হি অমৃতাঃ, নিত্যত্বাৎ; তেষাঁম্‌ এতানি 
রোহিতার্দীনি রূপাণ্যমৃতানি রসানাৎ রস! ইত্যাদি কর্মস্ততিরেষা_যণ্তৈবং 
বিশিষ্টানি অমৃতানি ফলমিতি ॥২০১]৪ 
ইতি তৃতীয়াধ্যায়স্ত পঞ্চম-খও্-ভাষ্ম্‌ ॥৫। 


আনন্দগিরিঃ।-_পঞ্চ মধূনি ব্যাখ্যায় তেষাঁং সর্কেষাৎ ধ্যেয়ত্বসিদ্ধযর্থৎ স্তরতিং 
প্রকুরুতে__তে বা এত ইতি। তম্মাৎ তেষামিতি সম্বন্ধ, কর্ম্মণি বিনিযুক্তত্বেন 
তদঙ্গত্বাৎ তন্ভাবাপত্তিঃ। বেদানাৎ কার্য্যত্বেশপি প্রযত্বপূর্র্বকত্বাভাবান্নিত্যত্বম ৷ য৷ 
মধুনি স্ততিঃ, সা কর্মস্ততিরিত্যাহ__রসানাদিতি | কর্মস্তরতিমভিনয়তি-_যস্তৈব- 
মিতি। রসানাং রস। অমৃতানামমৃতানীত্যেবংবিশিষ্টান্তমুতানি যস্ত ফলং কর্্মণঃ, 
তন্ত মহাভাগ্যং কিং বক্তব্যমিতি স্ত,য়তে কর্মেত্যর্থঃ ॥২০১1৪ 


ইতি তৃতীয়াধ্যায়স্ত পঞ্চমঃ খণ্ড ৫। 

ভাষ্যানবাদ।-_সেই এই লোহিতাি বিশেষ বিশেষ রূপসমুহই রদসমূছেরও 
রসম্বূপ; কোন্‌ রসসমুহের? এই আকাঙ্ষায় বলিতেছেন_-যেহেতু লোক- 
নিষ্যন্দ বলিয়া বেদসমূহই সারভূত, অতএব (বেদসমুহই ) রসম্বরূপ। কর্ম, 
ভাবাপন্ন [অর্থাৎ কর্মে বিনিযুক্ত] দেই বেদম রসসমুছেরও আবার এই লোহিতাদি 
রূপবিশেষই রস অর্থাৎ অত্যন্ত সারভূত। সেইরূপ, [ উক্ত রূপসমূহই ] অমৃতেরও 
অমৃতন্বর্ূপ; কারণ, নিত্যত! নিবন্ধন বেদসমূহই অমৃত, এই লোহিতাঁদ্রি রূপ- 
সমূহ আবার তাহার্দেরও (২) অমৃতম্ব্ূপ। “রসেরও রস" ইত্যা্ি কথা কেবল 
কর্মের স্তৃতি প্রকাশক মাত্র, অর্থাৎ এরূপ বিশেষ অমৃতত্ব লাভ যে কর্মের ফল। 
[ সেই কর্ম অবগ্ঠই অনুষ্টের ] ॥২০১1৪ 

ইতি তৃতীয়াধ্যায়ের পঞ্চম খণ্ডের ভাষ্যানুবাদ সমাণ্ড ॥৫॥ 


(২) তাৎপর্যা-_বেদের নিত্যত্ব অবিসংবাদিত ; কিন্ত এখানে 'বেদ, শব্দে বেদোক্ত কর্ম গ্রহণ 
করা হইপলাছে। কর্ম অনিত্য-দীর্ঘকালস্থায়ী না৷ হইলেও তাহার ফল দীর্ঘকালম্থায়ী হইয়া থাকে, 
এই জন্যই কর্দু্জস্য লোহিতাদি রূপকে কর্দাপেক্ষাও “অমৃত” বলা হইয়াছে। 


ও 


তৃতীয়াধ্যায়ে 
ষষ্ট; খণ্ডঃ। 
তদযৎপ্রথমমম্থতং তদ্বলব উপজীবন্ত্যগ্সিনা মুখেন, ন বৈ 


দেবা অশ্নন্তি ন পিবন্ত্যেতদেবাম্ৃতং দৃষ্ট তৃপ্যন্তি ॥২০২॥১ 

তৎ ( তত্র) যত প্রথমম্‌ ( লোহিতরূপম্‌) অমৃতং, বসব: ( তত্বাখ্যাঃ দ্বেবাঃ) 
অগ্রিনা মুখেন ( অগ্িন্ধপমুখেনেত্যর্ঘঃ) উপজীবস্তি ( উপভুঞ্জতে ); [বস্ততন্ত 
দেবাঃ (বশ্বাগ্ঠাঃ) ন বৈ € নৈব) অশ্রস্তি, ন চ পিবস্তি, [কিস্ত) এতং (লোহিত- 
রূপম) অমৃতং দৃষ্ব! (ধিলোক্য ) তৃপ্যন্তি (তৃপ্ত ভবস্তি )॥ 

সেই যে প্রথম অমৃত ( লোছিতরূপ ), বন্থগণ অগ্রিবপ মুখদ্বারা তাহা উপ- 
ভোগ করেন; [প্রকৃত পক্ষে কিন্তু ] দেবতাগণ ভোঞ্জনও করেন না, এবং পানও 
করেন না) কেবল এই অমুত দর্শন করিয়াই তৃপ্তি লাভ করেন | 

শাঙ্কর-ভাষ্যম।_তৎ তত্র যং প্রথমমমূতৎ রোছিতরূপলক্ষণৎ, তৎ বসব: 
প্রাতঃসবনেশান! উপজীবন্তি অগ্নিনা মুখেন অগ্নিনা প্রধানভূতেনাগ্রিপ্রধানাঃ সন্ত 
উপ্শীবন্তীত্যর্থঃ । 'অন্ন।গ্কং রসোইজায়ত' ইতি বচনাৎ কবলগ্রাহমশ্বস্তীতি প্রাপ্তম্‌, 
তৎ প্রতিযিধ্যতে--ন বৈ দেবা অশ্নস্তি ন পিবস্তীতি। কথ তছি উপজীবন্তীতি? 
উচ্তে_এতদ্বেব হি যথোক্তমমৃতং রোহিতরূপৎ দৃষ্টঠ উপলভ্য সর্ববকরণৈরনুভূয় 
ভুপান্তি দৃশেঃ সর্ব্করণত্বারোপলব্ধয্থত্বাৎ। নন্থু রোছিতং বূপং দৃষ্টেত্যুক্তম্‌) 
কথমন্টেন্ত্রয়বিষদ্ত্বং রূপস্ত ?-_ইতি ; ন, যশ আর্দীনাং শ্রোত্রাদ্বিগম্যত্বাং। শ্রোত্র- 
গ্রান্থং যশঃ | তেঞ্জো রূপং চাক্ষুষমূ। ইীন্্রিয় বিষরগ্রহণ-কার্য্যান্থুমেয়ং করণসামর্থ্যম্‌। 
বীর্য, বলং দেহগত উংসাহঃ প্রাণবন্ত । অন্না্যৎ প্রত্যহ্মুপজীব্যমানং 
শরীরস্থিতিকরৎ যন্তবতি। রসে! হোবমাত্মকঃ সর্ব) যং দৃষ্বা তৃপ্যন্তি সর্ধে। 
দেবা দৃষট1 তৃগ্যন্তীতি এত সর্ব স্বকরণৈরনুয় তৃপাস্তীত্যর্থঃ। আদিত্যসংশয়াঃ 
সন্তে। বৈগন্ধ্যাদিদেহকরণঘোষরহিতাশ্চ ॥২০২|১ 


আনন্দগিরিঃ।-_অমৃতানি ধ্যেয়ান্যক্ত | তছ্পজী বিনে দেবতাগণানমুচিন্তনীয়া- 
সুপদ্দিশতি-_তত্তত্রেতি | কবলগ্রাহৎ কবলৎ গৃহীত্ব। যথ! লোকোহশ্লাতি তথ্বদিত্যে- 
তং1 - নন্বশনপানাভাবে ন যুক্তমুপজীবন-বচনমিত্যাশক্ক্য পরিহরতি-- 
কথমিত্যাদিনা। চক্ষুষেতি বক্তব্যে কথং সর্বকরণৈরিত্যধিকমুচ্যতে ? তত্রা-_ 


২৭০ ছান্দোগ্যোপনিষৎ 


দূশেরিতি। চক্ষুষৈব রূপগ্রহণমিতি নিয়মমাশ্রিত্য শঙ্কতে_নম্বিতি। কর্ম্ফল- 
ভূতন্ত রসম্ত লোহিতামৃতা তমকন্ত নান্তি চক্ুর্মা ্গ্রাহ্ত্বমিতি পরিহরতি__নেত্যাদিনা। 
কিমেতাবতা রসম্তায়াতং, তদ্ধাহ-_রসো হীতি । ইতি তন্তাপি শ্রোত্রাদদিগ্রাহাতেতি- 
শেষঃ। এতদেবেত্যাদি বাঁক্ানুপসংহরতি-__দেবা! ইতি । কিৎ তেষাৎ স্বতন্ত্রাণাং 
তৃপ্তিনেত্যাহ__আদিত্যেতি | . বৈগন্ধ্যৎ দৌর্গন্ধ্যম। আদিপদেন সন্তাবিতাঃ 
সর্ধেহপি দেহ-করণদোষা গৃহ্স্তে ॥২০২।১ 

ভাষ্যান্ুবাদ ।-_তন্মধ্যে যাছ। প্রথম অমৃত-_লোহিতরূপ, প্রাঃ সবনাধিপতি 


বস্থুগণ অগ্নিরূপ মুখ দ্বারা__ প্রধানভূত অগ্নি দ্বারা-_তাহা! উপভোগ করেন, অর্থাৎ 
[ আপনাদের মধ্যে ] অগ্নিকেই প্রধান করিয়া উপভোগ করেন *। পূর্বে কথিত 
হইয়াছে যে, অন্নাগ্য অর্থাৎ ভক্ষণীয় অন্নন্বূপ রস উৎপন্ন হইল; স্ুতরাৎ দ্বেবগণ 
কবলিত করিয়। ভক্ষণ করেন, এইরূপ অর্থই প্রান্ত হওয়া যাইতেছে, তংপ্রতিষেধার্থ 
বলিতেছেন, দেবতার ভক্ষণ করেন না, এবং পানও করেন না। তবে কি 
প্রকারে উপভোগ করেন ? বল! হইতেছে__এই পূর্বোক্ত অমৃতস্বরূপ লোহিত রূপ 
দর্শন করিয়া-_উপলন্ধি করিয়। অর্থাৎ সমস্ত ইন্দ্রিয় দ্বারা অনুভব করিয়া তৃপ্তিলাভ 
করেন; কারণ, সমস্ত ইন্দ্রিয় দ্বারা উপলব্ধি করাই “দৃশ ধাতুর (দুষ্ট কথার) অর্থ । 

ভাল, [ শ্রুতিতে কেবল ] “লোহিত রূপ দর্শন করিয়া” এই কথামাত্র উক্ত 
হইয়াছে; [ একমাত্র চক্ষুর গ্রাহ্য ] রূপ অপর ইন্জিয়ের গ্রহণীয় হয় কিরপে? না 
_ এ আপত্তি হইতে পারে না; কারণ যশঃপ্রভৃতিই ত শ্রোত্রাদি ইন্দ্িয়ের গ্রাহা; 
[ তন্মধ্যে ] যশঃ শ্রোত্রেক্দিয়-গ্রাহথ ; রূপ চক্ষুরিন্দিয়-গ্রাহ্থ । ইন্দ্রিয় অর্থ-_বিষয়- 
গ্রহণরূপ কার্ধ্য বার অনুমেয় ইন্দরিয়সামর্থ্য ; বীর্য অর্থ__বল, দেহগত উৎসাহ ব! 
উদ্যম অর্থাৎ প্রাণবত্তা ; অন্নাগ্ত অর্থ-__ প্রত্যহ উপভুক্ত হইয়! যাহা শরীরকে রক্ষা 
করে; এবংবিধ পদার্থসমুদ্বয়ই রসপদবাচ্য, যাহ। দ্বেখিয়! সকলে তৃপ্তি লাভ করিয়' 
থাকে। দেবগণ দর্শন করিয়! তৃপ্ত হন, এ কথার অর্থ এই যে, তাহারা নিজ নিজ 
ইন্দিয় দ্বারা এ সমস্ত রস অনুভব করিয়া তৃপ্তি লাভ করেন; অধিকন্তু, আদিত্যের 
আশ্রয়ে থাকিয়। দেহেন্জিয়াদিগত দুর্গন্ধত্ব দোষরহিতও হন ॥২০২॥১ 

ত এতদেব রূপমভিসংবিশস্ত্যেতস্মাদ্রূপাদুগ্যন্তি ॥২০৩।২ 

তে (দবেরাঃ) এতৎ ( যথোক্তম্) এব রূপম্‌ ( লোহিতলক্ষণম্‌) অভি- 

(লক্ষরীকৃত্য ) সংবিশস্তি (ভোগে উদাসীনাঃ ভবস্তি); যদ্বা, এতৎ এব 


* তাৎপধ্য__ এখানে মুখ অর্থ প্রধান; বন্গগণের মধ্যে অগ্নিই প্রধান, এইজন্য অগ্নিকে মুখ 
বলিয়া নির্দেশ কর! হইয়াছে। এইক্প পরেও নিজ নিজ গণের মধ্যে প্রধানকেই মুখ” বলিয়া] 
নির্দেশ করা হইয়াছে, বুঝিতে হইবে । 


বষ্ঠঃ খণ্ডঃ ] তৃতীয়োহ্ধ্যায়ঃ | ২৭১ 


লক্ষ্যীকৃত্য সংবিশস্তি ভোগং কুর্কস্তীত্যর্থঃ। [ভৃয়শ্চ ] এতম্মাৎ রূপাৎ (এতদ্‌ 
রূপমুদ্িশ্ট ) উদ্যস্তি ( উদ্মৎ কৃর্বস্তি ), যদ অমুতভোগযোগ্যতা ভবতি, তদ। 
তদর্থং চেষটন্তে, যদ্বা পুনঃ যোগ্যতাবসরে! নিবর্ততে, তদা তু তে নিরু্ভমা 
অবতিষ্ঠস্তে ইতি ভাবঃ ॥ 

তাহারা এই লোহিত রূপকে লক্ষ্য করিয়াই উদ্ধাসীন নিশ্চেষ্ট ভাবে থাকেন, 
আবার এই রূপের নিমিত্তই [ উপযুক্ত সময়ে ] চেষ্টাবান্‌ হুইয়! থাকেন ( কর্ণ 
করিয়া থাকেন )॥ 

শাঙ্কর-ভাষ্যম্‌।-_কিৎ তে নিরুগ্ঘমা অমৃতমুপজীবন্তি? ন) কথং তি? 
এত্বেব রূপমভিলক্ষ্য অধুনা ভোগাবসরো৷ নাম্মাকমিতি বৃদ্ধা অভিসংবিশস্তি 
উদ্ধাসতে | যর্দা বৈ তন্তামৃতন্য ভোগাবনরো ভবেৎ, তদ্দা তন্মাদমুতাৎ এতদঘমুত- 
ভোগনিমিত্তমিত্যর্থঃ; উদ্যস্তি উৎসাহবন্তো ভবস্তীত্যর্থঃ। ন হানুৎ 
সাহবতামননুতিষ্ঠতাম্‌ অলসানাং ভোগপ্রাপ্তি্পোকে দৃষ্টা ॥২০৩]২ 

আনন্দগিরিঃ।-__-এতম্মাদ্রপাদিতি ব্যাখ্যাতস্তানুবাদমাত্রম্‌। উৎসাহবভাং 
দেবানাং ষথোক্তামুতোপজীবিত্বমিত্যত্র লোক প্রসিদ্ধিমনুকুলয়তি--ন হীতি ॥২০৩২ 

ভাষ্যান্ুবাদ।__তাহার! কি উদ্ভমহীন হইয়া উপভোগ করেন? না-_তাহা 
নহে; তবে কিরূপে? [উত্তর ]-এই রূপকেই (লোহিত রূপকেই ) লক্ষ্য 
করিয়া--'এখন আমাদের ভোগের অবণর নাই”, এই মনে করিয়! উদ্দাসীন 
('নিশ্চে্ট) থাকেন। যখন আবার সেই অমৃতভোগের উপযুক্ত সময় উপস্থিত হয়, 
তখন এই অমৃতের জন্ঠ, অর্থাৎ অমৃত-ভোগের নিমিত্ত উক্ত রূপ হইতেই উদ্ভমসম্পন্ন 
অর্থাৎ উৎসাহবান্‌ হইয়া! থাকেন। কারণ, অন্ুৎসাহসম্পন্ন ও অনুষ্ঠানরহিত 
অলসদ্দিগের ভোগপ্রাপ্তি জগতে দেখা যায় না ॥২০৩২ 

সঘ এতদেবমস্থতং বেদ বদুনামেবৈকো! তৃত্বাইগ্রিনৈব মুখে- 

নৈতদেবাস্বৃতং দৃষ্ট। তৃপ্যতি ; স এতদেব রূপমভিসংবিশত্যেতম্মাদ্‌- 
রূপাছুদেতি ॥২০৪॥৩ 

সঃ যঃ ( কশ্চিং ) এবম্‌ ( ষথোক্ত প্রকারম্‌) এতৎ অমৃত বেদ (জানাতি ), 
সঃ (বিদ্বান) বস্থনামএব একঃ (অন্ততমঃ) ভৃত্বা অগ্নিনা' এব মুখেন ( অগ্নি- 
মুখেন ) এতৎ এব অমৃতৎ দৃষ্ব। ( অনুভূয় ) তৃপ্যতি; সঃ (বিদ্বান) এতৎ এব 
রূপম ( লোহিতাম্ম্কম্‌ ) অভিনক্ষ্য সংবিশতি, এতম্মাৎ রূপাৎ উদ্বেতি ( উদ্যম 
চ করোতি )॥ | 


২৭২ ছান্দোগ্যোপনিষৎ। 


“যে লোক উক্ত প্রকারে এই অমুতকে অবগত হন, সেই লোক বন্ুদ্দিগের 
মধ্যেই একজন হইয়া এই অগ্নিমুখ দ্বারাই এই অমৃত দর্শন করিয়া তৃপ্তিলাভ 
করেন, এবং সেই লোক এই রূপকেই লক্ষ্য করিয়! নিরুগ্কমভাবে অবস্থান করেন, 
আবার এই রূপের নিমিত্ই উদ্ভমও করিয়| থাকেন ॥ 


শাঙ্কর-ভাষ্যম্‌।_স যঃ কশ্চিদেতদেবং যথোদ্দিতম্‌ খজ্সধুকরতাপরস-সঙ্জ- 
রণম্‌ থগ্বেদবিহিতকর্ম-পু্পাৎ, তম্ত চাদ্িত্যসংশ্রয়ণং, রোহিতরূপত্বঞ্চ 
অমৃতন্ত প্রাচীদ্বিগ্গতরশ্মিনাড়ীসংস্থতাৎ বন্ত-দেবভোগ্যতাম্‌, তর্‌বিদশ্চ বন্থভিঃ 
সহৈকতাৎ গত্বা অগ্ধিনা মুখেনোপজীবনং দর্শনমাত্রেণ তৃপ্তিঞ্চ শ্বভোগাবসরে 
উদ্ধমনং তৎকালাপায়ে চ সংবেশনৎ বেদ সোহপি বস্থুবং সর্ব্ং গনি 
ভবতি ॥২০৪॥৩ 


আনন্দগিরিঃ।__পাঠন্রমেণোক্তৎ ধ্যেম্বরূপমনৃদ্ধ সাধিকারৎ ধ্যানবিধিং বশত 
_স য ইতি। বন্দ্দেবভোগ্যতাৎ বন্থৃভির্দেবৈঃ উপজীব্যত্বমিতি যাবৎ । 
এতপ্বিত্ম্মাকং মধু নিদর্শয়তি। এবংশন্দার্থ, বিশদয়তি_যথোদ্দিতমিতি। 
তখৈব শ্রত্যুকতক্রমেণৈবেত্যর্থঃ 0২০৪।৩ 


ভাব্যানুবাদ্ ।-_সেই ষে কোনও লোক যথোক্তপ্রকারে ইহা_ _ধক্রূপ মধুকর- 
কৃত তাপে খ্ধে্-বিহিত কর্মময় পুষ্প হইতে রস ক্ষরণ, তাহার আবার আদ্িত্য- 
মণ্ডলে আশ্রর গ্রহণ এবং লোহিতরপত্ব, [ ভোগ্যভূত ] অমৃতের পূর্বদিগ্বর্তা 
রশ্মিবপ নাড়ীতে অবস্থিতি ও বস্থনামক দ্েবতার্দিগের ভোগ্যতা, এবং এই 
তত্ববিৎ ব্যক্তির যে বস্থগণের সহিত একত্বপ্রাপ্তিপূর্ববক অগ্নি-মুখ দ্বারা উপজীবন 
(অমৃত ভোগ ), অর্থাৎ কেবল দর্শনমাত্রেই তৃত্ডিলাভ, এবং নিজের ভোগোপযুক্ত 
সময়ে উদ্ভম ( সচেষ্টত1) আবার সেই ফলোপভোগশেষে নিশ্চেষ্ট ভাব,_এই 
সমস্ত জানেন, বন্থগণের স্তায় সেই লোকও ঠিক সেইরূপই অনুভব করিয়া, 
থাকেন ॥২০৪।৩ 

স 'যাবদাদিত্যঃ পুরস্তাছুদেতা পশ্চাদস্তমেত বসুনামেব 
তাব্দাধিপত্যণ্ত স্বারাজ্যং পর্ধ্যেতা ॥২০৫॥৪ 

ইতি তৃতীয়াধ্যায়ন্ত বষ্ঠঃ থণ্ডঃ॥৬| 

সঃ (বিদ্বান) আদিত্যঃ (হুর্য্যঃ) যাবৎ (যাবস্তং কালং) পুরস্তাৎ 
(পুর্বস্তাৎ দিশি ) উদ্দেতা ( উদগমনশীলঃ ভবতি ), পম্চাৎ ( পশ্চিমায়াং দিশি চ) 
অন্তম্‌ (অদর্শনম্‌) এতা (অস্তমিতঃ ভবিতা), তাবৎ ( তাবৎকালপর্য্যস্তং ) 
বস্থনাদ্‌ এব আধিপত্যৎ ( বসুনাৎ যাদৃশম্‌ আধিপত্যৎ, তাদৃশমা ধিপত্য মিত্যার্থঃ ) 
ত্বারাজ্যৎ ( স্বরাডভাবং শ্বাতন্ত্যৎ চ ) পর্য্যেত। (প্রাপ্ত! ভবেদ্িত্যর্থঃ )॥ 


ষষ্ঠঃ ওঃ ] তৃতীয়োহধ্যায়ঃ। ২৭৩ 


যত কাল হৃর্য্যদেব পূর্বদিকে উদ্দিত হুন, এবং পশ্চিমদ্বিকে অন্তমিত হন, 
ততকাল সেই বিদ্বান্‌ পুরুষ বন্থগণের অনুরূপ আধিপত্য এবং স্বাধীনতা লাভ 
করেন॥ 

শাঙ্কর-ভাষ্যম্‌।-_কিয়ন্তৎ কাল বিদ্বান তদমৃতমুপজী বতীত্যুচ্যতে__সঃ বিদ্বান্‌ 
যাবৎ আদিত্যঃ পুরস্তাৎ প্রাচ্যাৎ দ্িশি উদ্তা, পশ্চাৎ প্রতীচ্যাম্‌ অন্তম্‌ এতা; 
তাবদ্‌ বস্ছনাং ভোগকালঃ, তাবস্তমেব কালং বন্থনামাধিপত্যৎ স্বারাজ্যৎ পর্য্যেতা 
পরিতো গন্তা ভবতীত্যর্থঃ | ন যথা চন্ত্রমণ্ুলস্থঃ কেবলকন্ধ্ী পরতন্তরো দেবানামন্ন- 
ভূতঃ 7; কিং তহি? অয়মাধিপত্যং স্বারাজ্যং স্বরাড ভাবঞ্চ অধিগচ্ছতি ॥২০৫।৪ 

ইতি তৃতীয়াধ্যায়স্ত ষষ্ঠ-খণ্ড-ভাষ্যম্‌ ॥৬| 

আনন্দগিরিঃ।__ভোগকালপরিমাণৎ প্ররশ্নপূর্বকং নিপ্ধারয়তি__কিয়নস্তমিতি। 

আধিপত্য স্বারাজ্যমিতি বিশেষণয়োস্তাৎপর্যযমাহ__ন যথেতি ॥২০৫॥৪ 
ইতি তৃতীয়াধ্যায়স্ত ষষ্ঠঃ খণ্ড: ॥৬| 

ভাষ্যান্ুবাদ ।-_সেই বিদ্বান লোক কত কাঁল অমৃত উপভোগ করেন, তাহা 
কথিত হইতেছে__আর্দিত্য যত কাল পুরস্তাৎ অর্থাৎ পূর্বদিকে উদ্দিত হন, এবং 
পশ্চাৎ অর্থাৎ পশ্চিমদিকে অন্তমিত হন, বস্থুগণের ভোগকালও সেই পরিমাণ; 
তিনিও সেই পরিমাণ কালই বস্ুগণের আধিপত্য ও স্বারাজ্য অর্থাৎ সর্বতোভাবে 
স্বাধীনতা প্রাপ্ত হন। চন্দ্রমুলস্থ কেবল-কর্মী পুরুষ (যে লোক জ্ঞানরহিত 
কর্ধানুষ্ঠান করে সেই লোঁক ), যেরূপ পরাধীনভাবে দেবগণের অন্ন (তক্ষ্য ) হইয়া 
থাকে, তিনি সেরূপ হন না; তবে কি?--এই লোক আধিপত্য (প্রতৃত্ব )ও. 
স্বারাজ্য অর্থাৎ স্বরাজের ধর্মও (স্বাতন্ত্যও ) প্রাপ্ত হন &* ॥২০৫॥৪ 

ইতি তৃতীয়াধ্যায়ের ষষ্ঠ-খণ্ডের ভাষ্যানুবাদ সমাপ্ত ॥৬| 


« তাৎপধ্য__যাহার! কেবল শাস্ত্রোন্ত কর্মের অনুষ্ঠান মাত্র করে, কিন্তু তদ্গত দৈবতাদি 
রহস্য চিন্তা করে না, সেই সকল কন্মী পুরুষ মৃত্যুর পর চন্দ্রলোকে গমন করে, এবং তথায় পরা- 
ধীন ভাবে বাস করে ; অধিক্ত দেবতাগণ তাহাদিগকে উপভোগ করেন। কিন্তু, ধাহারা উক্তপ্রকার 
বিঘা! স্তধিগত হইয়া আদিত্যমগুলে গমন করেন, তাহারা! দেখানে বিশেষ বিশেষ অধিকার লাত 
করিয়া! থাকেন, আর দেবগণও তাহাদিগকে উপভোগ করিতে সমর্থ হন না। অতএব সকলেরই 
এতদ্বিষয়ক জ্ঞান লাভ করা উচিত। 


তৃতীয়াধায়ে 
সপ্তম খণ্ড । 


অথ যদ্দ্বিতীয়মম্তৃত তদ্‌ রুদ্র! উপজীবস্তীব্দ্েণ মুখেন ; ন 
বৈ দেব! অশ্নন্তি ন পিবস্ত্যেতদেবামৃতং দৃষ্ট। তৃপ্যন্তি ॥২০৬॥১ 

ত এতদেব রূপমভিসংবিশস্ত্যেতম্মাদ রূপাছুদ্যন্তি ॥২০৭॥২ 

স য এতদেবমযুতং বেদ কুদ্রাণামেবৈকো ভূত্বেক্দেণৈব 
মুখেনৈতদেবাস্থৃতং দৃষ্ট1 তৃপ্যতি, ন এতদেব রূপমভিসংবিশত্যে- 
তম্মাদ্‌ রূপাছদেতি ॥২০৮॥৩ | 

অথ (প্রকারাস্তরকথনে ) য দ্বিতীয়ম্‌ অমৃতৎ (শুরুরূপং), রুদ্রাঃ (রুদ্রাথ্যা 
দেবাঃ ) ইন্দ্রেণ মুখেন ইন্দ্রমেব প্রধানত্বেন [শ্বীকুত্য) তৎ ( অমৃতম্) উপজীবস্তি। 
[ বস্ততত্ত ] দেবাঃ ন বৈ ( নৈব) অশ্স্তিন চ পিবস্তি;) এতৎ ( শুর্ুরূপলক্ষণম্‌ ) 
অমৃতৎ দৃষ্টা ( অন্ুভূয়') তৃপ্যন্তি (তৃপু| ভবস্তি)। [ অত্র চ যেষাং মধ্যে ষঃ প্রধানঃ, 
স তেষাং মুখমুচ্যতে ]॥ 

তে (রুদ্রাঃ) এতৎ এব রূপম্‌ ( শুর্লক্ষণম্‌) অভি ( অভিলক্ষ্য ) সংবিশস্তি 
এতম্মাৎ [ এব ] রূপাৎ ( এতন্রিমিতৃৎ ) উদ্যস্তি উদ্মঞ্চ কুরববস্তি | 

[ইদানীং বিদ্ভাফলমুগ্যতে-_-“স যঃ৮” ইত্যার্দি।]-ষঃ (কশ্চিং) এবং 
( যথোক্তপ্রকারম্‌ ) এতৎ ( দ্বিতীয়ম্‌ ) অমৃত বেদ (বিজ্রানাতি ), সঃ (বিদ্বান) 
রুদ্রাণাম্‌ এব একঃ ( অন্ততমঃ ) তৃত্বা ইন্দ্রেণ এব মুখেন এতৎ এব অমৃতৎ দৃষ্ট 
( অনুভূয় ) তৃপ্যতি ; সঃ ( বিদ্বান) এতৎ এব রূপম্‌ ( শুর্রম্‌) অভি ( লক্ষ্টীকৃত্য ) 
সংবিশতি ( উপভূষ্্ক্তে ), এতম্মা [এব] রূপা (এতন্্রপার্থম) উদ্বেতি 
( কর্ম অন্ৃতিষ্ঠতি )॥ 

[ আদ্বিত্যের ] ষে দ্বিতীয় অর্থাৎ শুরুরূপ, রুদ্রগণ ইন্্-মুখ দ্বারা তাহা 
উপভোগ করেন । [প্রকৃতপক্ষে ] দেবতারা ভোজন করেন না, কিংব। পানও 
করেন না, কেবল এই অমৃত দর্শন করিয়াই তৃপ্তি লাভ করেন ॥ 

তাহার! এই রূপকেই লক্ষ্য করিয়া ভোগ করেন, এবং এই রূপের নিমিত্তই 
উদ্যম করেন ॥ 

যে লোক যথোক্ত প্রকারে এই দ্বিতীয় অমৃত অবগত হন, তিনি রুদ্রথিগের 
মধ্যেই একজন হইয় ইন্ত্ররূপ মুখ দ্বারা এই অমৃত দর্শন করিয়া তৃপ্ত হন। সেই 


সপ্তমঃ থণডঃ ] । ভূতীয়োহধ্যায়ঃ | ২৭৫ 


বিদ্বান এই রূপকেই লক্ষ্য কিয়! ভোগ করিয়া থাকেন, এবং এই রূপের নিমিত্তই 
কর্ধানুষ্ঠান করেন ॥ 

শাহ্ছর-ভাষ্ম।_অথ যদ্দ্বিতীয়মমূতং তদ্রদ্রা উপজীবস্তীত্যাদি 
সমানম্‌ ॥ ২০৬--২০৮ ॥১। ২৩ 

আনন্দগিরিঃ।-_প্রথমম্‌ অমৃতমধিরুত্য চিন্তনীয়মুত্া! দ্বিতীয়ম মৃত মা শ্রিত্য 
তদার্শয়তি-__অথেতি ॥২০৬--২০৮॥১।২)৩ 

ভাঘ্যান্থবাদ্।_-'অথ যত দ্বিতীয়মমৃতম্৮ ইত্যাদির অর্থ পূর্বের 
অনুরূপ ॥২০৬-_২০৮।১]২1৩ 


স যাবদাদিত্যঃ পুরস্তাদ্ুদেতা পশ্চাদস্তমেতা দ্বিস্তাবদ- 
দক্ষিণত উদেতোত্তরতোইস্তমেতা ; কুদ্রাণামেব তাব্দাধিপত্যণ্‌ 


স্বারাজ্যং পর্য্যেতা ॥২০৯॥৪ 
ইতি তৃতীয়াধ্যায়স্ত সপ্তম: খণ্ড ॥৭॥ 

[ বিছষঃ ভোগকালমাহু-_“সঃ” ইত্যাদ্িন৷ ]- আদিত্যঃ যাবৎ (যাঁবৎকাল- 
পর্য্যস্তৎ) পুরন্তাৎ উদ্দেতা ( উদ্গমিষ্যতি ), পশ্চাৎ (পশ্চিমায়াং দ্রিশি চ) 
অন্তম্‌ এতা৷ (অন্তমিতো ভবিতা1), সঃ (বিদ্বান) তাবৎ (তাবস্তৎ কালং) 
ছিঃ (দো বারো ) দক্ষিণতঃ ( দক্ষিণত্তাং দ্রিশি ) উদ্দেতা, উত্তরতঃ ( উত্তরস্তাৎ চ 
দ্িশি ) অন্তম্‌ এতা ( অন্তৎ গমিষ্যাতি )) তাবৎ রুদ্রাণাম্‌ এব আধিপত্যৎ ( ততুল্যৎ 
প্রতৃত্বং ) স্বারাজ্যং (স্বাধীনত্বৎ চ) পর্য্যেত1 ( সর্বতঃ গমিষ্যতীত্যর্থঃ )। 

আদিত্য যতকাল পূর্ববর্দিকে উদ্দিত হন, এবং পশ্চিম দিকে অন্তমিত হন, 
সেই বিদ্বান ততকাল ছুইবার দক্ষিণ দ্দিকে উদ্দিত ও উত্তর দ্বিকে অস্তমিত হন; 
এবং তাবৎকাল রুদ্রগণের সমান আধিপত্য ও স্বারাজ্য ( স্বাতন্ত্য ) প্রাপ্ত হন ॥ 

শাঙ্কর-ভাষ্যম।__স যাবদাদিত্যঃ পুরস্তাদুদ্দেতা পশ্চাদস্তমেতা, দ্বিস্তাবৎ ততো! 
দ্বিগুণৎ কালং দক্ষিণত উদেতা উত্তরতোহস্তমেতা ; রুদ্রাণাং তাবত্তোগ- 
কাল: ॥২০৯॥৪ 

ইতি তৃতীয়াধ্যায়ন্ত সপ্তম-খণ্-ভাষাম্‌ ॥৩1৭॥ 
আনন্দগিরিঃ|-__বিগ্ভাফলং কথয়তি-_-স যাবদ্িতি | যাবদ্‌ বস্থনাঁং ভোগকালঃ, 
ততো দ্বিগুণে রুদ্রাণাৎ ভোগকালঃ। যথ। প্রথমামৃতধ্যায়িনাং বন্ভিস্তল্যো ভোগ- 
কালঃ তথ৷ দ্বিতীয়ামৃতধ্যায়িনামপি রূদ্রস্তলে ভোগকাল ইত্যর্থঃ ॥২০৯1৪ 
ইতি তৃতীয়াধ্যায়ন্ত সপ্তমঃ খও্ঃ ॥৭ 

ভাষ্যানুবাদ।- সৃধ্য যাবৎ কাল পূর্বদিকে উদিত ও পশ্চিম দ্রিকে অস্তমিত 
হইবেন, সেই বিদ্বান্‌ পুরুষ দুইবার তাবৎ কাল অর্থাৎ তাহার দ্বিগুণ সময় 
দক্ষিণে উদ্দিত ও উত্তরে অন্তমিত হইবেন; কারণ, সেই পরিমাণই রুদ্রদিগের 
ভোগকাল ॥২০৯॥৪ 

ইতি তৃতীয়াধ্যায়ের সপ্তম খণ্ডের ভাষ্যান্তবাদ সমাপ্ত ॥৭ 


তৃতীয়াধ্যায়ে 
অষ্টম খণ্ডঃ। 
অথ যৎ তৃতীয়মম্ৃতং, তদাদিত্যা উপজীবস্তি বরুণেন 
মুখেন) ন বৈ দেবা অশ্নস্তি ন পিবন্তযেতদেবামৃতং দৃষ্ট। 
তৃপ্যন্তি ॥২১০॥১ 


অথ (প্রকারাস্তরারস্তে ) যৎ তৃতীয়ম্‌ অমৃতম্, আদ্িত্যাঃ বরুণেন মুখেন 
তত উপজীবস্তি; [বস্ততস্ত] দ্েবাঃ ন বৈ (নৈব) অশরস্তি ন চ পিবস্তি) 
[ অপিতু ] এতৎ ( তৃতীয়লক্গণম্‌ ) এব অমৃতৎ দৃষ্টা তৃপ্যন্তি ॥ 

আর যে তৃতীয় অমৃত, আদ্িত্যগণ বরুণ মুখ দ্বারা তাহা! উপভোগ ফরেন; 
1 প্রকৃতপক্ষে ] দেবতাঁর। ভোজন করেন না, এবং পানও করেন ন!; [পরন্ত] 
এই অমৃত দর্শন করিয়াই তৃপ্তি লাভ করেন ॥ 

শাহ্কর-ভাষ্যম্‌।-_২১০॥১ 

আনন্দগিরিঃ ।-_-২১০॥১ 

ভাষ্যান্্বা ।--২১০॥১ 


ত এতদেব রূপমভিসংবিশস্ত্যেতস্মাদ্রূপাদুগ্যন্তি ॥২১১।২ 


তে (আদিত্যাঃ) এতৎ (পুর্বোক্তম্‌) এব রূপম্‌ (কৃষ্ণ বর্ণম্‌) অভি 
(অভিলক্ষ্য ) সংবিশস্তি; এতম্মাৎ [এব] রূপাৎ ( এতন্সিমিত্বম্‌ এব ) উদ্য্তি 
(চেষ্টন্তে )॥ 

তাহারা এই তৃতীয় রূপকে লক্ষ্য করিয়াই ভোগ করেন, এবং এই রূপের 
নিমিত্তই কর্ম করিয়। থাকেন | 

শাহ্ছর-ভাষ্যম্‌।-_২১১1২ 

আনন্দগিরিঃ ।--২১১|২ 

ভাষ্যান্ুবাদ ।-_-২১১|২ 


স য এতদেবমম্ৃতং বেদাদিত্যানামেবৈকো তূত্বা, বরুণে- 
নৈব মুখেনৈতদেবাম্ৃতং দৃষট। তৃপ্যতি; স এতদেব রূপমভিসং- 


বিশত্যেতস্মাদ্‌ রূপাছুদেতি ॥২১২৩ 


যঃ( কশ্চিং) এবম্‌ ( যথোক্তপ্রকারেণ) এতৎ (তৃতীয়ম্‌) অমুতৎ বেদ, 
সঃ (বিদ্বান) আদিত্যানাম এব একঃ (অন্ততমঃ ) ভূত্ব! বরুণেন এব মুখেন 
( ততপ্রধানাঃ অন্তঃ ) এতৎ'( তৃতীয়ম্‌) এব অমৃত দৃ্ট1 তৃপ্যতি। সঃ (বিছ্বান্) 
এতৎ এব রূপম্‌ অভি ( লক্ষটীকৃত্য ) সংবিশতি, এতম্মাৎ [এব] রূপাৎ ( এতন্তরপ 
'নিমিত্তম এব ১ উদ্দেতি (উদ্ভমৎ করোতি )।॥ 


অষ্টমঃ ডঃ ] তৃতীয়োহ্ধ্যায়ঃ। ২৭৭ 


যে লোক যথোক্ত প্রকারে এই তৃতীয় অমুতকে জানেন, তিনি আধিত্যগণের 
মধ্যেই একজন হইয়। বরুণরূপ মুখ দ্বারা এই অমৃতই দর্শন করিয়া তৃপ্ত হন; তিনি 
এই রূপকেই লক্ষ্য করিয়! ভোগ ও উদ্যম করিয়া থাকেন ॥ 

শাঙ্কর-ভাব্যম।-_২১২৩ 

আনন্দগিরিঃ|--২১২।৩ 

ভাষ্যানুবাদ ।-__-২১২৩ 


সযাব্দাদিত্যো দক্ষিণত উদেতোত্তরতোহস্তমেতা ঘিস্তাবু 
পশ্চাছুদেতা পুরস্তাদস্তমেতাদিত্যানামেব তাবদাধিপত্যণ্্‌ স্বারাজ্যং 
পধ্যেতা ॥২১৩॥৪ 


ইতি তৃতীয়াধ্যায়ন্ত অষ্টম: খণ্ডঃ ॥৮ 

আদিত্যঃ যাবৎ দক্ষিণতঃ (দক্ষিণন্তাৎ দিশি) উদ্দেতা, উত্তরতঃ উত্তরস্তাৎ দিশি 
চ) অন্তম এত (অন্তমিতঃ ভবিষ্যতি), সঃ (বিদ্বান) দ্বিঃ তাবৎ (তদ্দিগুণিতেন কালেন) 
পশ্চাৎ (পশ্চিমায়াং দিশি ) উদ্দেতা, পুরস্তাৎ ( পূর্ববন্তাং দ্িশি চ) অন্তমেতা (অস্ত 
গন্তা)। তাবৎ (তাবন্তৎ কালং) আদিত্যানাম এব আধিপত্যৎ ম্বারাজ্যং 
(ম্বাতন্ত্যং চ) পর্য্যেতা ( পরিতঃ অনুভবিতা৷ ভবেদিত্যর্থঃ )॥ 

আদিত্য যতকাল দক্ষিণদ্িকে উদ্দিত হইবেন, এবং উত্তরদিকে অন্তমিত 
হইবেন, তাহার দ্বিগুণ পরিমাণকাল সে লোক পশ্চিমদিকে উদ্দিত হয়, আর পূর্ব- 
দ্বিকে অস্তমিত হয়। সে লোক আদিত্যগণেরই তুল্য আধিপত্য ও স্বাতন্তর লাভ 
করিয়। থাকে ॥ 

শান্কর-ভাষ্যম্‌।__তথা পশ্চাহুত্তরত উর্দীমুদ্দেত| বিপর্য্যয়েণাস্তমেতা। পূর্ব্মাৎ 
পুর্বস্মাদ্‌ দবিগুণোত্তরোত্তরেণ কালেনেত্যপৌরাণৎ দর্শনম্‌। সবিতুশ্চতুর্দিশমিন্্রযমবরুণ 
লোমপুরীযু উদয়াস্তময়কালন্ত তুল্যত্বং ছি পৌরাণিকৈরক্তম্‌। মানসোত্তরস্ত মূর্ধনি 
মেরোঃ প্রদক্ষিণাবৃততেস্তল্যত্বা্দিতি। অত্রোক্তঃ পরিহার আচার্য্যেঃ__-অমরাবত্যা- 
দ্ীনাৎ পুরীণাং দ্বিগুণোত্তরোত্তরেণ কালেনোদাসঃ স্তাৎ। উদয়শ্চ নাম সবিতুন্তত্নি- 
বাসিনাং প্রাণিনাং চক্ষুর্গোচরাপততিস্তদ্ত্যয়শ্চান্তমনং; ন পরমার্থত উদয়াস্তমনে স্তঃ | 
তন্নিবাসিনাঞ্চ প্রাণিনামভাবে তান্‌ প্রতি তেনৈব মার্গেণ গচ্ছন্নপি নৈবোদেতা নাস্ত- 
মেতেতি ; চক্ষুর্গোচরাপত্তেস্তদত্যয়স্ত চাভাবাৎ। তথা, অমরাবত্যাঃ সকাশাদ- 
দ্বিগুণৎ কালং সত্যমিনী পুরী বসতি অতস্তশ্নিবাসিনঃ প্রাণিনঃ প্রতি দক্ষিণত ইব 
উদেত্যুত্তরতোইস্তমেতীত্যুচ্যতে, অন্মদ্বৃদ্ধিঞ্াাপেক্ষ্য । তথোত্তরাম্বপি পুব্ীযু 
যোজনা | সর্বেষাঞ্চ মেরুরুত্রো ভবতি। যদ্া অমরাবত্যাঃ মধ্যাহ্গতঃ 
সবিতা, তদা! সংযসিন্তামুগ্ধন দৃশ্ঠতে; তত্র মধ্যাহ্ৃগতো বারুণ্যামুগ্ঘন্‌ দৃশ্তে। 
তথোত্তরস্তাম্‌, প্রদক্ষিণাবৃত্তেস্তলাত্বাৎ। ইলাবৃতবাসিনাৎ সর্বতঃ পর্বত-প্রাকার- 
নিবারিতাদিত্যরশ্মীনাৎ সবিতা উর্ধী ইবোদেতা অর্ধাগন্তমেতা দৃশ্ততে | পর্বতোর্ধ- 
ছ্ত্রপ্রবেশাৎ সবিতৃপ্রকাশম্ত । তথা খগাগ্ঘমুতোপজী বিনামমৃতানাঞ্চ 


২৭৮ ছান্দোগ্যোপনিষৎ। 


দ্বিগুণোত্তরোত্তরবীর্্যবত্বমন্থমীয়তে ভোগকালঘৈগুণ্যলিঙ্গেন । উদ্ঘঘনসংবেশনাি 
দেবানাৎ রুদ্রাদীনাৎ বিছ্ষশ্চ সমানম্‌ ॥২১০--২১৩ ॥১-_৪] | 
ইতি তৃতীয়াধ্যায়ন্ত অষ্টমথণ্ড ভাম্বুম্‌ ॥৮| 


আনন্দগিরিঃ|--ইতরামৃতধ্যায়িনাং ফলানি নিদ্দিশতি--তথেতি। বিপর্য্যয়েণ 

পুরস্তাদ্দক্ষিণতোইধস্তাচ্চেত্যর্থঃ | যথা পুরস্তাহুদ্দেতা পশ্চাচ্চান্তমেতা ততো' 
দক্ষিণতো দ্বিগুণেন কালেনোদেতোত্তর্তশ্চান্তমেতেত্যুক্তম। তথা! ততো দ্বিগুণেন 
কালেন পশ্চাহুদ্দেত। পুরস্তাচ্চান্তমেত তাবানাদিত্যানাং ভোগকালঃ। তৃতীয়ামুত- 
ধ্যায়িনামপি তাবানেব ভোগকালঃ। ততো দ্বিগুণেন কাল্নে যাবদাদ্িত্য উত্তরত 
উদ্দেতা দক্ষিণ্নরতোহন্তমেতা তাবান্মরুতাৎ ভোগকালঃ। চতু্ধামৃতধ্যারিনামপি 
ভাবানেব ভোগকালঃ | ততো দ্বিগুণেন কালেন উর্দমুদেতাইধস্তাদ স্তমেতা তাবান্‌ 
সাধ্যানাৎ ভোগকালঃ । পঞ্চমামুতচিস্তকানামপি তাবানেবেত্যর্থঃ। যৎ ুর্বপূর্ব্বো- 
দয়ান্তময়কালাপেক্ষয়। দ্বিগুণেন কালেনোত্তরোদয়াস্তময়াবিত্যুক্তং তৎ গুরাণ- 
বিরুদ্ধমিতি শঙ্কতে- পূর্ববম্মাৎ পূর্বম্মার্দিতি। কথৎ শ্রত্যুক্তস্তার্থস্ত পুরাণবিরুদ্ধ- 
তেত্যাশঙ্ক্যাহ-_-সবিতুরিতি। উক্তমেব সংক্ষিপতি-_-মানসোত্তরস্তেতি | মহা 
গিরের্সেরোঃ প্রাকারবৎ পরিতঃ স্থিতন্ত মুর্ধনি সংলগ্নরথচত্রাঙ্স্ত সবিতুর্মেরোঃ 
প্রদক্ষিণাবৃত্েন্তল্যত্বাৎ কালাধিক্যে কারণাভাবাচ্চ চতম্থঘপি পুরী যূ.দয়ান্তময়কালস্ত 
তুল্যত্বম্‌। উক্তৎ হি বিষুপুরাণে_ 

পশক্রাদীনাং পুরে ভিষ্ঠন্‌ ম্পৃশত্যেষ পুরত্রয়ম্‌। 

বিকর্ণে দ্ৌ বিকর্ণনস্ত্রীন কোণান্‌ দে পুরে তথা ।» ইতি। 


টলজে চোক্তম্__ 
“মানসোপরি মাহেস্জ্রী প্রাচ্যাং মেরোঃ স্থিতা পুরী ৷ দক্ষিণে ভানুপুত্রস্ত বরণন্ত তু বারুণে॥ 
সৌম্যে সোমস্ বিপুল তা দিগ্দেবতাঃ স্থিতাঃ। অমরাবতী সংযমিনী সুখ! চৈব বিভা ক্রমাৎ ॥, 
লোকপালোপকিষ্টাত্ব, সর্ববতো দক্ষিণায়নে। কাষ্ঠাং গতস্ত হুষ্যপ্ত গতিযা তাং নিবোধত। 
দক্ষিণাং প্রত্রমেদ্‌ ভানুঃ ক্ষিপ্তেষুরিব ধাবতি। পুরাস্তগো যদ1 ভানুঃ শুস্ত ভবতি প্রভুঃ ॥ 
সর্বৈধঃ সাংঘমনৈঃ সৌরো হাদয়ো দৃগ্ততে ছ্বিজাঃ। স এবং হখবত্যাৎ তু নিশাস্তস্তৎ প্রদৃগ্ঠতে ॥ 
অস্তমেতি যদ! হযে! বিভায়াং বিশ্বৃগ, বিভুঃ। ময় প্রোক্তোহমরাবত্যাং যথাসৌ বারিতস্করঃ | 
তথ] সংষমিনীং প্রাপা ুখাং চৈব বিভাং থগ:। যদাহপরাহুস্াগ্রেষ্যাং পূর্ববাহে। নৈর্ধখতে দ্বিজাঃ ॥ 
তদ। ত্বপররাত্রশ্চ বায়ুভাগে হুদারুণঃ। এশান্ঠাং পূর্ধবরাত্রন্ত গতিরেযাস্ত সর্ববতঃ॥” ইতি 

তথ! চোপরিষ্টা্মমরাবত্যাত্তিষ্টন্ধ্যান্ছৎ তত্রেশকোণস্থানাৎ তৃতীয়যামমাগ্রেয়- 
কোণস্থানামাগ্ষামং সংযমিন্ামুদ্ধয়ৎ চ করোঁতি সবিত1। এবং যদ্ব। যাম্যে মধ্যাহ্নে, 
তিষ্ঠতি তদৈন্্রেইন্তময়ঃ| আগ্নেয়ে তৃতীয়যামঃ| নির্ধতিকোণে প্রথমে। যামঃ | 
বারুণ উদয়ঃ| যদ চ বারুণে মধ্যাহস্তদ। যাম্যেহস্তময়ঃ | নৈর্থতে কোণে 
ভৃতীয়োষামঃ বায়ব্যে প্রথমষামঃ সৌম্য উদ্নয়ঃ। যদাচ সৌম্যে মধ্যাহত্তদ। 
বারুণেহস্তময়ঃ। বায়ব্যে তৃতীয়যামঃ। ঈশানকোণে প্রথমো যামঃ। ধন্্র উদয়ঃ | 
তথাগ্নেয়্কোণে বর্তমানন্তত্রত্যানাৎ মধ্যনিনং যমেন্তপূর্য্োরা্-তৃতীয়যামে) 


অষ্টঘঃ খণ্ডঃ] তৃতীয়োহ্ধ্যায়ঃ। ২৭৯ 


নির্ঘতীশানকোণয়োরুতবয়াস্তময়ৌ চ করোতি। এবং সর্বাস্থ দিক্ষু বিদিক্ষু চেতি 
পৌরাণিকে দর্শনে তদ্বিরুদ্ধমিদৎ শ্রুত্যোক্ত মিত্যর্থঃ। 
যগ্ঘপি শ্রতিবিরোধে স্থৃতিরপ্রমাণৎ তথাপি যথা কথঞ্চিং বিরোধপরিহারং 

দ্রবিড়াচার্য্যোক্তমুপপাদয়তি-_অত্রেতি। যদ্বাংমরাবতী শৃন্ত) স্তাৎ তদা হি তাং 
প্রতি পুরস্তাদদেতীতি প্রয়োগশূন্তত্বাদ্‌ বনুনাৎ ভোগান্তঃ। এবমুস্তরাসাং পুরীণাং 
বিনাশে দ্বিগুণকালেন রুত্রাদীনাৎ ভোগচ্যুতিঃ। অত ইমাং বচনব্যক্তিমাশ্রিত্য তমেব 
পরিহারমাহ__-অমরাবত্যাদীনামিতি। তথাপি কথং বিরোধসমাধিস্তত্রাহ-_ 
উদয়শ্চেতি। [ তহুক্তম] 

“ৈ ধত্র দৃশ্ততে ভান্বান্‌ স তেষামুদ্বয়ঃ স্ৃতঃ | 

তিরোভাবঞ্চ যত্রৈতি তদেবান্তমনৎ রবেঃ ॥ 

নৈবান্তমনমর্কন্ত নোদয়ঃ সর্ব সতঃ। 

উদ্ঘয়ান্তমনে নাম দর্শনার্শনে রবেঃ॥৮ ইতি 


অমরাবত্যাদিপুরীষু পূর্বপূর্বা পেক্ষয়োত্তরোত্তরত্রোদ্বাসকালঘৈপগ্রণ্যমন্ত । স্তাং 
চ দর্শনাদর্শনে সবিতুরুদয়ান্তময়ৌ । সবা এষ ন কদাচনান্তমেতি নোদ্দেতীতি 
শ্রতের্বস্ততে। নোদয়ান্তময়ৌ স্তঃ তথাচ পুরীষু তুল্যত্বেন গচ্ছতঃ সবিতুরুদ়াস্তময়- 
কালবৈষম্যমযুক্তমিত্যাশঙ্ক্যাহ--তনিবাসিনাঞ্চেতি। ভোগকালদৈগুণ্যৎ ন সবিতৃ- 
গতেরাধিক্যাপেক্ষয়! শ্রুত্যোচ্যতে যেন পুরাণবিরোধঃ কিন্তু অমরাবত্যাদদীনাং 
পুরীণাং দৈত্যোপছতানাং পূর্ববপুর্ববাপেক্ষয়োত্তরোত্তরপুরীণাং দ্বিগুণেন কালেনোদ- 
বাসাৎ তদপেক্ষয়োত্তরস্থানেষু ভোগকালে দ্বৈগুণ্যৎ শঁত্যোক্তমিতি ভাবঃ। 

অখোদ্বাসকালাধিক্যাদ্‌ ভোগচ্যুতিকালাধিক্যৎ ন ভোগকালাধিক্যমত আহ-_ 
তথেতি। যথোদ্বাসকালদৈপগুণ্যমুক্তৎ তদ্বদ্দিতি যাবৎ। অমরাবতীনিবাসি- 
প্রাণিবর্থাপেক্গয়া স্যমিনীনিবাসিনঃ প্রাণিনঃ প্রতি দ্বিগুণেন কালেন সবিতুরুদয়া- 
স্তময়াবিতি যুক্তপ্চ বক্ত,ম্‌। দর্শনাদর্শনয়োদ্দিগুণকাণভাবিত্বাৎ। ন চ তন্মিবা সিদৃষ্ট- 
পেক্ষয়া ঈক্ষিণোত্তরয়োরুদয়াস্তময়ৌ | তত্তদষ্ট্া পূর্বপশ্চিময়োরেব তত্তাবাৎ। অম্মদ- 
বুদ্ধিমপেক্ষ্য তু দক্ষিণত উদেত্যুত্তরতশ্চান্তমেতীত্যুচ্যতে ৷ ইবশবাস্তয়োস্তননি- 
বাসিজনাপেক্ষয়া দক্ষিণোত্তরম্থয়োরসত্বৎ গ্চোতয়তীত্যর্থঃ। যথাইমরাবত্যপেক্ষয়! 
সংযমিন্তামুদ্বাসকালাধিক্যমুক্তং তথা তদপেক্ষয়া বারণ্যা,ৎ তদপেক্ষয়া চ 
বিভায়াং কালাধিক্যমবধেয়মিত্যাহ-_তথেতি। অমধ্যমিনীংৎ চান্তর্ভাব্য 
বহুবচনম্‌। 


ইতশ্চাম্মদবুদ্ধিমপেক্ষ্য দক্ষিণগত্যাদিনান্তমনমিত্যাহ- সর্বেষাঞ্চেতি। উদ্যন্ত- 
মাদিত্যৎ বিরতোহবলোকয়তাং বামভাগে স্থিতত্বান্মেরঃ সর্বেষামেবোত্তরতো 
ভবতি। তথাচ উদয়াস্তময়াভ্যাৎ পূর্ববাপরদিগৃবিভাগান্ন তৎপুরবা সিদৃষ্ট্যপেক্ষয়! 
দৃক্ষিণত ইত্যাদি বচনৎ কিক্ব্মদষ্যপেক্ষয়ৈবেত্যর্থ: | উদ্‌বাসকালদ্বৈগুণ্যাপেক্ষয়! 
ভোগকালছ্ৈগুণ্যমিত্যুক্তম। সম্প্রতি সবিতৃগত্যাধিক্যাপেক্ষয়ৈব ভোগকালাধিক্যং 
কিং ন স্তাদিত্যাশঙ্ক্য পুরাণবিরোধসমাধানাসম্তবাৎ মৈবমিত্যাহ-যদেত্যাদিন]। 


দা শিপ 


২৮০ ছান্দোগ্যোপনিষৎ 


যথ! সং্যমিন্তাং মধ্যাহৃগে। বারুণ্যামুগ্ভন্‌ ভবতি তথ। তন্মাৎ মধ্যাহৃগে। বিভায়ীমুগ্তন্‌ 
দৃশ্যত ইত্যাহ-_-তথেতি। উক্তুঞ্চ বায়ুপ্রোক্কে_ 
মধ্যগন্মরাবত্যাং যাবদ্ভবতি ভাক্কবঃ| বৈবস্বতে সংযমন উদয়ংস্তত্র দৃগ্ততে ॥ 
সথায়া মর্ধরাত্রশ্চ বিভায়ামন্তমেতি চ। ইতি। 
কথং পুনঃ স যাবদাদ্দিত্য উত্তরত উদ্দেতা দক্ষিণতোহস্তমেতা দস্তা বদূর্দ 
উদ্তাইর্বাউন্তমেতেত্যুচ্যতে । নহি তত্রোদ্বাসকালন্ত বাধিকত্বমন্তি যেনোদয়ান্ত- 
ময়কালাধিক্যাদ্‌ ভোগকালাধিক্যৎ স্তাদত আহ-_ইলাবৃতেতি । মেরোশ্তু্দিশ- 
মিলাবৃতৎ নাম বর্ষৎ প্রসিদ্ধম। তন্নিবাসিনাৎ প্রাণিনামুভয়তঃ পর্বতাভ্যাৎ 
মানসোত্তরনুমেরত্যাৎ প্রাকারস্থা নীয়াভ্যামুভয়োদ্িস্থিতমহাক্ষেণ ৮৪১১৮৫৬৪৫ 
রশ্মীনামুদ্ধমুদেতাহর্বাউস্তমেতা চ সবিতা দৃশ্ততে। ইব শবস্ৃদয়াস্তময়য়ো 
বস্ততোইসত্বগ্ঠোতনার্থ ইত্যর্থঃ। কথং সবিতোর্ধঃ সন দেত্যরববাউস্তমেতি তত্রাহ-_ 
পর্বতেতি। সর্বাবৃতপ্রকাশস্ত পর্বতয়োরুপরিতনে ছিদ্রে প্রবেশাদধোবত্তিনাং 
প্রাণিনামুপরি প্রসারিতনেত্রাণাং সাবিত্রং প্রকাশং পশ্ঠতাং তত্রোগ্ঘন্নিব মবিতোপ- 
লভ্যতে প্রনেশাস্তরে চ দৃশ্ঠমানোহধত্তাদিবাস্তমেতি। যথোপরিষ্টাদত্রত্যৈরপ- 
শভ্যমানে। মেঘস্ততো। দুরান্বশে! ভূতললগ্রশ্চেত্যেবাবসীয়তে তথেহাপীত্যর্থঃ | 
ভোগকালম্তাবিরোধেনাধিক্যমাপাগ্য তেনৈব লিঙ্গেনাতিশয়বত্বমমৃতাদেরপি 
কথয়তি_-তথেতি। ভোগকালাধিক্যে সতীতি যাবৎ । অন্ুমীয়তে কল্প্যুতে । যত্ত,ভোগ- 
কালমাকলঘ্য উদ্ভমনং তর্দভাবৎ জ্ঞাত্বোপরমণমগ্র্যাদিমুখত্বং দৃষ্টিমাত্রেণ তৃপ্তিমত্বং তৎ- 
সর্ববং বিহযোহপি কল্প্যতে দেবৈঃ সমমিত্যাহ-_-উদ্ভমেনেতি ॥২১০-__২১৩1১-_৪ 


ইতি তৃতীয়াধ্যায়ন্ত অষ্টমঃ খণ্ডঃ। 


ভাঘ্যান্নবাদ ।-_সেইরূপ, পশ্চাৎ অর্থাৎ উত্তর দিক হইতে উর্দগামী আর 
তাহার বিপরীতক্রমে অস্তগামী। পূর্ব পুর্ব অপেক্ষা উত্তরোত্তর যে দ্বিগুণ কাল 
বল! হইয়াছে, ইহা! পুরাঁণ-সন্মত নহে; কেননা, পৌরা ণিকগণ, তাহার চতুষ্পার্ববর্তী 
ইন্দ্র, যম, বরুণ ও সোম লোকে সুর্যের একই প্রকার গতি নির্দেশ করিয়াছেন । 
মানস-সরোবরের উত্তর-ভাগন্থ জুমের-শিথরে যে হুর্য্যের প্রদক্ষিণক্রমে পরিভ্রমণ, 
তাহা. সকলের পক্ষেই অমান। আচার্য্যগণ ((দ্রাবিড়াচার্য্য প্রভৃতি )* 





* এখানে আচাধ্য পদে প্র/বিড়াচার্যের কথা বলা হইয়াছে। তিনি বলিয়াছেন-_যদিও 
মধ্যের উদয়ান্তময় কাল সর্বত্র সমান হউক, তথাপি এখানে তারতম্য নির্দেশের অভিপ্রায় এই যে, 
সমস্ত লোকে যাহার! বাস করে, তাহাদের স্থিতিকাল সমান নহে; পূর্ববর্তী লোকে যাহারা 
যত কাল বাস করে, পরবর্তী লোকবাসিগণ তাহাদের ছ্িগুণ কাল অবস্থান করে; এই অবস্থিতির 
দ্ৈগুণ্যানুমারেই পরবর্তি-স্বোকবাসীদিগের সন্বঘ্ধে পূর্ববাপেক্ষা দ্বিগুণ পরিমাণ উদয়াস্তকাঁল গ্রহণ কর! 
হইয়াছে। আ'র পূর্ববদিগ.বর্তী লোকবাসীর অভাব সময়েও দক্ষিণ দিগবর্ভী লোৌকবাসী প্রাণী 
বিঘ্ধমান থাকে ; এই কারণে সে সময় হৃষ্য্যের পূর্বদিকে উদয় দর্শন করিবার কোন লোক ন1 থাকায়, 
প্রথমে দক্ষিণদিগ বর্তী লোকবাসীরাই দৃক্ষিণদিকে হৃরধ্যকে উদীয়মান দেখিতে পায়, এইজন্য দক্ষিণ- 
দিকে হুর্যের উদয় কথিত হইয়াছে। প্রকৃতপক্ষে ত হৃর্যের উদয়ও নাই, অন্তও নাই; কেবল, 
লোকদিগের দর্শনানুসারে এক্সপ ব্যবহার হয় মাত্র। বিশেষ কথা টীকাতে ত্ষ্টব্য। 


'অষ্টমঃ থণ্ডঃ] তৃতীয়োধধ্যায়ঃ। ২৮১ 


এ বিষয়ে এইরূপ পরিহার বলিয়া গিয়াছেন-_অমরাবতী (হন্তরপুরী ) 
গ্রভৃতি পুরীগুলির স্থায়িত্বকাল পূর্ব পূর্ব্ব পুরীর স্থায়িত্বকাল অপেক্ষা 
দবিগুণপরিমিত; হুর্যোর উদয় অর্থ__সেই সেই লোকবাঁপী গ্রাণিগণের দৃষ্ি- 
গোচর হওয়া, এবং তাহার অভাবই হৃর্য্যের অন্তগমন; বাস্তবিকপক্ষে হৃর্যযের 
উদয়ও নাই, অন্তগমনও নাই। [ অতএব] সেই লোকে যে সমস্ত প্রাণী বাস 
করে, তাহাদের অভাব হইলে সূর্য্য সেই পথে গমন করিলেও তাহাদের পক্ষে 
উদয়ান্তময়রছিতই বটে ; কারণ, তখন চক্ষুর বিষয়তা ও অবিষয়তা, উভয়েরই 
অভাব হইয়া পড়ে। সেইরূপ অমরাবর্তী অপেক্ষা আবার সং্যমনী পুরী 
(যমালয়) দ্বিগুণ-পরিমিত কালস্থায়ী; অতএব, সেই পুরীবাশী প্রাণিগণের 
পক্ষে যেন 'দক্ষিণেই উদয় হয়, আর উত্তরেই যেন অন্তমিত হয় এই কথা উত্ত 
হইয়াছে। বিশেষতঃ আমাদের প্রতীতিও এরূপ উক্তির অপর কারণ; [কেন- 
না,] যমালয় আমাদের স্থান হইতে দক্ষিণদিগবর্তী; সুতরাং সেখানে উদ্দীয়মান 
হুরধ্কে আমরা যেন দক্ষিণ দিকে উদীয়মান বলিয়া মনে করিয়া থাকি। সেই- 
রূপ অন্ঠান্ত পুরী সম্বন্ধেও এইরূপই সিদ্ধান্ত যোজন| [ করিতে হইবে ]| 

সুমেক সকলেরই উত্তরদিকে অবস্থিত; হূর্ধ্য যখন অমরাবতী-পুরীতে 
মধ্যাহুগত হন, তখন সংযমনী পুরীতে [ যমালয়ে ] উদ্বীয়মান বলিয়৷ গ্রতীত 
হন; আবার সেখানে যখন মধ্যাহগত হন, তখন বরুণালয়ে উদীয়মান বলিয়! 
প্রতীত হন; উত্তরদিকেও [ সোমপুরীতেও ] এতানুরূপ| যোজনা ]। কারণ, 
্রদক্িণক্রমে যে পরিভ্রমণ, তাহা [সকলের পক্ষেই ] জমান। চতুর্দিকৃস্থিত 
পর্ধত-প্রাচীরে যাহাদ্দের নিকট আদিত্যরশ্মি নিরু্ধ রহিয়াছে, ইলাবৃতবর্ষবাসী 
সেই সমস্ত লোকদ্বিগের নিকট চিরদিনই হুরধ্যদেব কেবল উর্দাদিকেই উদ্দিত 
হইতেছেন, আর অধোিকেই অন্তমিত হইতেছেন বলিয়া অনুভূত হইয়া 
থাকেন; কেননা, [প্রাচীরতুল্য ] সেই পর্বতের কেবল উর্মী ছিন্র দ্বারাই 
ু্ধ্যরশ্ি সেখানে প্রবেশ লাভ করিয়া থাকে । ভোগকালের দৈগুণ্যরূপ হেতু দুষ্ট 
খক্প্রভৃতি অমুতোপজ্বীবী অমৃতগণের [ দবেবগণের ] বীর্য্যবত্ধ বাঁ সামর্থ্য ও 
উত্তরোত্তর দ্বিগুণ বলিয়া অনুমিত হয়। রুদ্রাদি দেবগণের ও বিদ্বান্দিগের পক্ষে 
উদয় ও অন্তগমন সমান ॥২১০-_২১৩।১--৪ 


ইতি তৃতীয়াধ্যায়ের অষ্টম খণ্ডের ভাষ্যান্ুবাদ সমাপ্ত || 


তৃতীয়াধ্যায়ে 
নবম খণ্ডঃ। 


অথ যচ্চতুর্থমমৃতং তম্মরূত উপজীবস্তি সোমেন মুখেন, 
ন বৈ দেবা অশ্নস্তি ন পিবন্ত্যেতদেবা তং দৃষ্ট। তৃপ্যন্তি ॥২১৪।১ 

অথ, যৎ চতুর্থম্‌ অমৃতম্, মরুতঃ (বায়বঃ) মোমেন মুখেন ( সোমপ্রধানাঃ 
সম্তঃ) তৎ ((চতুর্থমমৃতৎ) উপজীবস্তি; [বস্ততত্ত] দেবাঃ ন বৈ (নৈব) 
অশ্নস্তি, ন বা পিবস্তি; [ অপিতু ] এতৎ এব অমৃতৎ দৃষ্বা তৃপ্য্তি ॥ 

আর যে চতুর্থ অমৃত, মরুদ্গণ মোমমুখে তাহা! উপভোগ করেন; [ প্রকৃত- 
পক্ষে ].দ্বেবতারা ভক্ষণও করেন না, এবং পানও করেন না; পরস্ত, এই অমুত 
দর্শন করিয়াই তৃপ্তি লাভ করেন ॥ 

শ্াঙ্কর-ভাষ্যম।-_-২১৪1১ 

আনন্দগিরিঃ ।-_-২১৪॥১ 

ভাষ্যানুবাঘ ।--২১৪॥১ 

ত এতদেব রূপমভিসংবিশন্ত্যেতম্মাদ্‌ রূপাহুদ্যান্তি ॥২১৫॥২ 

তে (মরুতঃ) এতৎ ( চতুর্থামৃতলক্ষণং ) রূপমেব অভি (লক্ষ্টীকৃত্য ) 
সংবিশস্তি (ভুগ্ততে ), এতম্্াৎ রূপাৎ ( এতদর্থমেবেত্যর্থ:ঃ ) উদ্যস্তি ( উদ্যমং 
কুর্ববন্তি )॥ 

তাহার! ( মরুদুগণ ) এই রূপকেই লক্ষ্য করিয়! ভোগ করেন, এবং এই রূপের 
জন্যই চেষ্টা করিয়। থাকেন ॥ 

শাহ্কর-ভাষ্যম।--২১৫।২ 

আনন্দগিরিঃ |--২১৫॥২ 

তাষ্যানুবাদ ।--২১৫॥২ 

সয এতদেবমমৃতং বেদ, মরুতামেবৈকো ভূত্বা সোমেনৈব 
মুখেনৈতদেবামূতং দৃষ্ট1 তৃপ্যতি) নম এতদেব রূপমভিনংবিশ- 
ত্যেতম্মাদ্রূপাদ্ুদেতি ॥২১৬॥৩ 


| ইঞ্ধানীং বিজ্ঞানফলমাহ-_“স যঃ” ইত্যার্দিন। ]-যঃ (জনঃ) এবং (যথোক্ত- 


নবমঃ খণ্ডঃ] তৃতীয়োহধ্যায়ঃ। ২৮৩ 


প্রকারেণ ) এতৎ অমৃতং বেদ, সঃ (বিদ্বান) মরুতাম্‌ এব একঃ ( অন্যতমঃ ) 
ভৃত্বা সোমেন এব মুখেন এতৎ এব অমৃতৎ দৃষ্। তৃপ্যতি, সঃ এতৎ এব রূপম্‌ 
অভিসংবিশতি, এতম্মাৎ রূপাৎ [ এব ] উদ্দেতি ( উদ্ভমং চ করোতি )॥ | 
যে লোক উক্ত প্রকার এই অমৃতরহস্ত অবগত হন, সেই লোক মরুদ্গণের 
মধ্যেই একজন হুইয়| সোম-মুখে এই অমৃত দর্শন করিয়া তৃপ্তি লাভ করেন; 
সেই বিদ্বান লোক এই রূপকেই লক্ষ্য করিয়া সংবেশন ও উদ্যম করিয়! থাকেন। 
শ্াঙ্কর-ভাষাম্‌।--২১৬৩ 
আনন্দগিরিঃ।-_-২১৬॥৩ 
ভাষ্যান্ুবাদ ।-- ২১৬৩ 


স যাবদাদিত্যঃ পশ্চাছুদেতা৷ পুরস্তাদস্তমেত। দ্িস্তাবহুত্তরত 
উদেতা দক্ষিণতোহস্তমেতা মরুতামেব তাব্দাধিপত্যণ্‌ স্বারাজ্যং 
পধ্যেতা ॥২১৭॥৪ 


ইতি তৃতীয়াধ্যায়স্ত নবমঃ খণ্ড ॥৯ 
[তশ্ত ভোগফলমাহ ]--স যাবৎ” ইত্যার্দিনা। আদিত্যঃ যাবৎ (যাবস্তং 
কালং) পশ্চাৎ (পশ্চিমায়াৎ দ্িশি) উদেতা, পুরস্তাৎ (পূর্বস্তাৎ চ দিশি) 
অন্তম্‌ এতা, সঃ (বিদ্বান) দ্বিঃ তাবৎ (তদ্বৈগুণ্যেন কালেন) উত্তরতঃ ( উত্তরম্তাৎ 
দিশি ) উদেতা, দক্ষিণতঃ ( দক্ষিণন্তাং চ দ্িশি) অন্তম্‌ এতা) তাবৎ ( তাবন্তং 
কালং) মরুতাম্‌ আধিপত্যৎ ( মরুতাম্‌ আধিপত্যতুল্যম আধিপত্যম্‌ ) স্বারাজ্যং 
পর্য্যেতা ( লব্ধ! ভবেদ্বিত্যর্থঃ )॥ 
সুর্য যে পরিমাণ কালে পশ্চিমর্দিকে উদ্দিত হন, এবং পূর্বদিকে অন্তমিত 
হন, তাহার দ্বিগুণ সময় সেই বিদ্বান উত্তরে উদ্দিত হন, এবং দক্ষিণে অন্তমিত 
হন, এবং তাবৎকালই মরুদ্গণের তুল্য অধিকার ও স্বাতন্তরা লাভ করিয়া থাকেন ॥ 
শাহ্কর-ভাষ্যম্‌।--২১৭|৪ 
ইতি তৃতীয়াধ্যায়ন্ত নবম-থণ্ড-ভাব্যম্‌ ॥৯| 
আনন্দগিরিঃ|--২১৭॥৪ 
ইতি তৃতীয়াধ্যায়স্ত নবমঃ খ্ডঃ ॥৯ 
ভাষ্যানুবাদ ।-_-২১৭॥৪ 
ইতি তৃতীয়াধ্যায়ের নবম খণ্ডের ভাষ্যানুবাদ সমাপ্ত ॥৩৯) 


তৃতীয়াধ্যায়ে 
দশম5 খণ্ড । 


অথ যপঞ্চমমমৃতং তৎসাধ্যা উপজীবন্তি ব্রহ্মণা মুখেন ন 
বৈ দেবা অশ্নস্তি ন পিবাস্ত্যেতদেবাস্ৃতং দৃষ্ট। তৃপ্যন্তি ॥২১৮॥১ 


অথ যৎ পঞ্চমম্‌ অমৃতৎ, সাধ্যাঃ ( দেবযোনিবিশেষাঃ ) ব্রহ্ধণ। মুখেন (বর্গ 
প্রধানাঃ সন্তঃ) তৎ উপজীবস্তি ; দ্বেবাঃ [পুনঃ] ন বৈ (নৈব) অতি ন বা 
পিবস্তি, [ পরস্ত ] এতৎ এব অমৃত দৃষ্ট1 তৃপ্যন্তি॥ 

আর যে পঞ্চম অমৃত, সাধ্যনামক দেবযোনিবিশেষেরা ব্রঙ্গমুখে তাহা 
উপভোগ করেন 7 [ প্রকৃতপক্ষে ] দেবতাগণ ভোজনও করেন না, পানও করেন 
ন1; পরন্ত এই অমৃত দর্শন করিয়াই তৃপ্তিলাভ করিয়া থাকেন ॥ 

শাঙ্কর-ভাষ্যম্‌।__২১০।১ 

আনন্দগিরিঃ|-_২১৮॥১ 

ভাষ্যানুবাদ ।__-২১৮।১ 

ত এতদেব রূপমভিসংবিশন্ত্যেতম্মাদ্রপাহুদ্যন্তি ॥২১৯॥২ 

তে (সাধ্যাঃ ) এতৎ (পঞ্চম) এব রূপম্‌ (অমৃতাথ/ৎ) অভিসংবিশস্তি, 
এতনম্মাৎ [ এব ] রূপাৎ ( এতদর্থৎ ) উদ্যন্তি ( উদ্মৎ চ কুর্ববস্তি )॥ 

সেই সাধ্যগণ এই রূপকে লক্ষ্য করিয়াই ভোগ করেন, এবং এই রূপের 
জন্যই কর্ম করেন ॥ 

শাঙ্কর-ভাষ্যম।--২১৯॥২ 

আনন্দগিরিঃ।--২১৯॥২ 

ভাষ্যান্ুবাদ |-_-২১৯॥২ 

সযঘ এতদেবমম্ৃতং বেদ সাধ্যানামেবৈকো। ভূত্বা ব্রক্ষণৈব 
মুখেনৈতদেবাম্বতং দৃষ্ট। তৃপ্যতি সম এতদেব রূপমভিদংবিশত্যে- 
তম্মাব্রপাছুদেতি ॥২২০॥৩ 

[ ইদানীং বিদ্যাানমুচ্যতে “স* ইত্যাি ]--যঃ (জনঃ) এতৎ (পঞ্চমং) 
অমৃতম্‌ এবং ( যথোক্তপ্রকারেণ ) বেদ, সঃ (বিদ্বান) সাধ্যানাম্‌ এব একঃ 
( অন্ততমঃ ) তৃত্ব। ব্রহ্ষণা৷ (চতুম্মুথেন ) এব মুখেন এতৎ ( পঞ্চমং ) এক 


দৃশমঃ খওঃ ] ভৃতীয়োইধ্যায়ঃ। ২৮৫ 


অমৃতং দৃষ্টা তৃপ্যতি; সঃ (বিদ্বান) এতং এব রূপম্‌ (অমৃতম্‌) অভিসংবিশতি, 
এতশ্মাৎ [ এব ] রূপাৎ ( এতন্্রপার্থম্‌ ) উদ্দেতি (কর্ম চ করোতি )॥ 

যে লোক যথোক্ত প্রকার এই পঞ্চম অমৃতকে জানেন, সেই বিদ্বান লোক 
সাধ্যগণের মধ্যেই একজন হইয়া! ব্রহ্গর্ূপ মুখদ্ধারা উক্ত অমৃতকেই দর্শন করিয়া 
তৃপ্ডিলাভ করিয়া থাকেন; উক্ত রূপকে লক্ষ্য করিয়াই ভোগ করেন, এব 
কর্ম করিয়। থাকেন ॥ 

শান্কর-ভাষ্যম্‌।-_-২২০|৩ 

আনন্দগিরিঃ|-_-২২০৩ 

ভাষ্যান্থুবাদ্দ ।--২২০।৩ 

সযাবদাদিত্য উত্তরত উদেতা দক্ষিণতোইস্তমেতা৷ দিস্তাব- 
দুর্ধং উদেতীর্ববাগস্তমেতা। সাধ্যানামেব তাবদাধিপত্যত্‌ স্বারাজ্যং 
পর্য্যেতা ॥২২১/৪ 
ইতি তৃতীয়াধ্যায়স্ত দরশমঃ থণ্ঁঃ1১০| 

আদিত্যঃ যাবৎ উত্তরতঃ ( উত্তরন্তাং দ্িশি) উদ্দেতা, দক্সিণতঃ (দক্ষিণস্তাধচ 
দিশি) অন্তম্‌ এতা) স দ্বিঃ তাবৎ ( তদ্দিগুণিতেন কালেন ) ভর্ম্‌ উদ্দেতা, 
অর্ধাক (অধশ্চ) অন্তম এতা (অন্তমিতঃ ভবতি), তাবৎ সাধ্যানাম্‌ এক 
আধিপত্যৎ স্বারাজ্যৎ পর্যেতা। 

আদিত্য যে পরিমাণ কালে উত্তরে উদ্দিত হন, এবং দক্ষিণে অন্তমিত হন, 
সেই বিদ্বান পুরুষ তাহার দ্বিগুণ কাল উর্ধে উদ্দিত হন, এবং নীচের দ্বিকে অস্তমিত 
হন, তিনি সাধ্যগণের তুল্য অধিকার ও স্বাধীনতা প্রাপ্ত হন॥ 

শাহর-ভাষ্যম।--২২১।৪ 

ইতি তৃতীয়াধ্যায়ন্ত দশম-থণ্ড-ভাষ্ম্‌॥১০| 
আনন্দগিরিঃ|--২২১।৪ 
ইতি তৃতীয়াধ্যায়ন্ত দশমঃ থওঃ ॥১০। 
ভাষ্যান্ুবাদ ।--২২১॥৪ 
ইতি তৃতীয়াধ্যায়ের দশম খণ্ডের ভাম্যান্ুবদ সমাপ্ত ॥১০| 


তৃতীয়াধ্যায়ে 
একাদশ? খণ্ড । 


অথ তত উর্ধ উদেত্য নৈবোদেতা৷ নাস্তমেতৈকলএব মধ্যে 
স্থাতা ; তদেষ শ্লোকঃ ॥২২২॥১ 

অথ (কথান্তরারন্তে) ততঃ (তম্মাং_প্রাণিনাৎ কর্ম্মফলভোগক্ষয়াৎ 
পরং ) উর্ধঃ ( প্রাণ্যনগ্রহাৎ সমৃত্বীর্ঘ; সন্) নৈব উদ্দেতা ( উদ্দিতঃ। ভবিতা ), 
নচ অন্তম (অদর্শনম্) এতা। (গন্তা), [কিন্তু] একলঃ (একাকী লোহি- 
তাগ্যবয়বরছিতঃ ) এব সন্‌ মধ্যে স্থাতা (স্থাস্ততি, নতু প্রাচ্যার্িদিক্ষু ইত্যর্থ: )। 
তৎ(তশ্মিন্‌ বিষয়ে ) এষঃ ( বক্ষ্যমাণঃ) শ্লোকঃ ( সংক্ষিপ্তার্থকঃ মন্ত্র) [অন্তি 
ইতি শ্রেষঃ ]। 

তাহার পর, সুর্যযদেব প্রাণিগণের প্রতি ভোগপ্রদ্বান কার্য হইতে সমুত্ীর্ণ 
হইয়া আর উদ্দিত হইবেন না, এবং অন্তমিতও হইবেন না, একাকীই 
মধ্যস্থলে অবস্থান করিবেন, এবিষয়ে এইরূপ একটি সংঙ্ষিপ্তার্ মন্ত্র 
আছে--॥২২২।১ 

শাঙ্কর-ভাষ্যম্‌।-_কৃত্বৈবমুধয়াস্তমনেন প্রাণিনাং স্বকর্মফলভোগনিমিত্তমনুগ্রহং 
তংকর্্মফলোপভোগক্ষয়ে তানি প্রাণিজাতান্তাত্মনি সংহত্য, অথ ততস্তম্মাদ্বনস্তর 
্রাণ্যমুগ্রহকালাদুর্ধঃ সননাত্মথ্যদেত্য উদগম্য যান্‌ প্রত্যুদদেতি, তেষাৎ প্রাণিনামভাবাৎ 
স্বাতমস্থঃ নৈবোদেতা নাস্তমেতা একলোহদ্বিতীয়োংনবয়বো৷ মধ্যে স্বাত্মন্ঠেব 
স্থাত1। তত্র কশ্চিদ্‌বিদ্বান্‌ বন্বাদিসমানচরণে! রোহিতাস্তমৃতভোগভাগী যথোক্ত- 
ক্রম্ণে স্বাত্মানৎ সবিতারমাতন্বেনোপেত্য সমাহিতঃ সন এতৎ মন্ত্রং দৃষ্ট 
উিতোহস্ন্মৈ পৃ্টবতে জগাদ-_-যতত্বম আগতো। ব্রদ্ধলোকাৎ, কিং তত্রাপ্যহো- 
রাত্রাত্যাৎ পরিবর্তমানঃ সবিতা প্রাণিনামাযুঃ ক্ষপয়তি, যথেহ অন্মাকম্‌, ইত্যেবং 
ৃষ্ট; প্রত্যাহ-_তৎ তত্র যথাপৃষ্টে যথোক্তে চার্থে এষঃ শ্লোকো ভবতি, তেনোক্ে। 
যে!গিনা, ইতি শ্রুতে্বচনমিদম্‌॥২২২।১ 

আনন্দগিরিঃ।-_পঞ্চতিঃ পর্য্যায়ৈর্ধুবিদ্তা। যথাবছুক্ত1| ক্রমেণ মুক্তিফলপর্য্যব- 
সায়িত্বং তন্তা। ঘর্শয়িতুমনস্তরবাক্যমবরধ্যাহ-__কৃত্েত্যা্বিন! । তন্মাৎ প্রাণ্যনুগ্রহ- 
কালাঘনস্তরমিতি তচ্ছনযার্থ:। উর্ধঃ ন্‌ ব্রহ্গীভূতে। বর্তমান ইতি যাবং। আত্মন্যুদেত্য 


স্বমহিমনি গ্রকাশং লব্বেত্যেতৎ। রা প্রয়োগাৎ ত্রমমুক্তিরত্র বিবন্ষিতা | 
তত্র বিবন্ভবং প্রমাণয়তি_তত্রেতি। ক্রমমুক্তিঃ সপতমার্থঃ। যথোক্তক্রমেণাসৌ 


একাদশ: খণ্ডঃ ] তৃতীয়োহ্ধ্যায়ঃ। ২৮৭ 


বা আদিত্যে। দেবমধ্বিত্যা্দিন। পঞ্চামৃতত্বেন স্থিতামিত্যর্থঃ | ্বমাত্মানং বেছ্াতয়া 
বিদ্বদাআসভূতমিত্যর্থঃ। আত্মত্বেনোপেত্যাহংগ্রহথেণ গৃহীত্বেত্যেতৎ। কথং প্রশ্নঃ ইত্যা- 
কাজ্ষায়ামাহ__যত ইতি । লব্বব্রন্মোপদেশে! ব্রহ্মবিদ্টোক্তাবন্থায়াং রক্ষণ বিষুক্তা- 
বস্থায়াং কেনচিৎ পৃষ্টঃ প্রত্যুবাচেত্যর্থঃ| কথণ প্রত্যুক্তিরিতি__তত্তত্রেতি ॥২২২।১ 


ভাধ্যান্ুবাদ ।-_[ হূর্যাদেব ] উক্তপ্রকার উদয় ও অন্তগমন দ্বার! প্রাণিগণের 
নিজ নিজ কর্মফল-ভোগার্থ অনুগ্রহ করিয়! সেই কর্মফল ভোগ লমাপ্ত হইলে 


পর সেই সমস্ত প্রাণিবর্গকে আপনাতে সমাহত করিয়া, তাহার পর প্রাণিগণের 
প্রতি অনুগ্রহ প্রকাশের নির্দিষ্ট কালের পর উর্ধগত হইয়া অর্থাৎ যে সমস্ত 
প্রাণীর জন্ত উদ্দিত হ্ইয়া থাকেন, সেই সকল প্রাণী না থাকায় আপনাতেই 
আপনি অবস্থিত থাকেন। তন্মধ্যেও, বনু প্রভৃতি দেবতার সমানাধিকারসম্পন্ন 
এবং লোহিতাদ্দি-অমৃতভোগী কোনও বিদ্বান আপনাকেই বিজ্ঞেয়-সবিতুরূপে 
গ্রহণপূর্ববক সমাহিত হইয়া এবং উক্ত মন্ত্র দর্শন করিয়া উথ্থিত হইয়া অপরকর্তৃক 
জিজ্ঞাসিত হইয়। এইরূপ বলিয়াছেন, অর্থাৎ তুমি যে ব্রহ্মলোক হইতে আগমন 
করিয়াছ, [জিজ্ঞাসা করি, ] হৃর্য্যদেব এখানে যেমন উদয়াস্ত দ্বারা আমাদের 
আয়ুঃ ক্ষয় করিতেছেন, তেমনি সেখানেও কি দ্বিবারাত্র পরিভ্রমণ করতঃ তত্রত্য 
প্রাণিগণের আয়ুঃ ক্ষয় করিয়া থাকেন? এইপ্রকার জিজ্ঞাসিত হই প্রত্যুত্তরে 
বলিয়াছেন যে, তদ্বিষয়ে অর্থাৎ উক্ত প্রকারে জিজ্ঞাসিত বিষয়ে এইরূপ গ্নোক 
আছে; অর্থাৎ সেই যোগী পুরুষ এইরূপ একটি শ্লোক বলিয়াছেন; ইহ! শ্রুতির 
উক্তি ॥২২২|১ 

ন বৈ তত্র ননিয্লোচ নোদিয়ায় কদাচন | 

দেবান্তেনাহণ সত্যেন মা! বিরাধিষি ব্রহ্মণেতি ॥২২৩1২ 

[ তহুক্তঃ শ্লোকোহয়মুচ্যতে “ন বৈ” ইতি ।]ন বৈ (ত্বয়া যৎ উদয়লান্তময়ৌ 
পৃষ্ঠৌ, তৌ নৈব স্ত ইত্যর্থ: )। তত্র (ব্রহ্মলৌকে ) কদাচন ( কদ্দাচিদ্বপি ) [সবিতা] 
ন নিম্রোচ (অন্তম অগমৎ), ন উদ্দিয়ায় (উদ্দিতশ্চ ন অভূৎ)। হছে দেবাঃ 
[ যুন্ং সাক্ষিতৃতাঃ শৃণুত-_ ] তেন সত্যেন ( এতদ্বিষয়কসত্যবচনেন ) অহং ব্রহ্মণা 
মা বিরাধিবি ( বিরুদ্ধঃ ন ভবেয়ম্‌ ), এবং সত্যবচনেন মম ব্রহ্ধপ্রাপ্তিঃ বিরুদ্ধা 
মাতৃদিত্যর্থ; । ( ইতিশবঃ শ্লোকসমাপ্ডো )॥ 


[ সেই শ্লোক কথিত হইতেছে ]--তোমর1 যাহা জিজ্ঞালা! করিতেছ, সেখানে 
তাছ৷ নিশ্চয়ই নাই; সেখানে সুর্য কখনও অন্তমিত হন নাই, এবং উদ্দিতও 
হন নাই। হে দেবগণ, তোমরা! সাক্ষী হইয়া! আমার কথা শ্রবণ কর; আমি 


২৮৮ ছান্দোগ্যোপনিষৎ। 


এঁই সত্যবচনেঞ্জ ফলে ব্রদ্মের সহিত বিরুদ্ধ হইব না, অর্থাৎ আমি যখন সত্য 
বলিতেছি, তখন আমার ব্রহ্গ প্রাপ্তিতে কো. বাধা ঘটিবে ন1॥ 

শাহ্কর-ভাষ্ম।_ন (ব তত্র_যতোহহৎ ব্রহ্মলোকাদাগতঃ তন্মিন & বে 
তত্ৈতদস্তি যৎ পৃচ্ছসি। ন হি তত্র নিষ্নোচ অন্তমগমৎ সবিতা, ন চোদদিয়ায় উদ্গতঃ 
কুতশ্চিৎ কর্দাচন কম্মিংশ্চিদ্পি কালে ইতি। উদয়াস্তময়বঞ্জিতো৷ ব্রহ্মলোক 
ইত্যনপপন্নম্‌ ইত্যুক্তঃ শপথমিব প্রতিপদে-__হে দেবাঃ সাক্ষিণো যু শৃণুত, যথা 
ময়োক্তং সত্যৎ বচঃ তেন সত্যেনাহং ব্রহ্মণ। বরন্স্বরূপ্ণে মা! বিরাধিষি ম1 বিরুধ্যেয়ম্, 


) 


অপ্রান্তিব্র্মণে! মম ম1 ভূদিত্যর্থঃ ॥২২৩২ | 

আনন্দগিরিঃ।-_্লোকমুপাদায় ব্যাকরোতি__ন বৈ তত্রেত্যাদিনা। নিমুক্ো 
চেত্যশ্রিন্নর্থে নিম্নোচেতি চ্ছান্দসঃ প্রয়োগঃ ৷ ইতিশবঃ পূর্ববান- -ব্যাথ্যাসমাপ্ত্র্থঃ। 
উত্তরাঙ্গমুখ্খাপয়তি-_উদয়াস্তময়েতি । লোকত্বাবিশেষা দ্িতরলোকবদ্ত্রক্লোকোহপি 
নোদয়াস্তমরবঞ্জিত ইত্যুক্তে! বিদ্বান্‌ উত্তরার্ধেন শপথৎ কুর্ধন্‌ পরিহরতীত্যর্থঃ 
4২২৩২ 

ভাষ্যানুবাদ ।__সেখানে নিশ্চয়ই নাই; অর্থাৎ আমি যে ব্রহ্গলোক হইতে 
আসিয়াছি, তুমি যাহা জিজ্ঞাস করিতেছ, সেখানে তাহা [ দিবারাত্র ] নাই। 
কারণ, সেখানে সবিতা কখনও অন্তমিত হন নাই, এবং কোনও স্থান হুইতে 
কোনও সময়ই উদ্দিতও হন নাই। ভাল, ব্র্লোক যে উদয়াস্তময়বজ্জিত, ইহা 
ত সঙ্গত হয় না; এইরূপ কথ শুনিয়া! তিনি যেন শপথ গ্রহণ করিয়াই বলিলেন 
__হে দ্বেবগণ, তোমরা সাক্ষী হইয়! শ্রবণ কর, আমি যে প্রকার সত্যবাক্য বলিয়াছি, 
সেই সত্য বাক্যের বলেই আমি বন্ধের সহিত অর্থাৎ ব্রহ্গ-স্বরূপে বিরুদ্ধ হইব না) 
অর্থাৎ আমার বর্গ প্রাপ্তিতে কোনও বাধ! হইবে না ॥২২৩২ 

নহবা অন্মা উদেতি ন নিম্লোচতি সকৃদ্দিবা হৈবান্মৈ 

ভবতি, য এতামেবং ব্রহ্মোপনিষদং বেদ ॥২২৪॥৩ 

[ এতদ্বিষ্ঞাফলমাহ-_“ন হ” ইত্যাদ্রিনা। ]-_যঃ (জনঃ) এতাৎ (যথোক্তাৎ ) 
ব্রত্মোপনিষদৎ (ব্রহ্মবিদ্াং ) বেদ (জানাতি ) অন্মৈ (বিদৃষে) ন বৈ (নৈব) 
হ (প্রসিদ্ধ) উদ্দেতি, ন চ নিয়লোচতি ( অন্তমিতো৷ ভবতি ) [ সবিতা ইতি 
শেষঃ]। [পরন্ত ] অন্মৈ সৎ দিব। ( সদৈব দিবা, প্রকাশ ইত্যর্থ; ) ভবতি। 

উক্ত বিদ্যার ফল কথিত হইতেছে__যে লোক এই গু ব্রহ্মবিগ্ভা অবগত হন, 
তাহার স্বন্ধেও [ুর্য্যঘেব ] নিশ্চয়ই উদ্দিত হন নাঁ, এবং অন্তমিতও হন না; 
সর্বদাই দ্বিব। হয়, অর্থাৎ সর্বকালই :প্রকাশময় হয় ॥২২৪।৩ 


একাদশঃ খও্ডঃ ] “তৃতীয়োহ্ধ্যায়ঃ | ২৮৯ 


শাঙ্কর-ভাষাম্‌।--সত্যৎ তেনোক্তমিত্যাহ শ্রতিঃ_ন হ বা অন্মৈ যথোক্- 
বরহ্ষবিদে নোেতি, ন নিম্োচতি নাম্তমেতি ; কিন্ত ব্রহ্মবিদেইন্মৈ সরুদ্দিবা হৈব 
সদৈবাহর্ভবতি, স্বয়ংজ্যোতিষ্ঠাৎ) য এতাৎ যথোক্তাৎ ব্রদ্ধোপনিষদ্ং বেঘ- 
গুহং বেদ। এবং ততন্ত্রেন বংশাদিত্রয়ং প্রত্যমুতসন্বন্ধঞধ্জ যচ্চান্তদবোচাম, 
এবং জানাতীত্যর্থঃ। বিদ্বান উদয়ান্তময়কালাপরিচ্ছেস্তং নিতামজং ব্রহ্গ 
ভবতীত্যর্থঃ ॥২২৪॥৩ | 

আনন্দগিরিঃ |__এবং মন্্ররুক্‌ শপথঘ্বারা নির্ণাতেহর্থে ন হেত্যান্। কিমর্থা 
শ্ুতিঃ, ইত্যাশঙ্ক্যাহ__সত্যমিতি | ন হেত্যাগ্ভাৎ শ্রুতিমাদায় ব্যাচষ্টে__যথোক্তেতি। 
ব্রদ্মোপনিষদমিত্যন্তার্থমাহ- বেদগুহমিতি । এবংশবমাদ্ায় ব্যাকরোঁতি-__এব- 
মিত্যাদিনা। বংশাদিত্রয়ং তিরম্চীনবংশো। মধ্বপৃপো মধুনাড্যশ্ট'ইত্যেবংরূপ- 
মিত্যর্থঃ। প্রত্যমৃতসন্বন্ধং চ লোহিতাগ্মৃতেঘেকৈকবস্াধীনাৎ সম্ন্ধমিত্যর্থঃ| 
অন্তদ্দিত্যুগ্ঘমন-সংবেশনাদি গৃহাতে | উক্তবিগ্ভাফলমুপসংহরতি-__বিদ্বানিতি ॥২২৪1৩ 

ভাষ্যান্ুবাদ্ঘ ।__ষে লোর এই যথোক্ত ব্রহ্গোপনিষৎ অর্থাৎ বেদের গুহাতত্ব 
জানেন, এবং [ পূর্বোক্ত তিরম্টীন বংশ, মধুচক্র ও মধৃনাড়ী এই ] বংশত্রয় ও 
প্রত্যেক অমুতের সহিত বন্থপ্রভৃতি দেবগণের সম্বন্ধ এবং আরও যাহা কিছু 
বলিয়াছি, তৎ সমস্ত জানেন, উক্জপ্রকার ব্রহ্মবিৎ লোকের উদ্দেশে [ হুর্যযদেব ] 
নিশ্য়ই উদ্দিত হন না, এবং অস্তমিতও হন না; পরস্ত, এই ব্রহ্মবিদের উদ্দেশে 
সকৃৎ-দিবা অর্থাৎ সাং দিবালোক প্রতিভাত হইয়া! গাকে; কারণ, তিনি 
নিজেই জ্যোতির্ময়; [ স্থৃতরাং তাহার নিরুট আর অন্ধকারাত্মক রাত্রির সম্তাবন। 
হয় না]। সেই বিদ্বান্‌ পুরুষ উদয়ান্ত কাল দ্বারা অপরিচ্ছেগ্ঘ, নিত্য ও জন্মরহিত 
ব্রন্মস্বরূপ হন ॥২২৪॥৩ 

তদ্বৈতদ্ত্রন্মা প্রজাপতয় উবাচ, প্রজাপতির্মনবে মনুঃ 
প্রজাভ্যস্তদ্ধৈতছদ্দালকায়ারুণয়ে জ্যেষ্ঠায় পুনরায় পিতা ব্রহ্ম 
প্রোবাচ ॥২২৫॥৪ | 

[ মধুবিষ্ঠায়াঃ সম্প্রদায়প্রবৃত্তিমাহ-_“তদ্ধৈতৎ* ইতি । ] তৎ (পুর্বোক্তং ) 
হু (প্রসিদ্ধ) এতৎ (মধৃবিজ্তানং ) ব্রহ্ধা ( হিরণ্যগর্ভঃ ) প্রজ্াপতয়ে ( বিরাট- 
পুরুষায়) আহ (উ্তবান্); প্রজাপতিঃ মনবে (বৈবস্বতায় ), মন্থুঃ [চ] 
প্রজাত্যঃ (ইক্ষাকুপ্রসৃতিভ্যঃ ) [উবাচ]। [কিঞ্চ] তত হু (প্রসিদ্ধং) এতৎ 
€মধুবিজ্ঞানৎ) বন্ধ (ত্রহ্গবিষ্ভাৎ) আরুণয়ে /অরুণতনয়ায়) (উদ্ধালক- 


তটি০ ছান্দোগ্যোপনিষৎ | 


নায়ে) জ্যোষ্ঠায় পুক্রায় পিতা ( অরুণঃ ) প্রোবাচ (প্রকর্ষেণ উক্তবান্‌)। এবং 
মহানুভব-গুরুপরম্পরাগত মিদৎ মধুবিজ্ঞানং পরমশ্রদ্ধাম্পদ্দমিতিভাবঃ ॥ 

প্রথমে ব্রহ্মা সেই এই মধুবিদ্যা প্রজাপতি বিরাট্‌ পুরুষকে বলিয়াছিলেন ; 
প্রজাপতি মন্থুকে, মনন আবার ইক্ষাকু প্রভৃতি ম্বসন্তানগণকে বলিয়াছিলেন। 
অপিচ, পিতা (অরুণ ) সেই এই ব্রহ্গবিজ্ঞান অরুণতনয় উদ্দালকনামক জ্য্ঠ- 
পুল্রকে উত্তমরূপে উপদেশ করিয়াছিলেন ॥ 

শাঙ্কর-ভাষ্যম্‌।__তদ্ধৈতৎ মধুজ্ঞানৎ ব্রহ্মা হিরণ্যগর্ভো বিরাজে 'প্রজাপতয়ে 
উবাচ। সোইপি মনবে; মনুরিক্ষাকাগ্ঠাভ্যঃ প্রজাভ্যঃ প্রোবাচ__ইতি বিদ্যাৎ 
স্তোতি_ ত্রহ্মাদিবিশিষ্টম্‌ ক্রমাগতেতি। কিঞ্চ, তদ্ধৈতন্মধুজ্ঞানম্‌ উদ্দালকায়ারুণয়ে 
পিতা ব্রন্মবিজ্ঞানং জ্যেষ্টায় পুত্রায় প্রোবাচ ॥২২৫॥৪ 


আনন্দগিরিঃ ।-_নন্ু বিদ্যা সফলা চেদ্রুক্তা, তহি কিমুত্তরগ্রস্থেনেত্যাশঙ্ক্যাহ__ 
তদ্বৈতদ্িতি। স্ততিমেবাভিনয়তি__ব্রন্গার্দীতি। তদ্বৈতদুদ্বীলকায়েত্যাদ্বিন! 
বিদ্যায়! যোগ্যৎ পাত্রং প্রদশ্যতে | তদ্‌ব্যাচ্টে__কিঞ্চেতি । ইতশ্চ স্তত্যহমেতদ্‌- 
বিজ্ঞানমিত্যর্থঃ। মধুবিজ্ঞানং ব্যাকরোতি- ব্রন্মবিজ্ঞানমিতি ॥২২৫॥৪ 


ভাষ্মান্ধবাদ ।_ ত্রহ্মা__হিরণ্যগর্ভ (১) সেই এই মধুবিষ্ভা প্রজাপতি-_ 
বিরাটু পুরুষকে বলিয়াছিলেন; তিনিও মন্তুকে, মন্থ আবার ইক্ষাকু প্রভৃতি 
সম্তানগণকে বলিয়াছিলেন। এই বিভা ব্রন্দাদি বিশিষ্ট গুরুপরম্পরাক্রমে 
আসিয়াছে, এই কথ দ্বারা বিগ্ভার প্রশংসা করা হইতেছে । অপিচ, পিতা 
[ অরুণ খষি] সেই এই মধূ-জ্ঞানরূপ ব্রহ্মবিগ্তা অরুণতনয় উদ্দালকনামক জ্যোষ্ট- 
পুভ্রকে বলিয়াছিলেন ॥২২৫।৪ 

ইদং বাব তজ্জ্যেষ্ঠায় পুন্রায় পিতা ব্রহ্ম প্রব্রয়াৎ প্রণাধ্যায় 

বান্তেবাসিনে ॥২২৬॥৫ 

তৎ ( গুরুপরম্পরাগতৎ ) বাব (প্রসিদ্ধং) ইদ্ৎ ব্রহ্ম (মধৃবিজ্ঞানং ) 
পিতা জ্যেষ্ঠায় পু্রায় প্রব্রয়াৎ উপদ্বিশেৎ ; বা! ( অথবা ) প্রণাধ্যায় ( উপযুক্তায় ) 
অন্তেবাসিনে ( শিষ্যায় ) প্র্রয়াংৎ [ আচাষ্যঃ ইতি শেষঃ ]॥ 

সেই এই ব্রহ্মবিগ্ঠা পিত! জ্য্টপুভ্রকে উপদেশ দ্বিবেন; (২) অথবা 

(১) তাৎপর্যা_ৃ্টির প্রথমে উৎপন্ন শরীরধারীকে হিরগ্গর্ভ বলা হইয়াছে। 

(২) তাৎপর্যয--এই মধুবিঘ্ভা অতিগুহাবিষ্ভা এবং অতিশয় প্রিয় বন্ত; প্রিয় বন্ত প্রিয় 


পাত্রে সমর্পন করাই উচিত; জ্যেষ্ঠ পুত্রই সাধারণতঃ পিতার প্রিয় হইয়া থাকে; এই জন্ 
জ্যেষ্ঠ পুত্রের সম্বন্ধে বিগ্ভাদানের বিধান কর! হইয়াছে। 


শ্রকাদশঃ থণ্ডঃ ] তৃতীয়োহ্ধ্যায়ঃ | ২৯১ 


[ আচার্য ] উপযুক্ত শিষ্কে উপদেশ দিবেন; [যে সে লোককে 
বলিবেন না ]॥ 

শাঙ্করভাষ্যম্‌।-_-ইদং বাব তত যথোক্তম অন্তোহপি জ্যোষ্ঠায় পুজ্রায় 
সর্ববপ্রিয়াহা় বন্ধ প্রব্রয়াণ প্রণাধ্যায় বা যোগ্যায় অন্তেবাসিনে শিষ্যায় ॥২২৬|৫ 


আনন্দগিরিঃ ।-_তশ্ত প্রোক্ষত্বং ব্যাবর্তয়তি__ইদৎ বাবেতি। অথ জায় 
পুত্রায় ব্রহ্ম বক্তব্যমিতি পুর্বেষাময়ং নিয়মঃ ন ইদানীস্তনানাম্‌, ইত্যত আহ-_ 
অন্তোহপীতি ৷ পাত্রান্তরমনুজানাতি--প্রণাধ্যায়েতি ॥২২৬।৫ 


ভাষ্যান্থবাঘ ।__অপর লোকও এই প্রসিদ্ধ ব্রহ্মবিজ্ঞান সর্বপ্রকার প্রিয়লাভের 
যোগ্য জ্যেষ্ঠ পুত্রকে বলিবেন, অথবা প্রণায্য অর্থাৎ যোগ্য অস্তেবাসী-_শিষ্যকে 
[ বলিবেন ] 0১২৬৫ 


নান্তস্মৈ কম্মগন যদ্াপ্যম্মা ইমামস্ডিঃ পরিগৃহীতাং ধন্য 
পূর্ণাং দদ্যাৎ এতদেব ততোভূয় ইত্যেতদেব ততো ভূয় 
ইতি ॥২২৭॥৬ 


ইতি তৃতীয়াধ্যায়ন্ত একাদশঃ খণ্ডঃ ॥১১। 

[ অন্তন্মৈ ( জোম্ঠপুক্র-প্রণাধ্যভিন্নায়) কশ্মৈচন ( কশ্ৈচিৎ অপি) [এত 
মধুবিজ্ঞানং ] ন [ দগ্যাৎ, পিতা আচার্য্যো। বা]। [ বিগ্যাবিনিময়েন কশ্চিৎ ] যদি 
(সম্তাবনায়াং ) অন্ৈষ্থ: আচার্ধ্যায়) অস্ভিঃ (জলৈঃ ) পরিগৃহীতাং ( বেষ্টিতাৎ, 
সমুদ্রবেষ্টিতাৎ ) ধনস্ত পৃর্ণাৎ ( ধনপূর্ণাৎ চ) ইমাং (পৃথিবীং) দগ্ভাৎ; [তথাপি 
ন ব্রয়াদিতি ভাবঃ]| [ কন্মাৎ? ইত্যাহ__-] ষতঃ এতৎ ( মধুবিজ্ঞানং ) এব 
(নিশ্যয়ে) ততঃ (পৃথিবীদানাৎ অপি) তৃয়ঃ (অধিকং, বহুতরফলজনক- 
মিত্যর্থঃ)। বিগ্ভায়াং আদরা তিশয় প্রকাশনার্থ দ্বিরুক্তিঃ ॥ 

অপর কাহাঁকেও ইহা! বলিবে না; কেহ যদি সমুদ্রবেষ্টিত এবং ধনপুর্ণ 
এই পৃথিবীও দান করে, [তাহা হইলেও না]) কারণ ইহা তদ্বপেক্ষাও 
অধিক, ফলপ্রদদ অধিক। বিদ্ার প্রতি আদরাতিশয়জ্ঞাপনার্থ দ্বিরুক্তি 
হইয়াছে ॥ 

শাঙ্কর-ভাষ্যম্‌।_নান্তট্মৈ কক্সৈচন প্রব্রয়াৎথ তীর্থদয়মনুজ্জাতমনেকেষাৎ 
তীর্ঘানামাচার্যযাদীনাম্‌। কম্মাৎ পুনস্তীর্থসন্কোচনং বিদ্যায়াঃ কৃতম্? ইত্যাহ__ 
যগ্পি অশ্মৈ আচার্য্যায় ইমাং কম্চিৎ পৃথিবীমত্তিঃ পরিগৃহীতাং সমুদ্রপরিবেষ্টিতাৎ 
লমত্তামপি দদ্ভাৎ, অন্ত বিগ্যায়া নিষ্রযার্থমাচার্য্যায়, ধনস্ত পূর্ণাৎ সম্পন্নাং 


২৯২ ছান্দোগ্যোপনিষৎ। 


ভোগোপকরণৈঃ নাসাবস্ত নিশ্র্বঃ যন্মাৎ ততোহপি দানাৎ এতদেব ফন্মধুবিদ্ভাদানৎ 
ভূয়ো বহুতরফলমিত্যর্থ;। দ্বিরভ্যাস আদরার্থঃ ॥২২৭।৬ 
ইতি তৃতীয়াধ্যায়ন্ত।একাদশ-থণ্ড-ভাষ্যম্‌ ॥১১। 

আনন্দগিরিঃ।-_ পুক্রশিষ্যাভ্যাৎ পাত্রান্তরং প্রত্যাচষ্টে নেতি। তীর্ঘদয়ং 
বি্যাপ্রদ্ধানেহধিকারিদ্বয়মিত্যর্থঃ | নির্ধারণে যষ্ঠী। আচাধ্যো বিদ্যাদ্বাতা। 
আদ্দিপদ্দাৎ ধনদায়ী শ্রোত্রিয়ে। মেধাবী চ গৃহাতে ৷ সর্বেষামর্থিনামন্রীধিকারমাশঙ্ক্য 
দুষয়তি__কন্মাদিত্যাদিনা। আচাধ্যায়েতি পুনরুপাদানৎ ক্রিয্াপদেন তন্তানয়- 
গ্যোতনার্থম্‌, বিদষ্যায়ামাদরো বা মুখ্যমধিকারকারণৎ ফলতীতি ভাবঃ ॥২২ ৭0৬) 


ইতি তৃতীয়াধ্যায়ন্তৈকাদশঃ খণ্ডঃ ॥১১॥ 


ভাম্যান্ববাদ ।--অপর কাহাকেও বলিবে না। আচার্ধ্যাদির পক্ষে বিদ্যা- 
সম্প্র্দানের জন্ত অনেক পাত্রই (তীর্থ ই) সন্তাবিত ছিল, তন্মধ্যে কেবল 
দুইটিমাত্র পাত্র (জ্যেষ্ঠ পুত্র ও প্রিয় শিষ্য) অনুজ্ঞাত হইল । ভাল, বিদ্যা- 
সম্প্রদানের এরূপ পাত্রসঙ্কোচ করা! হইল কেন? অর্থাৎ ছৃইটি মাত্র পাত্রেই 
বিগ্কাদনি করিবে, অন্তাত্র নহে, এইরূপ দানপাত্রের সংখ্যা হাস করার প্রয়োজন 
কি? [ইহার উত্তর] বলিতেছেন__কেহ যদি এই আচার্য্যের উদ্দেশে এই 
বিগ্যাগ্রহণের মূল্যন্বরূপ জল-পরিগৃহীতা অর্থাৎ সমুদ্র-বেষ্টিতা এবং ধন-পুর্ণা 
অর্থাৎ বনুবিধ ভোগোপকরণ-সম্পন্নী এই পৃথিবীকেও দ্বান করে; [তথাপি] 
ইহাঁও তাহার মুল্যন্বরূপ হইতে পারে নাঃ কেননা, যেহেতু, সেই দান অপেক্ষাও 
এই মধুবিদ্ভা-দানই ভূয়ঃ অর্থাৎ অধিকতর ফলপ্রদ। [বিদ্ভায়] আদ্রপ্রকা শার্থ 
দ্বিরুক্তি হইয়াছে ॥২২৭॥৬ 

ইতি তৃতীয় অধ্যায়ের একাদশ খণ্ডের ভাষ্যানুবাদ সমাপ্ত ॥১১। 


তৃতীয়াধ্যায়ে 

ছাদশঃ খণ্ড 
আভাসঃ।-_যত এবমতিশয়ফলৈষ! ব্রহ্মবিগ্া, অতঃ সা প্রকারাস্তরেণাপি বক্তব্যা, 
ইতি "গায়ক্রী বা” ইত্যাগ্ভারভ্যতে । গায়ক্রীদ্বারেণ চোচ্যতে ব্রহ্ম, সর্ববিশেষরহিতস্) 
“নেতি নেতি” ইত্যারদিবিশেষপ্রতিষেধগম্যন্ত ছুর্বোধত্বাং। সংস্থু অনেকেষু চ্ছন্দঃসথু 
গায়ভ্র্যা এব বন্গজ্ঞানদ্বারতয়োপাদ্দানং প্রাধান্তাৎ। সোমাহরণাৎ ইতরচ্ছন্দোহক্ষরা- 
হরণেন ইতরচ্ছন্দোব্যাপ্তয। চ সর্বসবনব্যাপকত্বাচ্চ যজ্তে প্রাধান্তং গায়ভ্রাঃ ৷ গায়ক্রী- 
সারত্বাচ্চ ব্রাহ্মণন্ত মাতরমিব, হিত্বা গুরুতরাং গায়ক্রীং ততোহন্দ্গুরুতরং ন প্রতি- 
পদ্তে যথোক্তৎ ব্র্মাপীতি, তস্তামত্যন্তগৌরবস্ত প্রসিদ্ধত্বাৎ । অতো গায়ভ্রীমুখেনৈব 


ব্রন্মোচ্যতে__ 

আনন্দগিরিঃ।-_গতেন গ্রন্থেনোত্তরগ্রন্ম্ত গতার্থত্বৎ পরিহরতি-_যত ইতি। 
সবিতৃদ্ধারকত্রক্মবিগ্ভানস্তরৎ তদ্দেবতাগায়ক্রীদ্বারেণ তদ্বিগ্যোপদ্িশ্তত ইত্যর্থঃ। ব্রহ্গ- 
বিদ্বায়া বিবক্ষিতত্বে ব্রদ্ষবোপদিশ্ঠত্যৎ কিং গায়জ্যপদেশেনেত্যাশঙ্ক্যাহ__ 
গায়ভ্রীতি। তথাহপি চ্ছন্দোইস্তরাণি বিহায় কিমিতি গায়্রীদ্বারৈব ব্রন্মোপদিশ্ততে, 
তত্রাহহ_সংস্িতি। বন্ষাজ্তান্দ্বারতয়া তদুপায়তয়েত্যর্থঃ। প্রাধান্তে হেতুমাহ__ 
সোমাহরণার্দিতি। সোমস্তাহরণমানয়নম। তত্র সাণনত্বং গায়ন্রীচ্ছন্দস্কানা মৃচাং 
যাজকৈরিষ্যতে ; তদযুক্তং তস্ত। যক্তে প্রাধান্মিত্যর্থ;ঃ | যর্্‌বা দেবৈঃ সোমাহরণ- 
মিচ্ছদ্‌ভিশ্ছন্দসাৎ গায়্রীতরিষ্ট ব্জগতীনাৎ তাদর্ঘোন নিয়োগে জগতীত্রিঈভৌমধ্যে 
মার্গমশক্ত্যা নিবুতৌ, গ্ীয়্রী সোমৎ প্রাপ্য রক্ষিণন্তস্ত বিজিত্য তং দেবেভ্যঃ 
সমাহরদিত্যৈতরেয়কব্রাঙ্ষণে সোম বৈরাঁজ। অমুক্মিল্লোকে আসী দিত্যন্র প্রসিদ্ধমত- 
স্তপ্রাধান্তমিত্যর্থঃ। তত্রৈব হেতস্তরমাহ__ইতরেতি। উষ্িগুষ্টপ্প্রভৃতীনী- 
তরাণি চ্ছন্দাংসি, তেষাং পাদশোহক্ষরাণি সপ্তাষ্টাদিসংখ্যকানি তেযামাহরণমাপার্দনং 
গায়ত্যক্ষরৈঃ পাদশঃ বড়ভিঃ ক্রিয়তেহধিকসংখ্যায়া ন্যনসংখ্যা মন্তরেণাসম্তবাৎ, 
তম্মাদিতবেষু চ্ছন্দঃস্থ গায়ত্র্য! ব্যাণ্ডেশ্চ প্রাধা হ্যমিত্যর্থঃ ৷ অথবা গায়ন্্রীব্যতি- 
রিক্তয়োস্তি্,ব্জগতীচ্ছন্দসোঃ সোমাহরণোদতয়োরশক্তয়োর্মার্গমধ্যে জগত্যা 
ত্যক্তানি ্রীণ্যক্ষরাণি ব্রিষট ভা ত্বেকমক্ষরম্‌। ততশ্চাষ্টাচত্বারিংশদক্ষরা৷ জগতী 
পঞ্চত্বারিংশদক্ষরা সংবৃত্বা | চতুষ্চত্বারিংশদক্ষরা ব্রিপ্‌ চ ত্রিচত্বারিংশদক্ষরা 
সংবৃত্তা। তত্র গায়ত্রী সোমমাহরতী ত্যক্তানামক্ষরাণ মাহরণেন পর্ণতাৎ তয়োরাপাস্ 
তে ব্যাপ্য স্থিতা, তেন তৎপ্রাধান্ত মিত্যর্থঃ | তত্রৈব হেত্বস্তরমাহ__সর্বসবনেনেতি। 
সর্ব্বাণি প্রাতঃসবনং মাধ্যন্দিন, সবনং তৃতীয়সবনমিত্যেতানি, তেষু গায়্যা 
ব্যাপকত্বং মিশ্রণং গায়ভ্রং প্রাতঃসবনং ্রৈষ্ট ভং মাধ্যন্দিনং সবনং, জাগৎ তৃতীয়- 

প্‌ 

লবনমিতি স্থিতেহপি ব্রি ুব্বগত্যোগায়ন্রব্যাপ্ডেকক্ত্বাৎ তন্তাশ্চ পাদাভ্যাৎ মুখেন 
চ সোমাহরণদ্বারেণ সবনত্রযসনস্ধাদতশ্চ ত্তা অস্তি যজ্ঞ প্রাধান্তমিত্যর্থ;। কর্মমণি 


২৯৪ ছান্দোগ্যোপনিষৎ। 


তৎপ্রাধান্তেহপি কুতো ব্রহ্মবিষ্তা়াং ততপ্রাধান্তমিত্যাশঙ্ক্যাহ-__গায়ভ্রীতি । ব্রহ্ধ- 
বিষ্ভারাং তত্প্রাধান্তমিতি শেষঃ। গায়ভ্রীমেবালম্বনত্বেন প্রতিপগ্ঠতে বঙ্গেত্যত্র 
লোক প্রসিদ্ধিমন্নুকুলয়তি- তন্তামিতি। গারক্রা ব্রহ্গজ্জানদ্বারত্বেনোপার্ানমুক্তহেতুভ্যঃ 
সিদ্ধমিত্যুপসংহরতি__অত ইতি । 

অনুবাদ |-_যেহেতু এই ব্রহ্মবিদ্ধা' এবংবিধ অতিশয় ফলপ্রদ ; অতএব প্রকা- 
রান্তরেও তাহা নির্দেশ কর! আবম্তক ; এইজন্ঠ “গায়ভ্রী বৈ” ইত্যাদি শ্রুতি আরব 
হইতেছে | গায়ভ্রা'রূপেও ব্রহ্ম অভিহিত হইয়া থাকেন; কেন না সর্বপ্রকার 
বিশেষ ধর্মমরহিত এবং “নেতি নেতি' (ইহা নহে-ইঙ্৷ নহে ) ইত্যাকারে সর্বপ্রকার 
বিশেষ ধর্মের গ্রতিষেধগম্য ব্রহ্মকে সহজে বুঝিতে পারা যায় না। আরও বুতর- 
চ্ছন্দঃ বিদ্বান থাঁকিলেও প্রাধান্য নিবন্ধন একমাত্র গায়ল্রীকে ব্রহ্মজ্ঞানের দ্বারভূত 
বলিম্ন] উদ্লেখ কর! হইয়াছে । গায়ক্রীর প্রাধান্তে হেতু এই যে, গায়ন্রী দ্বারাই 
যজ্জিয় সোমের আনয়ন কবিতে হয়, অপরাপর চ্ছন্দোমধ্যেও গায়্রীর অক্ষর সন্নিবিষট 
থাকায় গায়ভ্রীই অপর সমস্ত ছনের ব্যাপক; বিশেষতঃ গায়ল্রীই সমস্ত সবনের 
ব্যাপক, অর্থাৎ প্রাতঃন্স'না্দ কার্যে ও গায়লীর নিয়ত সম্বন্ধ রহিয়াছে; এই সমস্ত 
কারণে যজ্জে গায়ভ্রীচ্ছন্দের প্রাধান্ত । বিশেষতঃ গায়ন্রীই ব্রাহ্মণের সারভূত ; 
অতএব, য"থান্ত ব্রহ্গও মাতার সায় গুরুতরা গায়ভ্রীকে পরিত্যাগ করিয়া_তদপেক্ষা 
উংকুষ্ট অন্ত কোনও আলম্বন লাভ করিতে পারেন না; কারণ, লোকেও গায়ক্রীর 
অতিশয় গুরুত্ব সুপ্রসিদ্ধ রহিয়াছে । এই সমস্ত কারণেই এখানে গায়ল্রী স্বরূপে 
বন্গেব নির্দেশ করা হইতেছে ।__ 


গায়ভ্রী বা ইদশ সর্ববং ভূতং বদদিদং কিঞ্চ বাখৈ গাযন্্রী বাথা 


ইদ সর্ববং ভূতং গায়তি চ ত্রায়তে চ ॥২২৮॥১ 

ইপ্ঘৎ ( দৃশ্ঠমানং ) যৎ কিঞ্চ (যতকিঞ্চিং ) ভূতম্‌ (স্থাবরজঙ্গমাত্মকম্‌ ), ইং 
সর্ব বৈ ( এব )গায়ন্রী (গায়ক্রী এর হত্যর্থঃ)। [ কাসৌ গায়ভ্রী ? ইত্যাহ__ ] 
বাক (শবঃ) বৈ ( এব ) গায়্রী; [ যম্মাৎ ] বাক্‌ বৈ ( এব) ইদং সর্ব ভূতং 
গায়তি € তত্রন্নায়। নির্ধিশতি চ) ভ্রার়তে চ (মা! ভৈঃ ইত্যেবং সমাশ্বাসনেন ভয়াৎ 
রক্ষতি চ); [ অতঃ বাক এব গায়ল্রী ইতি ভাবঃ ]। 

এই দৃশ্তমান যাহ কিছু পদার্থ, তৎ সমস্তই গায়ত্রীস্বরূপ ; বাক্‌ শেব্দই) গায়ত্রী; 
কেন না, বাক্‌ই এই সমস্ত ভূতের গান ( নামকীর্তন ) করে, এবং “মা ভৈ£, শবে 
রক্ষা করিয়া থাকে ॥ 

শাঙ্কর-ভাষ্যম্‌।-_গায়ভ্রী বৈ+ ইত্যবধারণার্থে। বৈশবঃ। ইদৎ সর্ব ভূতং 
প্রাণিজাতং যৎকিঞ্চ স্থাবরৎ জঙ্গমং বা, তৎ সর্ধং গায়ল্রোব। তঙ্তাশ্ছন্দোমাত্রায়াঃ 
সর্বভৃতত্বমন্ূপপন্নমিতি গায়ভ্রীকারণৎ বাচৎ শরবরূপামাপাদয়তি গায়ভ্রীম্‌ বাগবৈ 
গায়ভ্রীতি ৷ বাণ! ইদৎ সর্বং ভূতম্‌। যম্মাৎ বাক্‌ শ্রবরূপা সতী সর্বং ভূতং 
গায়তি শক্যতি__মসৌ গৌঃ অসাবশ্ব ইতি চ ত্রায়তে চ, রক্ষতি অমু্মান্মা ভৈষীঃ, 


দ্বাদশ: খণ্ডঃ ] তৃতীরোহধ্যায়ঃ | ২৯৫ 


কিং তে ভয়মুখিতম্‌, ইত্যাদিন। সর্ববতো ভয়ান্িবর্ত্যমানে বাঁচা ত্রাতঃ স্তাৎ। যং 
বাক্‌ ভূতং গায়তি চ ভ্রায়তে চ, গায়জ্রেব তদ্গায়তি চ ত্রায়তে চ, বাচোইনন্তত্বাৎ 
গায়ভ্রাঃ। গানাভ্রাণাচ্চ গায়ন্র্যা গায়ভীত্বম্‌ ॥২২৮।১ 


আননদগিরিঃ।_-“তথা চেতোর্পণনিগদ্াৎ্” ইতিন্তায়েন গায়জ্যুপাধিকৎ ব্রদ্ধো" 
পাস্তমিতি প্রতিজানীতে-_গায়ত্রীতি। নিপাতমা্দায় ব্যাচষ্টে_বৈ ইতি। অব- 
ধাঁহণরূপমেবার্থং ক্ফুটয়ন্িদ মিত্যাদ ব্যাকরোতি-ইদমিতি। তদিদরৎ র্ধৎ গায়- 
ভ্র্যেবেতি যোজনা। গায়জ্র্যাঃ সর্বাত্মক ত্বাদ্‌ ব্ষদৃষ্ট্যোপান্তিুক্তেতুযুক্তৎ, তত্রানুপ- 
পত্তিমাশক্ক্যানন্তরবাক্যেনোত্তরমাহ__তস্তা ইতি । কথং বাচে। গায়ন্লীত্বমিত্যাশঙ্ক্য 
তস্তাঃ সর্বভৃণ্তসম্বন্ধং দর্শঃ়তি-_বাঁগিতি। কুঁতো গায়ভীত্বং, তত্রাহ-যস্মার্দিতি। 
ভবত্বেবং বাচঃ স্বরূপ গায়ক্রাস্্ কিমায়াতং, তর্দাহ_-যদ্‌ বাগিতি। গায়ন্্রী-নাম- 
নির্বচনাদপি বাচুযক্তৎ রূপং গায়ভ্র্যামেব দ্রষ্টব্যমিত্যাহ গানাদিতি ॥২২৮॥ 


ভাষ্যানবাদ।-_“গায়ত্রী বৈ* এইস্থানে “বৈ” শব্দটি অবধারণার্থক; এই যে 
সমস্ত ভূত, অর্থাৎ প্রাণিসমূহ, অথবা স্থাবর-জঙ্গমাত্মক যাহা কিছু, তৎসমস্ত গায়ভ্রী- 
স্ববূপই বটে । কেবল ছন্ঃস্বরূপা গায়ন্রীর সর্বভূতা ভাব যুক্ত হইতে পারে না; 
এইভন্য “বাক্‌ বৈ গায়্রী” এই বলিয়া গায়ভ্রীশবে গায়ল্রীর কারণীভূত শব্ধরূপত্ব 
প্রতিপাদদন করিতেছেন। বাঁক্‌ই এই সমস্ত ভূত, অর্থাৎ যেহেতু বাক্‌ই শরববরূপে 
সমস্ত ভূতকে গান করে, অর্থাৎ ইহা গো, ইহা অশ্ব, ইত্যাকার শব্ষে অভিহিত করে, 
এবং ত্রাণও করে_ রক্ষাও করে, অর্থাৎ অমুক হইতে ভীত হইও না, কি কারণে 
তোমার ভয় হইতেছে? ইত্যাদি বাক্যে ভয় হইতে সর্ববতোভাঁবে নির্ভর হইয়া 
লোকসমূহ রক্ষিত হইয়া থাকে । বাক্য যে, এইরূপে গান করে এবং ত্রাণ করে, 
প্রকৃতপক্ষে গায়ন্রীই তাহা গান করে এবং ভ্রাণ করে; কারণ, বাক্য ত আর গায়ন্রী 
হইতে অন্ত বা পৃথক্‌ পদার্থ নহে) কেন না, গান ও ত্রাণ হেতুই গায়ন্রীর গায়ত্রীত্ 

অর্থাৎ গান ও ত্রাণ গায়্রীর স্বাভাবিক ধর্ম (&) ॥২২৮|১ 
যা বৈ সা' গায়ন্্রীয়ং বাব লা__যেয়ং পুথিব্যস্তা হীদত সর্ববং 


ভূতং প্রতিষ্ঠিতমেতামেব নাতিশীয়তে ॥২২৯।২ 

যা বৈ (এব) সা (পুর্বোক্তা ) গায়ন্রী, ইয়ং ( বক্ষ্যমাণা ) বাব (প্রসিদ্ধ) সা 
_যা ইয়ং পৃথিবী ; হি ( যল্মাৎ) অন্তাং ( পৃথিব্যাৎ ) [এব ] সর্বং ভূতং (স্থাবর- 
জঙমাত্মকৎ বস্তজা1তং) প্রতিষ্িতম্‌ (প্রকর্ষেণ স্থিতম্‌ ), এতাম্‌ ( পৃথিবীম্‌ ) এব ন 
অতিণীয়তে ( ন অতিবর্তৃতে )। 

(*) তাংপ্য__'গৈ' ধাতু ও 'ত্রা' ধাতুর যোগে 'গায়ন্রী' শব্দটি নিষ্পন্ন হইয়াছে। “গৈ' ধাতুর 
অর্থ গান? আর 'তা” ধাতুর অর্থ ত্রীণ কর! অর্থাৎ রক্ষা! ব। উদ্ধার কর। অতএব 'ায়নতরী' 


২৯৬ ছান্দোগ্যোপনিষত। 


যাহা সেই গায়্রী, ইহাই তাহা-_বাহা এই পৃথিবী, অর্থাৎ এই পৃথ্থিবীই সেই 
গায়ত্রীন্বরূপা। কেননা, সমস্ত ভূতই এই পৃথিবীতে অবস্থিত, কেহই ইহাকে 
অতিক্রম করে না ॥ 


শাঙ্কর-ভাব্যম্‌।--যা বৈ সা এবংলক্ষণ| সর্বভূতরূপা গায়ক্রী, ইরং বাব সা 
যেয়ং পৃথিবী । কথৎ পুনরিয়ং পৃথিবী গায়ক্রীতি উচ্যতে-_সর্বভূতসম্বন্ধাৎ। কথং 
সর্বভৃতসন্বন্ধঃ ? অন্তাৎ পৃথিব্যাং হি যন্মাৎ সর্ব স্থাবরং জঙ্গমঞ্চ ভূতৎ প্রতিষ্ঠিতম্‌, 
এতামেব পৃথিবীৎ নাতিশীয়তে নাতিবর্ততে ইত্যেতৎ। যথা গান জণাত্যাৎ 
ভূতসম্বন্ধো৷ গায়জ্র্যাঃ, এবং ভূতপ্রতিষ্ঠানাদ্‌ ভূতসম্বদ্ধা পৃথিবী; অতো গায়ত্রী 
পৃথিবী ॥২২৯॥২ 


আনন্দগিরিঃ।__অস্তি ছি বাচঃ সর্বভূতাত্মকত্বং তদ্বাচকত্বাদ্‌ বাচ্যস্ত চ বাচ- 
কাতিরেকিণা নিরূপণাৎ্, তথাচ বাগভূতা গায়জ্রী সর্বভূতাত্মিকেত্যুক্তম, ইদ্রাঁনীৎ 
তন্া বিধাস্তরমাহ__যাধৈ সেতি। এবংলক্ষণত্বৎ ব্যাচষ্টে-_সর্ধেতি। গায়্রীমনৃষ্ধ 
পৃথিবীত্বং তস্তা বিহিতং প্রশ্নপুর্ববকমূপপাদয়তি_-কথং পুনরিতি। গায়জ্যাঃ সর্ব 
তৃতসম্বন্বস্তোক্তত্বাৎ পৃথিব্যা প্তৎসম্বন্ধৎ চোগ্পর্ববকৎ ব্াযুৎপাদয়তি_-কথমিতি। সর্বস্ত 
পৃথিব্যাৎ প্রতিষ্ঠিতত্ব সাধয়তি--এতামেবেতি। তথাপি কথ পৃথিব্যা গায়ত্রী তব, 
তদাহ-_ _যথেতি ॥২২৯।২ 


ভাষ্যান্ববাদ |__যাহ! সেই উক্তলক্ষণ! গায়্রী, ইহাই তাহা,__যাহা! পৃথিবী 
বলিয়! প্রসিদ্ধ। আচ্ছা, এই পৃথিবী গায়ন্রী হয় কি প্রকারে? [উত্তর] কথিত 
হইতেছে__যেহেতু উহার সহিত সমস্ত ভূতের সম্বন্ধ রহিয়াছে । সর্বভূতের সহিত 
সম্বন্ধই বা কি প্রকারে? যেহেতু স্থাবর ও জঙ্গম (অচেতন ও চেতন ) সমস্ত ভূতই 
এই পৃথিবীতে অবস্থান করিতেছে । [কেহই ] এই পৃথিবীকে অতিক্রম করে না, 
অর্থাৎ ছাড়িয়া থাকে না; গান ও ত্রাণের সম্বন্ধ-নিবন্ধন গায়ভ্রীর সহিত যেরূপ 
ভূতবর্গের সম্বন্ধ, তব্রুপ সর্ধভূতের অবস্থিতি নিবন্ধন পৃথিবীর সহি হও সর্ব্বভূতের সম্বন্ধ 
[ বুঝিতে হইবে |; এই কারণেই গায়ভ্রীকে পৃথিবীরূপা বলা হইয়াছে ॥২২৯॥২ 


যা বৈ সা পৃথিবীয়ং বাব সা, যদিদমস্মিন পুরুষে শরীরমন্মিন্‌ 
হীমে প্রাণাঃ প্রতিষ্ঠিত! এতংদব নাতিশিয়ান্তে ॥২৩০1৩ 


শের ব্যুৎপত্তিলন্ধ অর্থ হইতেছে ছুইটি-_-(১) গায়ন্ত ত্রায়তে, অর্থাৎ ষে লোক গায়ভ্রীকে গান 
করে, তাহাঁকে তিনি পরিত্রাণ করেন । (২) গায়তি, ত্রায়তে চ, অর্থাৎ যিনি নিজেই শবরূপ 
ধারণপূর্ধবক বিবিধ বন্কর নাম কীর্তন করেন, এবং “ম! ভৈ প্রভৃতি শব্ধে লৌককে ভয় হইতে রক্ষা 

' করেন, এইপ্রকার গান ও ত্রাণ করেন বলিয়াই রূপ মন্ত্র বা ছন্দকে গায়ত্রী-সংজ্ঞায় অভিহিত করা 
হইয়! খাকে। হতরাং গান ও ত্রাণ করাই গায়ভ্রীর গায়জ্রীত্ব ব! স্বাভাবিক ধর্ম । এখানে শেষোক্ত 
অর্থ ই গৃহীত হইয়াছে। 


ত্বাদশঃ খও্ডঃ] তৃতীয়োহধ্যায়ঃ | ২৯৭ 


ষা বৈ (এব ) সা (পুর্বোক্তা ) পৃথিবী, ইয়ং ( বক্ষ্যমাণ! ) বাব (প্রসিদ্ধ) 
সা? ( ইদমেব সেত্যর্থঃ)। [কিং তং? ইত্যাহ__-] অন্মিন্‌ ( দশ্ঠমানে ) পুরুষে 
(দেহেক্িয়াদিসমষ্টিরূপে ) যৎ শরীরং (দেহঃ)। হি (যন্াৎ) ইমে প্রাণাঃ 
( পঞ্চবৃত্তযাত্মকাঃ বায়বঃ ভূতানি ব৷ ) অস্মন্‌ শেরীরে) প্রতিষ্ঠিতাঃ; এতৎ শেরীরং) 
এব ন অতিশীয়ন্তে, নে অতিবর্তস্তে এতদম্থগতাঃ প্রাণ। ইত্যর্থঃ) ॥ 

বাছা সেই পৃথিবী, ইহাই তাহা-_যাহা এই পুকুষাশ্রিত শরীর; কারণ, 
সমস্ত প্রাণই এই শরীরে আশ্রিত; কেহই এই শরীরকে অতিক্রম করিতে 
পারে না ॥ 

শাঙ্কর-ভাষ্যম্‌।_যা বৈ সা গায়ত্রী, ইয়ং বাব সা_ইদমেব। তৎকিম্? 
যদিদ্মন্মিন্‌ পুরুষে কার্য্যকারণসজ্বাতে জীবতি শরীরং, পাধিবস্বাচ্ছরীরস্ত । কথং 
শরীরস্ত গায়তরীত্বমিতি, উচ্যতে__আস্মিন্‌ হি ইমে প্রাণ! ভূতশবাবাচ্যাঃ প্রতিষ্ঠিতাঃ; 
অতঃ পৃথিবীবৎ ভূতশব্দবাচ্যপ্রাণপ্রতিষ্ঠানাচ্ছরীরং গায়ভ্রী; এতদেব যন্মাচ্ছরীরং 
নাতিশীয়ন্তে প্রাণাঃ ॥২৩০॥৩ 

আনন্দগিরিঃ।__সম্প্রতি গায়ভ্রাঃ শরীররূপত্বং নিরূপয়তি-_যাঁবা ইতি। 
গায়জ্রাত্মিকাং পৃথিবীমনুগ্ তন্ত গায়ভ্রীশরীরয়োরভেদে হেতুমাহ-__পাথিবত্বাদিতি। 


ইদানীং গায়ক্রীশরীরয়োরেকত্বং প্রশ্নপুর্বকং কথয়তি-__-কথমিত্যাদিনা। প্রাণানাৎ 
শরীরে প্রতিষ্ঠিতত্বং প্রকটয়তি__এতদেবেতি ॥২৩৭1৩ 


ভাষ্মানুবাদ্ ।-_যাহা সেই পৃথিব'রূপ| গায়ভ্রী, ইহাই তাহা । তাহা কি? যাহ! 
এই পুরুষে অর্থাৎ দ্রেহেক্িয়াদি-সমষ্টিভূত-জীবে অবস্থিত এই দৃশ্তমান শরীর; কেন 
না, এই শরীর-_পার্থিব অর্থাৎ পৃথিবী-সম্ভূত 0) । ভাল, শরীরেরই বা পাথিবত্ব 
কি প্রকারে? হা, বল! হইতেছে-_-যেহেতু এই সমস্ত প্রাণ অর্থাৎ ভূতশব্দ-বাচ্য 
[ পৃথিব্যাদি ] এই শরীরেই বিদ্যমান রহিয়াছে; অতএব, ভূতশব্ববাচ্য প্রাণসমূহ 
প্রতিষ্ঠিত থাকায় এই শরীরও পৃথিবীর স্ায় গায়ত্রী-স্বরূপা ; ষে হেতু প্রাণসমুহ এই 
শরীরকে কখনই পরিত্যাগ করে না, [ সেই হেতু এই শরীরও গায়ক্রীরূপা ] ॥২৩০1৩ 
যদ্বৈ তৎপুরুষে শরীরমিদং বাব তদ্যদিদমন্মিনন্তঃপুরুষে 
হৃদয়মূ, অস্মিন্‌ হীমে প্রাণাঃ প্রতিষ্ঠিত এতদেব নাতিশীয়ান্তে ॥ 
২৩১৪ | 
(১) তাৎপধ্য-_জীবের শরীর পাঞ্চভৌতিক হইলেও পৃথিবীর ভাগ অধিক থাকায় শরীরের 


পাধিবত্ব ব্যবহার হইয়। থারে। “বৈশিষ্ট্যাত্ত -তহ্াদজ্ত্বাদঃ* এই বেদান্তহত্রে ইহা! বিশদ ভাবে 
বর্ণিত হইয়াছে। 


২৯৮ ছান্দোগ্যোপনিষৎ। 


যৎ বৈ (এব ) তৎ (পূর্বোক্তৎ ) পুরুষে শরীরম্‌, ইপৎ বাব তত,__নম্মিন্‌ 
পুরুষে অন্তঃ (মধ্যে) যং ইং হৃদয় (হৃদয়পন্মং)। হি (যম্মাৎ) অন্মিন্‌ 
(হৃদয়ে ) ইমে ( প্রাণাঃ) প্রতিষ্ঠিতাঃ [ সন্তঃ ] এতৎ (হৃদয়) এব ন অতিশীয়স্তে, 
[ অতঃ হৃদয় প্রতিষিতত্বং প্রাণানামিতি ভাবঃ ]॥ 

যাহাই সেই পূর্বোক্ত পুরুষাশ্রিত শ্ররীর; ইহাই তাহা-_যাঁহা এই শরীরের 
অন্যন্তরে অবস্থিত হৃদয় (হৃৎপন্প )। কেননা, এই প্রাণসমূহ উক্ত হৃদ্রয়মধ্যেই 
অবস্থান করে, কখনও উহাকে অতিক্রম করে ন]॥ 


শাহ্কর-ভাষ্যম্‌।-_যদ্বৈ তত পুরুষে শরীরৎ গায়ত্রী, ইদৎ বাব তৎ যদদিদমন্মিন্‌ 
অন্তর্মধ্যে পুরুষে হৃদয় পুগুরীকাখ্যম্‌, এতদগায়ভ্রী। কথম্? ইত্যাহ-_অ্মিন্‌ 
হি হমে প্রাণাঃ প্রতিষ্ঠিতাঃ; অতঃ শরীরবৎ গায়জ্রী হৃদয়ম। এতদেব চ' নাতি- 
শীয়ন্তে প্রাণাঃ, “প্রাণে হ পিতা, প্রাণো মাতা” “অহিৎসন্‌ সর্বভূতানি” ইতি শ্রুতেঃ 
ভূতশব্ববাচ্যাঃ প্রাণাঃ ॥২৩১॥৪ 

আনন্দগিরিঃ অথ গায়ক্র্যা হৃদয়ত্রমাবেদয়তি_যদ্বৈতদিতি। হৃদয়ন্ত 
গায়ক্র্যাশৈকত্বং প্রশ্নপুর্বকৎ বিবৃণোতি-_এতদ্িত্যািনা। হৃদয়ে প্রাণানাং 
প্রতিষ্টিতত্বং প্রকটয়তি-__এতদেবেতি। প্রাণানাৎ ভূতশব্ববাঁচ্যত্বে তৎসম্বন্ধে সতি 
ভূতসম্বন্ধাদ্‌ গায়জ্যাঁঃ শরীরাদিভাবঃ সন্তবতি, তেষাৎ ভূতশবাবাচ্যত্বে তু'কিং 
মানমিত্যাশঙ্ক্যাহ__প্রাণে। হেতি। অহিংসাবাক্যেইপি প্রাণপরং মারণং প্রতি- 
বিধ্যতে, তথাচ ভূতশব্বস্ত্র প্রতীতিগোঁচরো ভবত্যেবেত্যাহ-_ভূতেতি ॥২৩১।৪ 

ভাষ্যান্ুবাদ ।__যাহ! সেই পুরুষাশ্রিত শরীররূপী গায়্রী, ইহাই তাহা,_যাহ। 
এই পুরুষের ( দেহের ) অভ্যন্তরে অবস্থিত হৃদয় অর্থাৎ হৃৎপন্ম-নামক বস্ত, ইহাই 
সেই গায়ত্রী। কি প্রকারে? [ তহত্তরে ] বণিতেছেন__যেহেতু এই সমস্ত প্রাণ 
ইহাতেই অবস্থিত, অতএব, শরীরের স্তায় হৃদয়ও গায়্রীম্বপ। বিশেষতঃ প্রাণ- 
সমুদয় ইহাকেই অতিক্রম করে না। 'প্রাণই পিতা, প্রাণই মাতা”, এবং “কোন 
ভূতকেই ছিংস! করিবে না” ইত্যাদি শ্রুতি হইতেও [জান৷ যায় যে] ভূতপমুদ্রয়ই 
প্রাণ ॥২৩১॥৪ 


সৈষ! চতুষ্পদ! ষড়বিধা গায়ত্রী ; তদেতদৃচাভ্যনৃক্তম্‌ ॥২৩২॥৫ 

সা (প্রসিদ্ধা) এয! গায়ক্রী চতুষ্পদ (চত্বারি পদ্থানি-__চরণাঃ যন্তাঃ সা 
তথোক্ত। ), ষড়বিধা! (বড়, বাগ্‌ভৃত-পৃথিবী-শরীর হৃদয়-প্রাণাঃ বিধাঃ প্রকারা 
যন্তাঃ, স। তথোক্তা ) [ ভবতি ]। তৎ এত (গার়ত্যাঃ চতুষ্পদত্বৎ বড়. বিধত্ব্চ ) 
খচ! ( মন্ত্রেণ ) অপি অভ্যনুক্তম্‌ ( প্রকাশিতম্‌ )॥ 

সেই প্রলিদ্ধা এই গায়ত্রীর চারিটি পাদ, এবং বাক্‌, ভূত, পৃথিবী, 


দ্বাদশঃ খওঃ ] তৃতীয়োহধ্যায়ঃ। ২৯৯ 


শরীর, হৃদয় ও প্রাণ এই ছয়টি তাহার বিধা (অক্ষরস্থানীয় ) অংশ । মন্ত্রেও ইহ 
প্রকাশিত আছে ॥ 

শাহ্কর-ভাষ্যম্‌।__সৈষ! চতুষ্পদ! যড়ক্ষরপদ। চ্ছন্দোরূপ! সতী ভবতি গায়ক্রী 
বড় বিধা__বাগ.ভৃত-পৃথিবী-শরীর-হৃদয়-প্রাণরূপা সতী যড়বিধা ভবতি। বাকৃ- 
প্রাণয়োরন্তার্থনির্দিষ্টয়োরপি গায়্রীপ্রকারত্বম্‌; অগ্তথা যড়বিধসঙ্ঘাপুরণানুপ- 
পত্তেঃ। তদেতন্মিন্র্থে এতাগায়ত্র্াখ্যং ব্রহ্ম গায়জ্যন্থগভৎ গায়ভ্রীমুখেনোক্তম্‌, 
খচাপি মন্ত্রেণাভ্যনূক্তৎ প্রকা শিতম্‌ ॥২৩২।৫ 

আনন্শিরিঃ।_-আধ্যানশেষত্বেন গায়জ্র্যাশ্চতুষ্পাত্ব দর্শয়তি__সৈষেতি | লক্ষ- 
যিত্বা তন্তাঃ ষড়বিধত্বমনুগ্ধ সাধয়তি-__ষড় বিধেতি | গায়জরীহৃদয়য়োঃ সর্ববভূতসন্বন্ধ- 
সিদধযর্থমুপ দিষ্টযোরবাক্প্রাণয়োর্থায়ত্রী প্রভেঘ্বত্বেন কথ ব্যাখ্যানমিত্যাশঙ্ক্যাহ__বাক্‌- 
প্রাণয়োরিতি । বিধিপক্ষে বাক্যশেষযোগাৎ তয়োরপি গায়ক্রীভেববত্বমিত্যর্থঃ | 
তদেতশ্রিননর্থে বাগ্‌ভূত-পৃথিবী-শরীর-হৃদরয়প্রাণভেদাৎ ষড় বিধাং গায়ভ্রীমন্তুচিন্ত্যা- 
জহল্লক্ষণয়া তর্দবচ্ছিন্র্গত্বং ত্গ্ুচিন্তয়েদিতি তচ্ছেত্বেনৈব পুর্বোক্তে স্থিতে 
সতীত্যর্থঃ ॥২৩২॥৫ 

ভাষ্যানুবাদ ।__সেই এই গায়ভ্রী চতুশ্চরণসম্পন্ন, প্রতি চরণে যড়ক্ষরবিশিষ্ট 
এবং ছন্দোরূপ! হইয়া! ছয় প্রকার হয়। এই গায়ভ্রী বায়ু, ভূত, পৃথিবী, শরীর, 
হৃদয় এবং প্রাণম্বরূপা। হইয়। ছয় প্রকার হয়। সর্বভূতসম্বন্ধ সিদ্ধির নিমিত্ত বাক্য 
এবং প্রাণ নিদ্দিষ্ট হইলেও, তাহারা গায়ন্ত্রীরই প্রকার ; অন্তথ! ষড়বিধ সংখ্য। পূর্ণ 
হইতে পারে না। এখানে গায়জীতে অনুগত যে, গার়ক্রী-নামক ব্রহ্ম গায়ক্রী বলিয়৷ 
অভিহিত হইল, খকৃ মন্্েও তাহা প্রকাশিত হইয়াছে ॥২৩২।॥৫ 


তাবানম্ত মহিমা ততো৷ জ্যায়াশুশ্চ পুরুষঃ। পাদৌহস্থয 
সর্ববা ভূতানি ত্রিপাদস্যাুতং দ্রিবীতি ॥২৩৩॥৬ 


অস্ত (গায়ত্র্যাখ্যস্ত ব্রহ্মণঃ ) তাবান্‌ (তৎপরিমাণঃ পুর্বোক্তসর্ববিকারময়ঃ ) 
মহিমা ( বিভূতিঃ), ততঃ ( তম্মাৎ সর্ববিকারলক্ষণাত ব্রঞ্ধণঃ ) জ্যায়ান্‌ ( অতিশয়েন 
মহান্‌) পুরুষঃ ( পূর্ণস্বরূপঃ পরমেশ্বর ইত্যর্থ; ); সর্বা ( সর্বাণি) ভূতানি (বস্ত- 
জাতানি ) অস্ত পাদঃ ( একঃ অংশঃ ), অন্ত অমৃতং (অবিকারি) ত্রিপাৎ পোদত্রং) 
দিবি (প্রকাশময়ে শ্বরূপে ) [ প্রতিষ্ঠিতম্‌ অস্তি ইতি শরেষঃ ]॥ 

পুর্ব্বে যে সমস্ত বস্তুর উল্লেথ করা হইয়াছে, তৎসমস্তই এই গায়ভ্রীনামক ব্রঙ্গের 
মহিমা বা বিভূতিমাত্র, পুরুষ অর্থাৎ পুর্ণব্ন্দ তদপেক্ষাও অতিশয় মহান্। সমস্ত 
ভূতবর্গ ইহার একপাদ বা একাংশমাত্র, আর ইহার নির্বিকার তিন অংশ স্বগ্রকাশ 
স্ববূপে অবস্থিত আছে ॥ 

শাঙ্কর-ভাষ্াম।__তাবান্‌ অন্ত গায়জ্রাথ্যন্ত ব্রহ্মণঃ সমস্তহ্য মহিমা বিভূতি- 
বিস্তারঃ, যাবান্‌ চতুষ্পাৎ ষড় বিধশ্চ ব্রহ্মণো বিকারঃ পাদে| গায়ভ্রীতি ব্যাখ্যাতঃ | 
অতঃ তম্মাদবিকারলক্ষণাৎ গায়জ্যাথ্যাদ্‌ বাচারম্তণমাত্রাৎ ততো জ্যায়ান্‌ মহ্ত্তরশ্চ 


৩০০ ছান্দোগ্যোপনিষৎ। 


পরমার্থসত্যরপোহবিকারঃ পুরুষঃ পুরুষঃ সর্বপুরণাৎ পুরি শয়নাচ্চ। তত্তান্ত পাদ্ঃ 
সর্ব! সর্ববাণি ভূতানি তেজোইবন্নাদীনি সম্থাবর-অঙ্গমানি | ত্রিপাৎ ত্রয়ঃ পাদ অন্ত 
সোহয়ৎ ত্রিপাৎ। ব্রিপাদমূতং পুরুষাথ্যং সমস্তম্ত গায়জ্যাত্মনো দিবি গ্যোতনবতি 
স্বা্ন্যবস্থিত মিত্যর্থঃ, ইতি ॥২৩৩৬ 

আনন্দগিরিঃ।-_সমস্তন্ত পাদবিভাগবিশিষ্টস্তেতি ষাবং। বিস্তারমেব বিবৃণোতি 
_ যাঁবানিতি। বাচারম্তণং বিকারো নামধেয়মিতি বাকাশেষমাশরিত্য বিশিনষ্টি-_ 
বাচারম্তণমাত্রার্দিতি | পরমার্থসত্যত্বে হেতুমাহ-__অবিকাঁর ইতি! তাবানস্তেত্যা্ি 
স্পষ্টমতি__-তস্তেতি ৷ আদিপদেন বায়ুরাকাশশ্চেত্যুভয়মুক্তম্‌। ততো জ্যায়ানিত্যা্ি 
স্ষুটয়তি__ত্রিপার্দিতি। সমস্তত্ত প্রপঞ্চাত্মকন্তেত্যর্থঃ। শ্রতা বিতি মন্ত্রসমাপ্যর্থঃ॥২৩৩1৬ 

ভাষ্যান্গবাদ ।_ ব্রন্ষের চতুষ্পা্দ ও ষড়বিধ বিকারাত্মক ষে পরিধাণ একপাদ 
গায়ত্রী বলিয়। বগিত হইল, সেই পরিমাঁণই অর্থাৎ তৎসমস্তই উক্ত গায়ন্রী-সংজ্ঞক 
সমস্ত ব্রন্মের মহিমা, অর্থাৎ বিভূতির বিস্তার; অতএব, তর্দপেক্ষা অর্থাৎ গায়ন্রী- 
সংজ্ঞক বাচারম্তণমাত্ররূগী অসত্য বিকারাত্মক ব্রহ্ম অপেক্ষাও পরমার্থ সত্য, বিকার- 
হীন পৃরুষ ( পরব্রহ্ধ ) জ্যায়ান্-_অতিশয় মহৎ) কারণ, তিনিই সর্ধ জগৎকে 
পরিপুরণ করেন, অথব! হৃদয়রূপ পুরে অবস্থান করেন, [ এইজন্য পুরুষ-পদবাচ্য 
হন]। সমস্ত ভূত অর্থাৎ তেজ, জল ও পৃথিবী প্রস্থৃতি স্থাবর-জঙ্গম-সমুহ সেই এই 
পুরুষেরই একপাদ্দ ( একাংশমাত্র ); এই গায়ক্র্যাত্মক সমস্ত ব্রন্গের ত্রিপাদযুক্ত 
অমৃতশ্বরূপ পুরুষ প্রকাশময় নিজ আত্মস্বরূপে অবস্থিত আছেন। * [ ইতি শব 
মহিমা-কথন-সমাপ্ডি-জ্ঞাপনার্থ ] ॥২৩৩]৬ 


যদ তদ্ত্রন্ষেতীদং বাব তদ্‌ যোহয়ং বহির্দা পুরুষাদাকাশ 
যে! বৈ স বহির্ধা পুরুষাদাকাশঃ__1২৩৪॥৭ 

অয়ং বাব স যোহয়মন্তঃপুরুষ আকাশে যে। বৈ সোহন্তঃ 
পুরুষ আকাশঃ ॥২৩৫॥৮ 


।..(%) তাৎপধ্য- পুন্বে যে, চতুপ্পদা ও ষড়বিধ! গায়ত্রীর ব্রঙ্গত্ব উল্লিখিত হইয়াছে, তাহ! 
কার্্য-্রন্ধ অর্থাৎ কার্যাকারে বিব্তমান ব্রঙ্ধ; সুতরাং এ রূপটি ব্রন্গের স্বপ্রকাশস্বরূপ নহে । পরস্ত, 
বিকারাত্মক-_অসত্য । ইহ! সেই পরব্রন্মের এক অংশ মাত্র। অবশিষ্ট তিনটি অংশে কোনরূপ 
বিকার সম্বন্ধ নাই; সেই অংশত্রয় নির্ব্বিকার ও নির্বিবশেষ প্রকাশময় স্বম্ববূপে অবস্থিত। প্রকৃতপক্ষে 
ব্রন্দ নিরংশ ; তাহার অংশ ব1 পাদ কল্পনা হইতেই পারে না; তথাপি কেবল শিষ্ের অনায়াসে 
বুদ্ধিগম্য করিবার নিমিত্ত এইরূপ অংশাংশিভাব কল্পনা কর। হইগাছে মাত্র। বন্তহঃ উহ! সত্য নহে। 
পঞ্চদশীকার বলিয়াছেন-__ 
নিরংশেহপ্যংশমারোপ্য কৃতন্েংংশে বেতি পৃচ্ছতঃ | 
তন্ভাবয়োত্তরং ব্রতে শ্রুতিঃ শ্রোতুহিতৈবিনী ॥” 
অর্থাৎ ব্রহ্ম নিরংশ হইলেও শিষ্য চিরন্তন সংস্কারবশে সেই ব্রন্মে অংশের আরোপ করিয়া অংশ, 
অংশিভাবে প্রশ্ন করেন ; কাজেই শ্রোতার হিতের জন্ত শ্রুতিও সেই শিষ্বের ভাবায়ই-__অংশাংশি- 
ভাবেই প্রশ্নের উত্তর দিয়। থাকেন। বন্ততঃ ইহা ছারা পরব্রদ্মের সাংশত্ব সিদ্ধ হয় না ॥ 


দ্বাদশঃ খওঃ ] ভূতীয়োহ্ধ্যায়ঃ। ৩১ 


অগ্তধ বাব স যোহয়মন্তহদয় আকাশস্তদেতৎ পূর্ণমপ্র- 

বত্তি ; পূর্ণীমপ্রবস্তিনীত্্‌ শ্রিয়ং লভতে, য এবং বেদ ॥২৩৬॥৯ 
ইতি তৃতীয়াধ্যায়স্য ঘবাদশঃ খণ্ড ॥১২ 

[ গায়ক্র্যবচ্ছিননম্ত ব্রহ্মণঃ হৃদয়াকাশ্ে ধ্যেযত্বং বক্তমুপক্রমতে ণ্যদ্ৈ” 
ইত্যাদি |] বৈ (এব) তৎ (গায়জ্রযবচ্ছিন্নং) ব্রহ্ম ইতি (উক্তম্‌ ), ইদং 
( বক্ষ্যমাঁণং ) বাব তৎ-_-যঃ অয়ং ( অনুভূয়মানঃ ) পুরুষাৎ (জীবদেহাৎ) বহির্ঘা 
(বহিরবস্থিতঃ ) আকাশঃ ( পঞ্চমভূতরূপঃ ); [তথা] যঃ সঃ পুরুযাৎ বহির্ধী 
আকাশঃ ( ভূতাকাশঃ ), অয়ং ( বক্ষ্যমাণঃ) বাব (এব) সঃ (আকাশঃ )-- 
যঃ অয়ং (প্রসিদ্ধঃ) পুরুষে (জীবদেহে ১ অন্তঃ (মধ্যে স্থিতঃ) আকাশঃ; যঃ বৈ 
সঃ (প্রসিদ্ধ: ) পুরুষে অস্তঃ ( দেহমধ্যে ) আকাশ: ) অয়ং ( বক্ষ্যমাণঃ ) বাব সঃ, 
[ কঃ সঃ? ] যঃ অয়ং হৃদয়ে অস্তঃ (হৃদয়মধ্যে ) আকাশঃ [ অস্তীতি শেষঃ ]। তৎ 
এতৎ ( হৃদয়াকাশং ) পুর্ণম্‌ (অপরিচ্ছিন্নম্‌) অপ্রবন্তি (ন কুতশ্চিৎ কচিদ্ধিষয়ে 
প্রবর্ততে, নিয়ুতমেকরূপমিত্যর্থঃ )। যঃ [ জনঃ ] এবং ( যথোক্তলক্ষণং হদয়াকাশং ) 
বেদ, [ সঃ ] পূর্ণাম্‌ অপ্রবন্তিনীং ( অবিনাশিনীৎ চ ) শ্রিয়ং ( সম্পদৎ ) লভতে ॥ 

গায়জ্যবচ্ছিন্ন ব্রন্মের হদয়প্রদেশে ধ্যেয়ত্বজ্ঞাপনার্থ বলিতেছেন যে, সেই যে 
গায়ত্রী ব্রহ্ম, ইহাই তাহা ; যাহ! পুরুষের ( দেহের ) বহির্দেশস্থিত এই আকাশ) 
আবার পুরুষের বহির্দেশগত যে এই আকাশ, ইহাই সেই আকাশ-_যাহ। পুরুষের 
দেহমধ্যগত আকাশ ; সেই যে দেহমধ্যগত আকাশ, ইহাই তাহা যাহ! হৃদয় 
মধ্যগত আকাশ; সেই এই হ্ৃদয়াকাশপরিপুর্ণ ও নিব্বিকার বা অবিনশ্বর ; 
যে লোক এবংবিধ হৃদয়াকাশ অবগত হন, তিনিও পুর্ণ ও অবিনশ্বর সম্পদ লাভ 
করিয়া থাকেন ॥ 

শাঙ্কর-ভাষ্যম্‌।-যদবৈ তৎ ত্রিপাদমৃতং গায়্রীমুখেনোক্তং ব্রন্মেতি, ইদৎ 
বাব তত__ইদমেব তৎ, যোহয়ং প্রসিদ্ধো! বহির্ধা! বহিঃপুরুষাৎ আকাশঃ ভৌতিকঃ) 
যে বৈ স বহির্ধ! পুরুষাদ্দাকাঁশ উক্তঃ__॥২৩৪॥৭ 

অয় বাব সঃ, যোহয়ম্‌ অন্তঃপুরুষে শরীরে আকাশ: । যো বৈ সোহস্তঃ 
পুরুষে আকাশঃ-_-॥২৩৫।৮ 

অয়ং বাব সঃ যোহয়মন্তহদয়ে হৃদয়পুণ্রীকে আকাশঃ; কথমেকস্ত সত 
আকাশন্ত ত্রিধা ভেদ্ঃ? ইতি; উচ্যতে-_বাহোক্দ্িয়বিষয়ে জাগরিতস্থানে 
নভসি ছুঃখবাহুল্যৎ দৃশ্ততে ; ততোহন্তঃশরীরে স্বপ্নস্থানভূতে মন্দতরৎ ছুঃখং 
ভবতি। স্বপ্রান্‌ পশ্ঠতো হ্ৃদয়স্থে পুনর্ভসি ন কঞ্চন কামং কাময়তে, ন 
কঞ্চন স্বপ্রৎ পশ্ততি; 'অতঃ সর্বহ্ঃখনিবৃত্তিরপমাকাশৎ সুযুপ্তস্থানম। অতো 
যুক্তমেকম্তাপি ত্রিধা ভেদান্বাখ্যানম্‌। বহিদ্ধী পুক্রষাদ্দারভ্য আকাশস্ত হৃদয়ে 


৩৪২ ছান্দোগ্যোপনিষৎ। 


সঙ্কোচকরণং চেত£সমাধানস্থানস্ততয়ে ।_যথা “ত্রয়াণামপি লোকানাৎ কুরুক্ষেত্রং 
বিশিষ্যতে। অর্দতস্ত কুরুক্ষেত্রমর্ধতন্ত পৃথৃদকম্* ইতি, তদ্বৎ। তদেতদ্‌ হার্দা- 
কাশাখ্যৎ ত্রহ্থপূর্ণৎ সর্ববগতৎ ; ন হদয়মাত্রপরিচ্ছিন্নমিতি মন্থব্যম্‌ যগ্পি হৃদয়াকাশে 
চেতঃ সমাধীয়তে । অপ্রবর্তি ন কুতশ্চিৎ ক্ৃচিৎ প্রবর্তিতুং শীলমস্তেতি অপ্রবস্তি, 
তদনুচ্ছিত্তিধর্মকম। যথা অন্তানি ভূতানি পরিচ্ছিন্নানি উচ্ছিত্তিধম্মকাণি, ন তথা 
হার্দৎ নভঃ। ূ্ণামপরবর্তিনী মনুচ্ছেদাক্মিকাৎ শ্রিয়ং বিভূতিৎ গুণফলং লভতে দৃষ্টম্‌। 
য এবং বথোক্তৎ পুর্ণাপ্রবত্তিগুণং ব্রহ্ম বেদ জানাতি, ইহৈব জীবন্‌ তন্ভাবং প্রতিপদ্যত 


ইত্যর্থঃ |২৩৩|৯.. 
ইতি তৃতীয়াধ্যায়ন্ত ছাদশ-খগ্-ভাঁষ্যম্‌ ॥১২। 


আনন্দগিরিঃ|__যদ্‌ ব্রহ্ধ গায়ন্র্যবচ্ছিমুপাস্তমুক্তং, হৃদয়াকাশে তদৃধ্যেয়মিতি 
বক্তৎ ক্রমেণ হৃদয়াকাশমবতারয়তি__যদ্বৈ তদ্দিত্যাদ্িনা ॥২৩৪1৭ 

আনন্দগিরিঃ ।__1২৩৫।৮ 

একস্তাকাশস্ত কথং ত্রৈবিধ্যমুক্তমিতি শঙ্কতে__কথমিতি | ওপাধিকং ভ্রৈবিধ্যম- 
বিরুদ্ধমিতি পরিহরতি-_উচ্যত ইতি। বাহোন্দর্িয়বিষয়ত্বৎ তবিষয়শব্দা্যাশ্রয়ত্বং 
্বপ্নস্থানভূতে নতসীতি সম্বন্ধঃ | ন কঞ্চনেত্যাদিনা নিষেধঘয়েন পূর্বপ্রকারম বস্থাদ্য়ং 
নিষিধ্যতে । নিষেধফলমাহ--অতইতি। সর্বছূঃখং স্ুলং বাঁসনাময়ং চ, তন্িবৃত্তযা 
নিরূপ্যমাণ,ৎ হৃদয়াকাশমিত্যর্থ। ওপাধিকভ্ৈবিধ্যমুপসংহরতি_অত ইতি । 
তথাপি কিমিত্যনেন ক্রমেণাকাশন্ত সক্কোচে হৃদয়ে ব্রিয়তে, তত্রাহ__বহির্ধেতি | 
স্থানস্তরতি মুদ্বাহরণেন স্ফুটয়তি_-যথেতি। অত্র কুরক্ষেত্রমর্ধতোহর্স্থানীয়ং, 
পৃথুদকমপি তথেতি দ্বিলযুগলমিব তদুভয়ং লোকক্রয়াপেক্ষয়া বিশিষ্টতরমিত্যর্থঃ | 
হৃদয়াকাশে চেতঃ সমাধীয়তে চেৎ ততশ্চাত্র পরিচ্ছিন্নং ত্রচ্ধ প্রাপ্তমিত্যাশঙ্ক্যাহ-__ 
তদেতদিতি। পূর্ণত্বেন জন্মনাশশৃনটত্বং সিধ্যতীত্যাহ-__অপ্রবর্তীতি। প্রধানফলত্বং 
ব্যাবর্তরতি--গুণফলমিতি | দৃষ্টফলবতে স্বর্াপ্তিরিতি দৃষ্টমিত্যুক্তমূ। জ্ঞানমেব 
বিশিনষ্টি-_ইহৈবেতি। বর্তমানে দ্েহঃ সপ্তম্যর্থঃ | যে! বিদ্বানেবং, স যথোক্তং 
ফলং লভত ইতি সম্বন্ধঃ ॥২৩৬৯ 

ইতি তৃতীয়াধ্যায়স্ত দ্বাদশঃ ওঃ ॥১২॥ 


ভাষ্যান্নবাদ ।-_-গায়জ্রীকূপে সেই যে অমৃতস্বরূপ ত্রিপাদ ব্রহ্ম উক্ত হইয়াছেন, 
ইহাই তাহা, অর্থাৎ বক্ষ্যমাণ বস্তই তৎস্বরূপ। ইহা! কি, [তাহা বলিতেছেন ] 
পুরুষের (জীবদেহের ) বাহিরে এই যে ভৌতিক আকাশ, পুরুষের বহিঃস্থিত 
সেই যে ভূতাকাশ উক্ত হইল ॥২৩৪।৭ 

ইহাই সেই আকাশ, যাহা এই পুরুষে অর্থাৎ শরীরের অভ্যন্তরে অবস্থিত 
আকাশ, সেই যে পুরুষের অত্যন্তরের আকাশ ॥২৩৫|৮ 

ইহাই সেই আকাশ, যাহ! এই হৃদয়ের মধ্যে অর্থাৎ হৎপস্নমধ্যে অবস্থিত 


দ্বাদশঃ খওঃ ] তৃতীয়োহ্ধ্যায়ঃ | ৩০৩ 


আকাশ । আকাশ ত এক, তাহার ত্রিবিধ ভেদ কিরূপে হয়? [ইহার উত্তর] 
কথিত হইতেছে__[ চক্ষুঃকর্ণাদি | বহিরিন্দিয়-গ্রাহ জাগ্রদবস্থায় আকাশে ছুঃখের 
আধিক্য উপলবি হইয়া থাকে স্বপ্নস্থান দেহমধ্যে তদপেক্ষা অল্প পরিমাণ ছঃথ 
অনুভূত হইয়া থাকে; সেই স্বপ্নদর্শারই আবার হদয়স্থ আকাশে কোন প্রকার 
বিষয় প্রাধিত হয় না, এবং কোন প্রকার স্বপ্নও দৃষ্ট হয় না; অতএব, স্মুযুণ্তিস্থান- 
স্ববূপ আকাশটি সর্বহূঃখ-নিবৃত্তিূপ, অর্থাৎ সুযুপ্তি-্থানভূত হৃদয়াকাশে কোন- 
প্রকারেই ছুঃখ-সন্বন্ধ নাই*। অতএব [উপলব্ধির প্রভেদ্বান্রসারে ] একই 
আকাশের ত্রিবিধ ভেদনির্দেশ যুক্তিযুক্তই বটে। দেহের বহির্ভাগস্থ আকাশ হইতে 
আরম্ত করিয়া! আকাশের যে, ক্রমশঃ সংকোচ করা হইয়াছে, চিন্ত-সমাধির 
( চিত্তের একাগ্রতার ) প্রশংসা করাই তাহার উদ্দেন্ট । যেমন, ত্রিলোকের মধ্যে 
কুরুক্ষেত্রই উৎকৃষ্ট স্থান; তাহারও আবার অর্ধাংশ কুরুক্ষেত্র, আর অর্ধাংশ 
পৃথুদক। এখানে যেরূপ [ কুরুক্ষেত্রের উৎকর্ষখ্যাপনের জন্য ক্রমে স্থান-সঙ্কোচ 
করা হইয়াছে, ইহাও তদ্রপ ]| সেই এই হ্বদয়াকাশাখ্য ব্রহ্ম পূর্ণ সর্বগত; যদিও 
হ্ৃদয়মধ্যেই চিত্তকে সমাহিত করা হউক, তথাপি তাহাকে হৃদয়েই পরিসমাপ্ড 
মনে করিতে হইবে না। অপ্রবন্তি-__ কোনও কারণে কোথাও প্রবৃত্ত না হওয়। 
যাহার স্বভাব, তাহাই অপ্রবপ্তি, অর্থাৎ অনুচ্ছেদ বা অবিনাশই তাহার ধর্ম) 
এবং অন্তান্ত ভূতসমুহ যেমন পরিচ্ছিন্ন ও বিনাশশীল, হৃদয়াকাশ সেরূপ নহে। 
যিনি যথোক্ত প্রকার পূর্ণ ও অপ্রবস্তি-গুণসম্পন্ন ব্রহ্মকে জানেন, তিনি, পূর্ণা ও 
অনুচ্ছেদ্বাত্বিকা ( ধবংস-রহিত ) সম্পদ লাভ করেন। ইহা কেবল ইহ লোকে 
ভোগ্য গুণফলমাত্র 1 [প্রকৃত পক্ষে ] সেই বিদ্বান ইহলোকে জীবদ্দশায়ই ব্রঙ্গভাব 
লাভ করিয়া! থাকে ॥২৩৬]৪৯ 


ইতি তৃতীয় অধ্যায়ের দ্বাদশ খণ্ডের ভাষ্যান্ুবা সমাপ্ত ॥১২। 


(*) তাৎপধ্য--জাগরিত, স্বপ্ন ও স্ুমুপ্তি, এই তিনটি স্থান প্রসিদ্ধ আছে। তন্মধ্যে, চক্ষুরাদি 
ইন্জ্িয়ের সাহায্যে বিষয় উপলব্ধির স্থান 'জাগরিত-স্থান', ইন্রিয়গণ বিশ্রাম লাভ করিলে, কেবল 
মনের সাহায্যে যে, বিষয়োপলব্ি-স্থান, তাহা “প্রস্থান, আর মনেরও ক্রয়] স্থগিত হইয়। গেলে 
যে, বিষয়-নিরপেক্ষ আত্মানন্দ-স্কুরণ, তাহার নাম 'নুধুপ্তিস্থান' । দেহের বাহিরে অবস্থিত 
ভুতাঁকাশে ইন্দ্রিয়জনিত জ্ঞানের বিকাশ হয়, এই জন্য উহাতে ছুঃখবাহুল্য থাকাও সম্ভবপর হয়। 
স্বপ্ন সময়ে কেবলই মানস সঙ্কল্পবশে শরীরাভ্যন্তরস্থ আকাশে স্বভাবতই দুঃখের অল্পতা ঘটিয়া 
থাকে; আর ন্ুধুপ্তিস্থানে কোনরূপ বিষয়ে প্রিয়সন্বন্ধ ন! থাকায় দুঃখের অত্যন্ত অভাব ও বিমল 
স্থথের স্ফুরণ হইয়া থাকে । 

(1) তাতপর্য-শান্ত্রোজ ক্রিয্নামাত্রেই প্রায় দ্বিবিধ ফল নিষ্পন্ন হইয়া থাকে; একটি প্রধান 
ফল, অপরটি গুণফল। যেমন ফল-ভোগের জন্ত বৃক্ষ রোপণ করা হয়, ফল-ভোগই তাহার মুখ্য 
ফল, এবং সেই বৃক্ষেরই যে ছায়া ও পুষ্পসৌরভাদ্দি ভোগ কর! হয়, সেগুলি তাহার গুণফল বা 
অপ্রধান ফথা। এখানেও এরূপ সম্পদ লাভটা! গুণফল, আর ব্রদ্গতাবপ্রাপ্ডিই ইহার মুখ্য ফল। 


ভৃতীয়াধ্যায়ে 
ভ্রয়োদশঃ খং 


তস্তা হু বা এতম্ত হৃদয়ন্ত পঞ্চ দেবহুষযঃ; স যোহস্তা 
প্রাঙহৃষি স প্রাণস্তচক্ষু) স আদিত্যস্তদেতত্তেজোইন্নান্ধ- 
মিত্যুপামীত ; তেজস্যন্নাদো ভবতি, য এবং বেদ ॥২৩৭॥১ 

তন্ত (পুর্কোক্তন্ত ) এতন্ত ( হদয়ন্ত ) হব! (গ্রসিদ্ধিদ্যোতকৌ নিপাতো ) 
পঞ্চ দেবস্ষয়ঃ ( দেবাধিষ্িতানি পঞ্চচ্ছি্রাণি ) [ সন্তি]। [ তত্র] অন্ত ( হ্বদয়স্ত ) 
ষঃ (প্রসিদ্ধঃ ) প্রাঙ্স্ষিঃ ( পূর্ববভাগন্থ ছিন্্রৎ ), সঃ (পূর্বসুষিঃ) সঃ (প্রসিদ্ধঃ) 
প্রাণঃ, তৎ চক্ষুঃ, সঃ আরদিত্যঃ, (তত্র প্রাণার্দীনাম অবন্থিতেরিতিভাবঃ )। 
তৎ এতৎ (প্রাণাখ্যৎ ব্রহ্ম) তেজঃ অন্নাগ্তং ( তেজোরূপেণ অন্নীগ্ভরূপেণ চ) 
উপাসীত [বিদ্বানিতি শেষঃ ]। যঃ এবং ( যথোক্তগুণং) বেদ [সঃ] তেজস্বী 
অন্নাদঃ (প্রভৃতান্নঃ চ ) ভবতি ॥ 

সেই এই হৃদয়ে পাঁচটি দেব-চ্ছিত্্ অর্থাৎ দেবতাধিঠিত রন্ধ. আছে। তন্মধ্যে 
ূর্ববভাগস্থ যে ছিদ্র, তাহাই সেই প্রাণ, সেই চক্ষু এবং সেই আধিত্যন্বরূপ, অর্থাৎ 
ইহারা সেখানে অবস্থান করেন। উপাসক ব্যক্তি সেই এই প্রাণকেই তেজ ও 
অন্নাগ্চ বলিয়। উপাসন! করিবে । যিনি এই ভাবে অবগত হন, তিনিও তেজস্বী 
এবং অন্নাদ্র অর্থাৎ প্রচুর-অন্নভোক্তা হন ॥ 

শাঙ্কর-ভাষ্যম।_তন্ত হ বা ইত্যাদিনা গায়্র্াথ্যন্ত বহ্ষণ উপাসনাঙ্গত্বেন 
দ্বারপালাদিগুণবিধানার্থমারভতে । যথা লোকে দ্বারপাল! রাজ্ঞ উপাসনেন বশী- 
কত। রাজপ্রাপ্ত্যর্থা ভবস্তি, তথেহাপীতি। ততন্তেতি প্রকৃতন্ত হৃদয়স্তেত্যর্থঃ | 
এতন্তানস্তরনির্দি্টস্ত পঞ্চ পঞ্চসঙ্ঘ্যাকা দেবানাঁৎ স্মুষয়ো দেবন্দুষয়ঃ দ্বর্ণলোক- 
প্রাপ্তিদ্বাঙ্ছিদ্রাণি, দেবৈঃ প্রাণাদিত্যা্দিভিঃ রক্ষ্যমাণানীত্যতো দেবস্ুষয়ঃ, তস্ত 
দ্বর্গলোকভবনন্ত হদয়ন্তান্ত ষঃ প্রাঙ্ম্থবিঃ পুর্ববাভিমুখন্ত প্রাগ্গতং যচ্ছিত্রং দ্বার, 
স প্রাণঃ, তৎস্থৃস্তেন দ্বারেণ ষঃ সঞ্চরতি বায়ুবিশেষঃ, স প্রাগনিতীতি প্রাণঃ | 
তেনৈব সম্বদ্ধমব্যতিরিক্তৎ তচ্চক্কুঃ, ততৈব স আদিত্যঃ “আদিত্যো হ বৈ বাহ্‌- 
গ্রাণঃ* ইতি শ্রুতেঃ চক্ষুরূপপ্রতিষ্ঠাক্রমেণ হৃদি স্থিতঃ) “স আদিত্যঃ কম্মিন্‌ 
প্রতিষ্ঠিত ইতি, চক্ষুষি* ইত্যাদি বাজসনেয়কে। প্রাণবায়ুদেবতৈব হোক। 
চক্ষরাদিত্য*চ জহাশ্রয়েশ। বক্ষ্যতি চ--প্রাণায় ম্বাহেতি ছতৎ হবিঃ সর্ববমে- 


ত্রয়োদশ: থণ্ডঃ ] তৃতীয়োহধ্যায়ঃ | ৩০ 


তত্তর্পয়তি” ইতি। তদেতত্প্রাণাখ্যৎ স্বর্গলোকদ্বারপালত্বাদ ব্রহ্গ। হ্বর্গলোকং 
প্রতিপিৎসুস্তেস্বী এতচ্চক্ষুরাদিত্যন্বরূপেণ অন্নাদত্বাচ্চ সবিতুঃ তেজোহস্নাস্যম্‌ 
ইত্যাভ্যাৎ গুণাভ্যাম্‌ উপসীত; ততঃ তেজন্বী অন্নাদশ্চ আময়াবিত্বরহিতো 
ভবতি, য এবং বেদ ? তন্তৈতদ্গুণফলম্। উপাসনেন বশীকৃতে দ্বারপঃ স্বর্লোক- 
প্রাপ্তিহেতুর্ভবতীতি মুখ্যঞ্চ ফলম্‌ ॥২৩৭।১ 


আনন্দগিরিঃ|- বক্ষ্যমাণজ্ঞানস্ত স্বাতত্্যৎ পরিহ্ৃত্য প্রকরণভেদৎ ব্যাবর্তয়িতু- 
ুত্তরগ্রস্থন্ত তাৎপর্যযমাহ__তস্যেতি। দ্বারপালাদীত্যাধিপর্দেন তদ্গতো৷ বিশেষো 
গৃহাতে। ব্রহ্মগ্যুপাসনেনাপ্রসিদ্ধিতো৷ দ্বারপালোপান্তিরযুক্তেত্যাশঙ্ক্যাহ__যথেতি। 
ইতি তহুপাস্তিরর্থবতীতি শেষঃ| স্বর্গলোকশব্দঃ পরমাত্মবিষয়ঃ | ্বর্গৎ লৌকমিত 
উর্ধোবিমুক্তা ইতি শ্রত্যন্তরাৎ। দেবস্ুষিত্বং সাধয়তি-_-দেবৈরিতি। স্বর্গলোকস্তয 
পরমাত্মনো৷ ভবনমায়তনং, তত্তেতি ষাবৎ। প্রাকৃত্বেহনবস্থামাশঙ্ক্যোক্তৎ পুর্ববাভি- 
মুখস্তেতি-__তৎস্থস্তেনেতি ৷ তচ্ছবে। হৃদ্রয়বিষয়ঃ__তেনৈবেতি। প্রাণবিষয়স্তচ্ছব্দঃ | 
তদব্যতিরিক্তত্বৎ স্বাতন্ত্যেণ চক্ষুযোইকিঞ্চিংকরত্বম। ন হি চক্ষুষা প্রাণন্ত সম্বন্ধঃ নতি 
বাহ্ন্তৈতৎস্বন্ধে নিবন্ধনমন্তি; তত্রাহ--চক্ষুরিতি। অধিষ্ঠাতৃত্বেনাদিত্যশ্চক্ষুষি 
প্রতিষ্ঠিতশ্চক্ষুশ্ঠ গ্রাহকতয়! রূপে প্রতিষ্ঠিতৎ রূপদর্শনে করণীভবতি। তথৈব প্রাণস্ত 
ষষ্ট মিত্যর্থঃ। প্রাণাদিত্যয়োরৈকো প্রমাণমাহ-_আদিত্যো হেতি। কথং যথোক্ত- 
স্তাদিত্যস্ত হৃদয়সুষিদারস্থানিত্বং বাসনাত্মন। হৃদক্বে প্রতিরূপাণি প্রতিষ্ঠিতানি, তঘনেন 
ক্রমেণাদ্বিত্যো হৃদয়ে তিষ্ঠতীত্যর্থঃ। তত্র শ্রত্যন্তরং প্রমাণয়তি__স আদিত্য ইতি। 
একদেবতাভিন্নত্বাদপি প্রাণভেদেন চক্ষুরাদিত্যয়োরাধ্যানৎ যুক্তমিত্যাহ- প্রাণেতি। 
আশ্রয়শবেন রূপাণি হৃদয়ং চোচ্যতে হ্যলোকো বা। আদিত্যশ্ক্ষুযোঃ দেবস্তদ্বধি- 
ঠিতন্ত সর্বস্ত প্রাণাত্মত্বে বাক্যশেষমন্ুকূলয়তি-_বক্ষ্যতি চেতি | নহি প্রাণে তৃপ্যতি 
সর্বস্ত তৃপ্তিস্তাদাত্মযমস্তরেণ সম্ভবতীতি ভাবঃ| তদেতৎ প্রাণাখ্যং ব্রন্গ স্বর্গীলোকৎ 
প্রতিপিৎসুঃ সন্‌ পুরুষস্তেজোইন্নাগ্ঘমিত্যাভ্যাৎ গুণাভ্যাৎ বিশিষ্টমুপাসীতেতি সম্বন্ধ; । 
কিমিতি যথোক্তোহধিকারী প্রাণোপাসনে নিযুজ্যতে, তত্রাহ_ন্বর্গেতি। তথাপি 
কথৎ যথোক্তগুণদ্বয়বৈশিষ্ট্যং প্রাণাখ্য্ত ব্রহ্মণঃ সিধ্যতি, তত্র তেজঃশবৎ ব্যাকুর্বনাহ 
_তেজস্বীতি। এতত্প্রাণাথ্যৎ ব্রন্মোভয়রূপেণ তেজস্বী তথাচ তেজোগুণবিশিষ্ট- 
তয়া তছুপাসনামর্হতি । সবিতুশ্চান্নাদত্বং বৃষ্টিদধারেণ “আদিত্যাজ্জায়তে বৃষ্টি: 
ইত্যাদ দৃষ্টস, অতশ্চান্নং চ তর্দাদ্যৎ চেতি গ্ণান্তরবিশিষ্টত্বেনাপি সবিতৃরূপং 
প্রাণাখ্যৎ ব্রহ্ম ধ্যানাহমিত্যর্থঃ | কিং তহি মুখ্য, ফলম্‌ ইতি, তর্ধাহ__ 
উপাসনেনেতি ॥২৩৭॥১ 

তাম্মান্ুবাদ ।__ণ্তস্ত হ বৈ" ইত্যাদি বাক্যে গায়ত্রীসংজ্ঞক ব্র্ধের উপাসনার্থ 
দ্বারপালাদ্িরূপ গুণবিধানার্থ [ এই প্রকরণ] আরব হইয়াছে । জগতে [দেখা যায়], 
রাজার উপাসনা করিলেই যেবপ দ্বারূপালগণ বশীভূত হইয়া রাজার সহিত সাক্ষাৎ- 


কারের সহায় হইয়া থাকে, ধ&থানেও তন্রপ। “তস্ত' অর্থ--প্রস্তাবিত হৃদয়ের 


৩০৬ ছাঁন্দোগ্যোপনিষতৎ। 


“এতন্ত” অর্থ অব্যবহিত পুর্বোক্তের, অর্থাৎ অব্যবহিত পূর্বোক্ত প্রস্তাবিত হৃদয়ের 
পঞ্চ_পঞ্চসংখ্যক দ্েবসুষি__-দেখগণের স্ুষি ( ছিদ্র), দেবস্ুষি অর্থ স্বর্গলোকে 
প্রবেশের দ্বারভূত ছিদ্রসমূহ । প্রাণও আদিত্যাদি দেবগণকর্তৃক রক্ষিত হয়; এইজন্য 
উহ্বারা “দেবস্থধি' পদবাচ্য । সেই এই স্বর্গলোকভবনশ্বরূপ হৃদয়ের যে প্রাক স্ুষি, 
অর্থাৎ পূর্বাভিমুখ হৃদয়ের যে পূর্বদিগ্বর্তা ছিদ্ররূপ দ্বার, তাহাই প্রাণ, অর্থাৎ তত্রত্য 
যে বাযুবিশেষ সেই পথ দ্বারা সঞ্চরণ করে, তাহাই প্রাক্‌-গমনশীল বলিয়া প্রাণ, 
[ সংজ্ঞাপ্ন অভিহিত ]। আর প্রসিদ্ধ চক্ষুও তাহারঈ সহিত সংবদ্ধ; [সুতরাং ] 
অপৃথগ্ভূত। আদিত্যও তৎ্বরূপ, অর্থাৎ “সেই আদিত্যই দেহবহিস্থিত গ্রাণ- 
স্বরূপ” এই শ্রুতি অনুলারে [জানা যায় যে], চাক্ষুষরূপে অবস্থ্িতি-পরম্পরাক্রমে 
আদিতাও হৃদয়ে অবস্থিত আছেন। বিশেষতঃ বাজসনেয়কে ( যভূর্বেদীয় 
বৃহদারণ্যকোপনিষদে ) অ'ছে যে, “সেই আদিত্য কোথাম্ব আছেন? [ উত্তর--] 
চক্ষুতে আছেন” ইত্যার্দি। প্রাণবায়ুরূপ একই দ্বেবতা৷ একাশ্রয়াবস্থিতি নিবন্ধন 
চক্ষু ও আদিত্য নামে অভিহিত হন। একথা পরেও বলিবেন__প্রাণায় স্বাহা। 
বলিয়! ষে হবি অপ্রিত হয়, তাহাই ইহার তৃত্তিসাধন করে। অতএব স্বর্গলোক- 
লাভেচ্ছু তেজন্বী পুরুষ, স্বর্গলোকের দ্বারপালত্ব হেতু এবং চক্ষুও আদিত্যরূপে ভোগ্য 
বলিয়। সেই এই প্রাণ-নামক ব্রহ্মকে আদিত্যের তেজঃ ও অন্নাগ্চ গুণবিশিষ্টরূপে 
উপাসনা করিবেন। অত্তএব, যিনি এবংপ্রকারে জানেন, তিনি তেজন্বী ও অন্ন 
অর্থাৎ অগ্নিমান্দ্য-ব্যাধিবিমুক্ত হন। ইহ! তাহার ( বিদ্বানের ) গুণফল অর্থাৎ ইহাই 
তাহার মুখ্যফল নহে; পরস্ত উপাসন। দ্বারা বশীরুত সেই দ্বারপালই যে তাহার 
শ্বর্গলোকপ্রাপ্তির হেতৃভূত হইয়! থাকেন, ইহাই এই উপাসনার মুখ্য ফল ॥২৩॥১ 


অথ যোহম্ত দক্ষিণঃ স্থুষিঃ ল ব্যানস্তচ্ছো ত্র স চন্দ্রমা- 
স্তদেতচ্ছীশ্চ যশশ্চ্ত্যেপানীত ; শ্রীমান্‌ যশন্বী ভবতি, য এবং 
বেদ ॥২৩৮॥২ 

অথ অন্ত ( হৃদয়ন্ত ) বঃ দক্ষিণঃ স্ুবিঃ, সঃ ব্যানঃ ( প্রাণভেদঃ ), তৎ শ্রোত্রৎ, 
লঃ চন্দ্রমীঃ, তৎ এতৎ (হদয়ং ) শ্রীঃ চ ষশঃ চ, ইতি ( এতাভ্যাং শ্রীযশোগুণাভ্যাৎ ) 


উগাসীত। বঃ এবং শ্রী-ষশো গুণযুক্তং বে (উপাসীত ), [ সঃ] শ্রীমান্‌ যশম্বী 
চভবতি॥ 


হৃদয়ের ষে দক্ষিণ ছিত্র, তাহাই সেই ব্যানবাযুন্বরূপ, সেই শ্রো্রস্বরূপ, এবং 


ত্রয়োদশঃ থওঃ ] তৃতীয়োহ্ধ্যায়ঃ। ৩৬৭ 


সেই চন্ত্রম্বপ; সেই এই হৃদয়কে শ্রী ও যশোরূপে উপাসনা করিবে) 
যিনি এইরূপ জানেন (উপাসনা করেন ), তিনি শ্রীমান ও যশস্বী হইয়া 
থাকেন ॥ 

শাঙ্কর-ভাষ্যম্‌।__-অথ যোহস্ত দক্ষিণঃ সুষি, তৎস্থে। বায়ুবিশেষঃ, স বীর্ধযবৎ 
কর্ন কুর্ধন্‌ বিগৃহা বা প্রাণাপানৌ নানা বা অনিতীতি ব্যানঃ, তৎ্সম্বন্ধমেব চ 
তচ্ছবোত্রমিন্দ্রিরম্‌। তথা স চন্দ্রমাঃ__“শ্রোত্রেণ স্থগ্া দিশশ্চ চক্দ্রমান্চ” ইতি শ্রুতেঃ | 
সহাশ্রয়ৌ পূর্বববৎ। তর্বেতচ্ড্রীশ্চ বিভূতিঃ শ্রোত্রচন্দ্রমসোক্জানান্নহেতুত্বম্‌ অতস্তাত্যাং 
শরীত্বম্‌। জ্ঞানান্নবতশ্চ যশঃ খ্যাতির্ভবতীতি বশোহেতুত্বাদ্ষশত্বম। অতস্তাভ্যাৎ 
গুণাভ্যামুপাসীতেত্যার্দি সমানম্‌ ॥২৩০।২ 


আনন্দগিরিঃ।-_হাদয়স্ত পুর্বদিগবস্থিত চ্ছিদ্রসন্বন্ধিত্বেন প্রাণমুক্তণ ব্যানঃ শ্রোত্রং 
চন্দ্রমাশ্চেতি ভ্রিতয়মিতরসম্বদ্ধমুপান্তমিতাহ--অথেতি | বীর্ধযবৎ কর্ন কুর্বশ্ননিতীতি 
সম্বন্ধঃ | প্রাণাপানৌ বিগৃহা বিরুধ্য বা অয়মনিতীতি পক্ষান্তরং নানাস্বন্ধসন্ধিমর্থন্ 
বিধিধমনিতি চেষ্টত ইতি বিকল্লান্তরং, তেন ব্য'নেন সম্বপ্ধঃ শোত্রস্ত শ্রত্যুক্তত্বাদ্ধযা- 
নার্থো মন্তব্যঃ । যথ| শ্রোত্রস্ত ব্যানেন সম্বন্ধস্তথা চন্দ্রমসোইপি তেন সম্বন্ধস্ত 
শুত্যুক্তত্বা্দেব ধ্যানার্থতয় গ্রাহঃ, ইত্যাহ__তথেতি। শ্রোত্রচন্রমসোঃ সম্বন্ধে 
শ্রত্যন্তরমনুকূলয়তি- শ্রোত্রেণেতি । যদ্বিরাজঃ শোত্রং, তদাত্সনা দিশশ্ন্দ্রমাশ্ে- 
ত্যেতে স্থষ্াইতি শ্রুতেরিত্যর্থঃ। মিথঃ সম্বন্ধেইপি কথম্‌ অনয়োঃ ব্যানাত্বত্বম্‌ ? 
ব্যানে তৃপ্যতীত্যাদদি বাক্যশেষাদবধেয়মিত্যর্থঃ। তদেতদ্ব্যানাথ্যৎ ব্রহ্ম শ্রীশ্চ 
যশশ্চেত্যাভ্যাৎ গুণাভ্যামুপাসীতেতি সম্বন্ধ; । কথ তম্ত গুণদ্বরবতো ধ্যানম্‌ ? 
ইত্তাশঙ্ক্য শ্রোত্রম্ত জ্ঞানহেতুত্বাৎ চন্দ্রমসোহন্নহেতৃত্বাৎ তয়োরাশ্রয়ত্বে তদাত্মনে 
ব্যানস্তাপি তর্ৃগুণত্বোপপত্তিরিত্যাহ- শ্রোত্রেতি । ব্যানাখ্যে ব্রহ্মণি গুণাস্তরৎ 
সাধয়তি__জ্ঞানেতি। উক্তন্ত ব্রহ্মণো গুণদ্বয়সম্ভবোহতঃশব্ার্ঘঃ | শ্রীমানিত্যাি- 
ফলবাক্যমাদ্িশব্ার্থঃ| অমানং তেকস্বীত্যাদিবাক্যেনেতি শেষঃ ॥২ ৩৮২ 


ভাষ্যান্থবাদ্ঘ ।-_আর এই হৃদয়ের যে দক্ষিণ রন্ধ, অর্থাৎ তাহাতে অবস্থিত 
বায়ুবিশেষ, তাহাই শক্তি-সাধ্য কর্ম্ম করে বলিয়া, অথবা প্রাণ ও অপানবায়ুর সহিত 
বিরোধ করে কিংবা বিবিধপ্রকারে গমন করে বলিয়! ব্যান [বি+আ+4অন-্ব্যান ] 
সংজ্ঞায় অভিহিত হইয়া থাকে। শ্রোত্র ইন্দ্রিয়টিও তাহার সহিত সন্বদ্ধ ; চক্র 
সেইরূপ ( তৎসম্বদ্ধ); কারণ, শ্রুতি বলিয়াছেন, “দিকৃসমূহ ও চন্দ্র উভয়ই 
শ্রোত্রহষ্ট । পূর্বের স্তায় এই ছইটিও একাশ্রয্ন-গত। সেই এই শ্রোত্রই শ্রী অর্থাৎ 
বিভৃতিম্বরূপ; কেননা, শ্রোত্র ও চন্দ্র, ইহার! উভয়েই জ্ঞান ও অন্নের হেতুভৃত 
( উৎপাদক ); অতএব, তদুভয় গুণেই ইহার শ্রীত্ব (বিভূতিত্ব ) সিদ্ধ হয়। আর 
ভ্তানবান্‌ ও অন্নবান্‌ ব্যক্তির যশঃ অর্থাৎ লোক-প্রতিষ্ঠ| হইয়া থাকে ; অতএব যশের' 


৩০৮ ছান্দোগ্যোপনিষৎ। 


হেতু বলিয়াই উহার যশন্ব, অর্থাৎ “ঘশ£ এই নামে ব্যবহারের যোগ্যতা । অতএব, 
উক্ত উভয় গুণযোগে তাহার উপাসনা করিবে; ইত্যাদির অর্থ পূর্বরবৎ ॥২৩৮২ 


অথ যোহম্ত প্রত্যড্ম্থষিঃ, সোহপানঃ সা বাক সোহগ্রি 
স্তদেতদ্ত্রন্মবর্চসমন্নাগ্তমিত্যুপাসীত ); ব্রহ্বর্চস্যন্নাদো ভবতি, 
য এবং বেদ ॥২৩৯॥৩ 


অথ অস্ত (হৃদয়ন্ত ) যঃ প্রত্যঙ ( পশ্চিমভাগস্থঃ ) স্থষিঃ ( ছিদ্রৎ ), সঃ অপানঃ, 
সা বাক, সঃ অগ্নিঃ ; তৎ এতৎ ( অপানাখ্যৎ ব্রন্ধ ) ব্রহ্মবর্চসং ( সাধুচরিস্্াধ্যয়নাদি- 
জনিতং তেজ: ) অন্নাছ্যৎ [চ] ইতি ( উক্তগুণদ্বর়োপেতম্‌ ইতি ) টি যঃ 
এবং বেদ ( উপাস্তে ), [ সঃ] ব্রহ্মবর্চসী অন্নাদঃ [চ] ভবতি। 

সেই হৃদয়ের ষে পশ্চিমভাগস্থ রুক্ধু, তাহাই অপান, তাহাই বাকৃ, এবং তাহাই 
অগ্নিস্বরূপ; সেই এই অপানাখ্য ব্রহ্ধকে ব্রঙ্গবঙ্চদ ও অন্না্য বলিয়া উপাসনা! 
করিবে। ধিনি এরূপ জানেন, তিনি ব্রহ্গব্চসী ও অন্নাদ অর্থাৎ ররর 
অন্নসম্পন্ন হন ॥ 

শাঙ্কর-ভাষ্যম।__অথ যোহস্ত প্রত্যতস্ষিঃ পশ্চিমঃ ততস্থো বায়ুবিশেষঃ, স 
ূত্রপুরীধাগ্পনয়ন অধোইনিতীত্যপানঃ। সা তথা সা বাক্‌, তৎসন্বন্ধাৎ; তথা 
অগ্নিঃ; তদেতদ্‌ বঙ্গবর্চসং বুত্ত-স্বাধ্যায়নিমিত্তৎ তেজো। ব্রহ্মবর্চসম্‌, অগ্নিসম্বন্ধাদ্‌ 
বৃত্তন্বাধ্যায়স্ত । অন্নগ্রসনহেতুত্বাদপানস্ত অন্নাহ্যত্বম। সমানমন্ৎ 0২৩৯৩ 

আনন্দগগিরিঃ | হ্ৃদয়স্ত পশ্চিমর্দিগবস্থিতস্ববিসন্বন্ধত্বেনাপানো বাগগ্সিশ্চেতি 
ত্রিতয়মন্টোন্াসত্বদ্ধং ধ্যেরমিত্যাহ__অথ যোহস্তেতি। সোহপান ইত্যন্তার্থমাহ___ 
তংস্থ ইতি। সোহপান ইতি অম্বন্ধঃ। অপানশব্ৎ বায়ুবিশেষে ব্যুৎপাদয়তি__ 
মুত্রেতি। আদিশব্ন শুক্রাদি গৃহাতে । যথা চক্ষুষঃ শ্রোত্রন্ত প্রাণত্বৎ ব্যানত্বৎ 
চৌক্তং, তথ! বাগপানে। ভবতি, অপানে তৃপ্যতীত্যাদ্িশ্রুতেরিত্যাহ-_সা তথেতি। 
যথা চক্ষুরাদিদ্বারেণাদিত্যাদেঃ প্রাণাদিরপত্বমুক্তম, তথা বাচোহধিষ্ঠাতৃত্বেন 
সম্বন্ধাদগ্রিঘবারেণাপানো ভবতীত্যাহ__সতসম্বন্ধাদ্বিতি। তদেতদপানাখ্যং ব্র্গবর্চস- 
মন্নাগ্ঘমিত্যাভ্যাৎ গুণাভ্যাং বিশিষ্টমুপাসীতেতি সম্বপ্ধঃ | ব্রহ্মবর্চসং ব্যাচষ্টে_, 
বৃত্তেতি। কথমপানাখ্যে ব্রন্ধণি যথোক্তে| গুণঃ সিধ্যতীত্যাশঙ্ক্যাগ্িদ্বারেত্যাহ__ 
অগ্নিনম্বন্ধাদদিতি। তথাপি কথমন্নাছ্ঘত্বমিত্যাশঙ্ক্যাপানদ্বারেণেত্যাহ__অন্নেতি | 
্হ্মবর্চপীত্যার্দিফনবাক্যৎ শ্রামানিত্যাদ্িনা তুল্যার্ঘত্বান্ন ব্যাখ্যানাপেক্ষমিত্যাহ--- 
সমানমিতি ॥২৩৯]৩ 


ভাষ্যান্ুবা্ ।-_এই হয়েরর যে পশ্চিমভাগস্থ ছিদ্র, অর্থাৎ তাহাতে 
অবস্থিত বায়ুবিশেষ, তাহ! মূত্র ও বিষ্ঠা প্রতি অপনয়নপূর্বক অধোদিকে 
গমন করে; এই জন্ত অপান সংজ্ঞার অভিহিত হয়। পূর্বের স্তায় ইহাই বাঁকৃ; 


ব্রয়োদশঃ খণ্ডঃ ] তৃতীয়োহ্ধ্যায়ঃ। ৩০৯ 


কেননা, ইহা! বাক্যের সহিত সন্বদ্ধ; তাহাই আবার অগ্নিম্বরূপ। সেই এই 
অপানই ব্রহ্মবর্চস-্বরূপ, সচ্চরিত্র ও বেদাধ্যয়ন্জনিত যে তেজ, তাহাই ব্রহ্মবর্ঠস ) 
কারণ সাধু চরিত্র ও স্বাধ্যায়, এতহুভয়ই অগ্নির সহিত সন্বদ্ধ। অন্ন কবলিত করিবার 
হেতুভূত বলিয়৷ অপানের অন্নাগ্ত্ব সিদ্ধ হয়। অপরাংশ পূর্বের সমান ॥২৩৯॥৩ 


অথ যোহন্যোদূহ্ৃষিঃ স সমান্তম্মনঃ স পর্জজন্যঃ ; তদেতৎ 


কীন্তিশ্চ বৃযু্টিশ্চ্তযুপাসীত, কিমান ্যুষ্টিমান্‌ ভবতি, য এবং 
বেদ ॥২৪০॥৪ 


অথ অন্ত (হৃঘয়ন্ত) যঃ উদড্সুষিঃ ( উত্তরভাগস্থং ছিদ্্রৎ ), সঃ সমানঃ, তৎ মনঃ, 
সঃ পর্জন্যঃ ; তৎ এতৎ কীন্ডিঃ (যশঃ ) চ, বুয্টিঃ (শ্বপরিজ্ঞাতং লোকবিশ্রুতত্বং ) চ 
(অপি), ইতি ( কীন্ডি-ব্যষ্টিগ্তণোপেতম্‌ ইতি ) উপাসীত; যঃ এবং বেদ, [সঃ] 
কীত্তিমান্‌ বৃয্টিমান্‌ চ] ভবতি ॥ 

এই হৃদয়ের যে উত্তরভাগন্থ ছিদ্র, তাহাই সমানসংজ্ঞক প্রাণবায়ু, তাহাই মনঃ 
এবং তাহাই পর্জন্যস্বরূপ ; এই সমানকে কীত্তি ও ব্যুষ্টি বলিয়া উপাসনা করিবে। 
ধিনি এইরূপ জানেন, তিনি কীন্তিমান্‌ ও বৃ[ষ্টিমান্‌ হন। কীত্তি অর্থ সাধারণ যশঃ, 
আর বৃষ্টি অর্থ__নিজের অন্ুভবগোচরীভূত লোকপ্রতিষ্ঠা ॥ 

শাঙ্কর-ভাষ্যম্‌।__অথ যোইম্ত উদভূন্থষিঃ উদগ্গতঃ জুষিঃ, তৎস্থো বায়ুবিশেষঃ, 
সোইশিত-পীতে সমং নয়তীতি সমানঃ | তৎসম্বদ্ধং মনোইস্তঃকরণং স পর্জন্টো 
ু্্যাত্মকে। দেবঃ, পর্জন্যনিমিত্তাশ্চি আপ ইতি । “মনসা! স্বষ্টা আপশ্চ বরুণশ্চ” ইতি 
শ্রতেঃ। তদেতৎ কীত্তিশ্চ, মনসো জ্ঞানন্ত কীন্তিহেতৃত্বাংৎ। আত্মপরোক্ষং 
বিশ্রতত্বং কীন্তির্যশঃ ৷ স্বকরণসংবেগ্ধং বিশ্রুতত্বং বু[ষ্টিঃ, কান্তিেহগতৎ লাবণ্যম্‌। 
ততশ্চ কীর্তিসম্তবাৎ কীত্তিশ্চেতি। সমানমন্যৎ ॥২৪০॥৪ 

আনন্দগিরিঃ |-_হৃদয়ন্টোত্তরস্যিসম্বদ্বত্বেন সমানে মনঃ পর্জন্তশ্চেতি ত্রিতয়ং 
পরস্পরস্বদ্ধমুপান্তমিত্যাহ__অথেতি | সমান ইতি সন্বন্ধঃ। সমানশবাং বায়ুবিশেষে 
ব্যুৎপাদয়তি__অশিতেতি । মনসঃ সমানেন সন্বন্ধঃ, সমানে তৃপ্যতীত্যাদি শ্রুতে- 
গ্ররহিঃ, ইত্যাহ__তৎসম্বদ্ধমিতি ৷ মনসি তৃপ্যতি পর্জনথস্তপ্যতীতি বাক্যশেষমাশ্রিত্য 
তয়োঃ সম্বন্ধমাহ__পর্জস্ত ইতি। শ্রত্যন্তরাদ্রপি তয়োঃ সম্বন্ধ বক্তুং পাতনিকামাহ 
-_ পর্জন্তেতি। শেষঃ প্রসিদ্ধিপরামরশার্থ:। তথাপি কথং পর্জন্তমনসোঃ সম্নধসিদ্ধি- 
রিত্যাশঙ্ক্য বায়োরপি কারণত্বেনাস্তিঃ সমবন্ধাৎ তন্থার! মিথোইপি তৎসিদ্ধিরিত্যাহ-_ 
মনসেতি। তদ্দেতৎ সমানাখ্যৎ ব্রহ্ম কীন্তিশ্চ ব্যষ্টিশ্চত্যাত্যাং গুণাভ্যামুপাসীতেতি 
সম্বন্ধ; | তন্থিন্‌ ব্রহ্মণি কীন্তিরূপং গুণং লাধয়তি-_মনসইতি। ব্যষ্েরর্থাস্তরত্বং কীর্তে- 


৩১০ ছান্দোগ্যোপনিষৎ 


দর্শয়তি__আত্মেতি। ততো ব্যষ্টেরাচষ্টেব-শ্বকরণেতি। তামেবানুভবারূঢ়তয়া' 
কথয়তি-_কাস্তিরিতি। কথং পুনর্দেহগতন্ত লাবণ্যন্ত কীপ্তিতা সংভাব্যতে, তত্রাহ__ 
ততশ্চেতি। লাবণ্যৎ পঞ্চম্যর্থঃ । ইত্যসন্কীর্ণগ্ুণদ্বয়বিশিষ্টমুপাসনৎ সিদ্ধমিতার্থঃ | 
কীন্তিমানিত্যাদ্দিফলবাক্যন্ত ব্রহ্গবর্চসীত্যার্দিনা তুল্যার্থত্বাৎ অব্যাখ্যেয়ত্বমাহ__ 
সমানমিতি ॥২৪০॥৪ 

ভাষ্ান্থবাদ ।-_এই হৃদয়ের যে উদ স্থষি__উত্তরভাগস্থ বন্ধ, অর্থাৎ তৎস্থ 
বায়ুবিশেষ ; তাহাই ভুক্ত ও পীত বস্তর সমতা প্রাপ্ত করায় বলিয়া “সমান/-সংজ্ঞায় 
অভিহিত ; মন অর্থাৎ অন্তকরণও অপানের সহিত সম্বদ্ধ ; বৃষ্টিরূপী সেই পর্জন্ত- 
দেবও অর্থাৎ পর্জন্ত-সমুৎপন্ন জলও [ তাহাতেই সম্বদ্ধ ]; কারণ, শ্রুতি ব য়াছেন 
যে, 'জল ও বরুণ, উভরই মনের সহিত স্থষ্ট' । মনোজনিত স্থানই কীত্তির হেতু- 
ভূত; এই জন্য সেই এই সমানই কীন্তিত্বরূপ; নিজের পরোক্ষ ব' অবিজ্ঞাত 
কীন্তির নাম যশঃ, আর নিজের ইন্দ্রিরগম্য লোক প্রসিদ্ধির নাম বৃষ্টি; আর দেহগত 
লাঁবণ্যের নাম কান্তি ; অতএব, কীত্তির কারণীভূত বলিয়া উহা কীত্তিম্বরূপও বটে! 
অপরাংশ পূর্ববের সমান ॥২৪০1৪ 


অথ যোহন্যোর্ঘঃ স্থষিঃ ন উদ্দানঃ স বাযুঃ স আকাশঃ 
তদেতদোজশ্চ মহশ্চেত্যপাসীত ; ওজনম্বী মহন্বান্‌ ভবতি য এবং 
বেদ ॥২৪১॥৫ 


অথ অন্ত ( হৃদয়ন্ত ) বঃ উদ্ধঃ ( উপরিভাগন্থঃ ) জুষিঃ, সঃ তেত্রস্থঃ বায়ুবিশেষঃ) 
উদ্ধানঃ (প্রাণভেদঃ ); সঃ বায়ুঃ, সঃ আকাশঃ) তৎ এতৎ ওজঃ (বলং) চ, মহঃ 
(প্রকাশঃ ) চ ইতি উপাসীত। যঃ এবং ( যথোক্তগুণদরযুক্তং ) বেদ, সঃ (বিদ্বান) 
ওজন্বী মহন্বান্‌ চ ভবতি॥ 

এই হৃদয়ের যে উর্ধভাগন্থ ছিদ্র, তাহাই উদান, তাহাই বায়ু, এবং তাহাই 
আকাশম্বরূপ-) সেই এই উদ্বানকে ওজঃ (বল) ও মহঃ (প্রকাশ ) গুণবিশিষ্ট- 
রূপে উপাসনা করিবে। যে লোক এইরূপ উপাসনা করেন, তিনি বলবাঁন ও 
দীপ্তিমান্‌ হন ॥ | 

শাঙ্কর-ভাব্যম্‌।__অথ যোইন্ত উদ্ধঃ স্থুবিং, স উদান আপাদ্তলাৎ আরভ্যোর্ধ- 
মুত্রমণাৎ উৎক্রমণার্থধণ কর্ম কুর্বনিত্যুদানঃ জ বায়ুস্তদাধারশ্চাকাশঃ, তর্দেতৎ 
বাধাকাশয়োরোজোহেতুত্বাদ্দোজে| বলম্‌, মহত্বাচ্চ মহ ইতি। সমানমন্তৎ ॥২৪১1৫ 


ত্রয়োদশঃ খ্ডঃ ] তৃতীয়োহ্ধ্যায়ঃ | ৩১১ 


আনন্দগিরিঃ ।- হৃদয়ন্টোর্চ্ছদ্রবৈশিষ্ট্যেনোানে বাযুরাকাশশ্চেতি ব্রিতয- 
মন্োন্তসন্বদ্ধমুপাস্তমিত্যাহ__অথো৷ যোহস্তেতি। উৎক্রমণাহ্দান ইতি সম্বন্ধঃ | 
উদ্দানে তৃপ্যতি বাষুঃ তৃপ্যতীতি বাক্যশেষষা শ্রিত্যাহ-_স বায়ুরিতি। বায়োরাকাশত্ব- 
মাধারাধেয়সম্বন্ধাৎ, বায়ৌ। তৃপ্যত্যাকাশস্তপ্যতীতি শ্রুতেশ্চ্ত্যাহ__তদীধারশ্চেতি। 
তদেতছদানাখ্যং ব্রহ্ম পূর্ববৎ ওজে! মহশ্চেত্যাভ্যাৎ বিশিষ্টমুপাসীতেতি সম্বন্ধঃ | 
উক্তপগুণদ্য়ৎ নিদ্দিশতি__বাযাকাশয়োরিতি। ওআস্বীত্যাদ বাক্যন্ত কীত্তি- 
মানিত্যাদিন! তুল্যার্থত্বমাহ__-সমানমিতি ॥২৪১।৫ 


ভাষ্মান্থুবাদ ।--আর এই হৃদয়ের যে উর্ধভাগস্থ ছিদ্র, তাহাই উদ্দানম্বরূপ ; 
কেননা, পাদ্দতল হইতে আরম্ভ করিয়া উদ্ধে গমন করে বলিয়। উতক্রমণসাধক 
কর্ম সম্পাদন করে বলিয়! [ উহার নাম ] উদ্দান। উহ! বায়ুস্বরূপ, এবং আকাশ 
তাহার অধিকরণ বলিয়া উহা! আকাশম্বরূপ। বায়ু ও আকাশ বলসম্পাদক এবং 
দ্ীপ্তিশালী বলিয়া, সেই এই উদ্দানও ওজঃ অর্থাৎ বল ও দীপ্তিস্বরূপ। অপরাংশ 
পুর্ববের সমান ॥২৪১।৫ 

তেবা এতে পঞ্চ ব্রহ্মপুরুষাঃ স্বর্গস্ত লোকন্ত দ্বারপাঃ ; 

নয এতানেবং পঞ্যব্রহ্মপুরুষান্‌ স্বর্গস্তা লোকন্ত দ্বারপান্‌ বেদান্ত 
কুলে বারো জায়তে ; প্রতিপদ্যতে ন্বর্গং লোকং ঘ এতানেবং 
পঞ্চ ব্রহ্মপুরুষান্‌ ব্ব্গস্ত লোকম্ত দ্বারপান্‌ বেদ ॥২৪২॥৬ 

তে (পূর্বোক্তাঃ) বৈ (প্রসিদ্ধাঃ) এতে (প্রাণাদয়ঃ) পঞ্চ ব্রহ্মপুরুষাঃ দেহর- 
্রহ্ধণঃ অধীনাঃ) স্বর্ণস্ত লোকন্ত ( হৃঘয়ন্ত ) দ্বারপাঃ (দ্বারপালা ইব )। সঃ ষঃ 
(কশ্চিৎ) স্বর্ম্ত লোকন্ত দ্বারপান্‌ এতান্‌ পঞ্চ ব্রহ্মপুরুষান্‌ (প্রাণাদীন্) বেদ, অন্ত 
(বিছুষঃ) কুলে (বংশে) বীরঃ ( বলীয়ান্‌ পুত্রঃ ) জায়তে । যশ্চ এতান্‌ পঞ্চ ব্রহ্ধ- 
পুরুষান্‌ এবং ( যথোক্ত প্রকারং ) স্বস্ত লৌকন্ত দ্বারপান্‌ (দ্বারপালত্বেন ) বেদ 
( উপান্তে ), সঃ ( বিদ্বান) স্বর্গ, লোকৎ প্রতিপদ্যতে ( লভতে )॥ 

সেই এই প্রাণাদ্দি পাঁচটি ব্রন্মপুরুষই স্বর্গলোকের দ্বারপালম্বরূপ ; যে লোক 
এই পাঁচটি ব্রহ্মপুরুষকে ন্বর্গলোকের দ্বারপাল বলিয়া উপাসনা করেন, তাহার 
বংশে বীর পুক্র জন্ম লাভ করে, এবং যিনি এই পাঁচটি ব্রদ্ষপুরুষকে শ্বর্গলোকের 
দ্বারপাল বলিয়া উপাসনা করেন, তিনি নিজেও স্বর্থলোক লাভ করেন ॥ 

শাঙ্কর-ভাষ্যম্‌।-__তে বা এতে যথোক্তাঃ পঞ্চমুযিসন্বন্ধাৎ পঞ্চ ব্রহ্গণে! হার্দনয 
পুরুষ! রাজপুরুষা ইব ছারস্থাঃ হ্বর্শন্ত হার্দন্ত লোকন্ত দ্বারপাঁঃ দ্বারপালাঃ। 
এতৈষ্থি চক্ষুঃশ্রোব্রবাঙ্মনংপ্রাণৈর্বহিম্মুথ প্রবৃতৈব্রন্ষণো হারদন্ত প্রাপ্ডিঘারাণি 


৩১২ ছান্দোগ্যোপনিষৎ। 


নিরুদ্ধানি। প্রত্যক্ষং হোতৎ অজিতকরণতয়! বাহাবিষয়াসঙ্গানৃতপ্ররূঢ়ত্বাৎ ন হার্ট 
ব্রহ্মণি মনন্তিষ্ঠতি। তন্মাৎ লত্যমুক্তম এতে পঞ্চবরন্মপুরুষাঃ স্বর্ণন্ত লোকন্ ঘারপা 
ইতি। অতঃ স য এতান্‌ এবং যথোক্তগুণবিশিষ্টান্‌ স্ব্গন্ত লোকন্ত ছবারপান্‌ বেদ 
উপান্তে উপাসনয়া বশীকরোতি, স রাজপালানিবোপাসনেন বশীকৃত্য তৈরনিবা- 
রিতঃ প্রতিপদ্যতে স্বর্ঘৎ লোকৎ রাজানমিব হার্দং ব্রহ্ম। কিঞ্চ, অস্ত বিদ্ষঃ 
কুলে বীরঃ পুত্রো জায়তে, বীরপুরুষসেবনাৎ। তন্ত চ খণাপাকরণে ব্রন্মোপাসনা-- 
্রবৃত্তিহেতুত্বমূ; ততশ্চ স্বর্গলোক প্রতিপত্তয়ে পারম্পর্য্েণ ভবতীতি [্র্গলোক- 
প্রতিপত্তিরেবৈকং ফলম্‌ ॥২৪২॥৬ 

আনন্দগিরিঃ।-_তস্ত হ বা এতস্তেত্যাদিনোক্তমন্ুব্দতি-_-তে বা ইতি। কথং 
তে ব্রহ্গপুরুযাস্তত্রাহ-_রাঁজপুরুষা ইতি। ব্যপদ্িশ্রন্ত ইত্যর্থঃ। তেষাঁৎ দ্বার- 
পালত্বং প্রপঞ্চয়তি__এতৈরিতি ৷ তত্র স্বান্ুভবং প্রমাণয়তি-_প্রত্যক্ষং হীতি। 
বিবেক-বৈরাগ্যাভ্যাৎ বশীকৃত ্রোত্রাদি করণগ্রামোপেতত্বাভাবাৎ পরোক্ষশব্বাদি- 
বিষয়ে আসঙ্গরূপানৃতা্রান্ততবািত্যর্থঃ । এতৈরেব বিষয়বিমুখৈঃ বহ্গপরান্তিঘ্ারাণি 
সমাধ্যার্দিন! বিবৃতানী ত্যভিপ্রেত্যোপসংহরতি-_তম্মাদ্রিতি। ব্রহ্মপুরুযানুক্া- 
ননৃদ্য সফলমুপাসনং দর্শরতি__-অত ইতি। অনিয়তানাৎ চক্ষুরাদীনাৎ ব্রন্গ প্রাঞ্চি- 
বন্ধকত্বং, নির়তানাং তু তত্প্রাপ্তিহেতুত্বমিত্যতঃ শবার্থঃ। বথোক্তগুণবি শিষ্টত্বং 
চক্ষুরাদৰীনামা দিত্যাগ্যাত্মকত্বম্‌। অনৃষ্টং ফলমুক্তু। দৃষ্টং ফলমাহ-__কিঞ্চেতি। যথোক্ত- 
পুত্োৎপত্তিবিবক্ষিতত্প্রাপতাবুপযুক্েত্যাশশ্ক্যাহ__তন্ত চেতি। পুস্ত ধ্যানানু- 
সারিত্বং হেতুত্বং ততঃশব্ার্থঃ। পারম্পর্য্যেণোপাসনাদ্বারেণেতি যাবৎ । পুত্রন্ত ধ্যান- 
দ্বার! বরহ্প্রাপ্তিহেতুত্বে ফলিতমাহ-_ইতি স্বর্গেতি ॥২৪২॥৬ 

ভাষ্মান্বাদ।_ পূর্বোক্ত সেই এই পঞ্চন্থষি-স্ব্ধব পঞ্চসংখ্যক ব্রহ্মপুরুষেই 
অর্থাৎ হৃদয়াধিষ্ঠিত ব্রন্গের অধীন পঞ্চ বায়ুই দ্বারস্থ রাজপুরুষগণের ন্যায় 
হৃদয়সন্বন্ধী ্বর্গলোকের দ্বারপালম্বরূপ ; কেননা, বহিমুখে প্রবৃত্ত, অর্থাৎ 
বাহ্‌-বিষয়াসক্ত এই চক্ষু, শ্রোত্র, বাক, মন ও প্রাণ দ্বার! হার্দব্রন্মের প্রাপ্তিপথ- 
সমুহ রুদ্ধ থাকে, আর ইন্দ্রিয়গণ বশীভূত ন1 হইলে বাহাবিষয়ে আসক্তিবশতঃ 
মিথ্যা বস্তুতে নিরত মন যে হৃদয়স্থ ব্রহ্গে প্রতিষ্ঠিত হয় না, ইহা সকলেরই 
প্রত্যক্ষসিদ্ধ ; অতএব, ইহা সত্যই বলা হইয়াছে যে, এই পাচট ব্রন্ধপুরুষ 
ত্বর্গলোকের দ্বারপালম্বব্প। অতএব যে কোন লোক এবংবিধ গুণসম্পন্ন 
ইহাদিগকে দ্বর্গলোকের দ্বারপাল বলিয়া জানেন_ উপাসনা করেন, অর্থাৎ 
উপাসন। দ্বার বশীভূত করেন, তিনি উপাসনা দারা রাজার দ্বারপালগণকে- 
বশীভূত করিয়া তাহাদের কর্তৃক অনিবারিত হইয়া যেমন লোকে রাত্রাকে 


ব্রয়োদশঃ থণ্ডঃ ] তৃতীয়োহধ্যায়ঃ | ৩১৩ 


প্রাপ্ত হয়, তেমনি উপাসনা দ্বারা বশীভূত সেই বরহ্মপুরুষগণ-কর্তৃক অনিবারিত 
হইয়া হারদীব্রন্মকে প্রাপ্ত হইয়। থাকেন। আরও এই বীরপুরুষগণের আরাধনার 
ফলে সেই বিদ্বানের বংশে বীর পুত্র জন্ম গ্রহণ করে, পুত্র দ্বারা পিতৃণ 
'পরিশোধিত হয়; সুতরাং পুক্রও বদ্ষোপাসনায় প্রবৃত্তির একটি সহায়; এই জন 
পরম্পরা সম্বন্ধে পুক্রও সেই স্বর্গলোক-প্রাপ্তিরই উপায়ম্ব্প; ম্ুতরাং 
স্বর্থলোকপ্রাপ্তিই ইহার একমাত্র ফল, [ পুভ্রলাভ একটি স্বতন্ত্র ফল নহে ] ॥২৪২।৬ 


অথ যদতঃ পরো! দিবো জ্যোতিদ্দীপ্যতে বিশ্বতঃ পৃষ্ঠে 
সর্ববতঃ পৃষ্ঠেতু অনুত্তমেযৃভতমেধু, লোকেযু ; ইদং বাব তদ্‌ যদিদ- 
মন্মিনন্তঃ পুরুষে জ্যোতিঃ ॥২৪৩॥৭ 


“ত্রিপাদন্তামৃতৎ দিবি” ইত্যুক্স্ত ব্রহ্গণঃ স্বরূপং নিরূপয়ন আহ--“অথ যখ” 
'ইত্যাদি। অথ (প্রকারাস্তরারস্তে) অতঃ ( অম্মাৎ প্রকৃতাৎ স্বর্গাখ্যাৎ ) দ্বিবঃ 
(ছ্যলোকাৎ) পরঃ (পরং) যত জ্যোতিঃ (্বপ্রকাশং ব্রহ্গ) বিশ্বতঃ পৃষ্েু-_ 
সর্বতঃ সংসারস্তোপরি, [কিং বহুনা, ] অনুত্তমেষু নোস্তি উত্তমৎ যম্মাৎ, তথাতৃতেষু ) 
উত্তমেযু লোকেষু (সত্যলোকাদিযু) দীপ্যতে (নিত্যপ্রকাশতয়! বর্ততে ); 
ইদ্দৎ ( বক্ষ্যমাণং ) বাব তৎ--ষৎ অশ্মিন্‌ পুরুষে অন্তঃ ( অভ্যন্তরে ) জ্যোতিঃ 
[ অস্তীতি শেষঃ| পুকুষাস্তর্যোঁতিঃ বিশ্বোপরিস্থজ্যোতিশ্চৈকমিতি ভাবঃ ]। 


পূর্বের “ত্রিপাৎ অন্তামৃতং দিবি”, এই বাক্যে যে বর্ষের কথা উক্ত হইয়াছে, 
এখন তাহারই বিশেষ নির্দেশ করিতেছেন_ বরঙ্গ-পুরুযোপাসকলভ্য এই স্বর্গেরও 
উপর-_বিশ্বের উপর-_সমস্ত জগতের উপর, অধিক কি, বদ্ঘপেক্ষ। উৎকৃষ্ট নাই, 
সেই সর্বোত্তম সত্য লোক প্রভৃতিতেও যে জ্যোতিঃ দীপ্তি পাইতেছে, ইহাই 
তাহা যাহ পুরুষের অভ্যন্তরে অবস্থিত জ্যোতিঃ অর্থাৎ সেই জ্যোতিঃ আর 
পুরুষের অভ্যন্তরগ্থ জ্যোতিঃ, উভয়ই এক ॥ 

শাঙ্কর-ভাষ্যম্‌।-__অথ যৎ অসৌ বিদ্বান্‌ স্বর্গ, লৌকং বীরপুকুষসেবনাৎ প্রতি- 
'পগ্ঠতে, যচ্চোক্তৎ “ত্রিপাদস্তামুতৎ দ্বিবি* ইতি তদিদ্ং লিঙ্গেন চক্ষুঃশ্রোরেন্তিয়- 
গোচরমাপাদফ়িতব্যম্‌। যথা অগ্্যাদিধূমার্দিলিঙ্গেন । তথ! হি এবমেবেঘমিতি 
যথোক্তে অর্থে দৃঢ়া প্রতীতিঃ স্তাৎ_-অনন্যত্বেন চ নিশ্চয় ইতি। অত আহ্‌-যদতঃ 
অমুষ্মাৎ দিবঃ ছ্যলোকাত, পরঃ পরমিতি লিঙ্গব্যত্যয়েন, জ্যোতির্দীপ্যতে, ্বয়ৎগ্রভং 
সদাপ্রকাশত্বাৎ দ্বীপ্ত ইব দ্বীপ্যতে ইত্যুচ্যতে, অগ্্যাধিবজ্দলনলক্ষণায়। 
্ীপ্তেরসম্ভবাৎ। 


৩১৪ ছান্দোগ্যোপনিবচ। 


বিশ্বতঃ পৃষঠেষু ইত্যেতন্ত ব্যাখ্যানৎ সর্বতঃ পৃষ্ঠেঘিতি, সংসারাদুপরীত্যর্থঃ ঃ 
সংসার এব হি সর্বঃ। অসংসারিণ একত্বানির্েদত্বাচ্চ অন্ধত্মেষুং তৎপুরুষ- 
সমাসাশঙ্কানিবৃত্তয়ে আহ--উত্তমেযু লোকেঘিতি ; সত্যলোকাদিযু, হিরণ্যগর্ভাদি- 
কার্য্যরূপস্ত পরস্তেশ্বরস্ত আসন্নত্বাদ্চ্যতে উত্তমেধু লোকেঘিতি | ইদ্রং বাব ইদমেব 
তৎ বদিদমন্মিন পুরুষে অন্তর্মধ্যে জ্যোতি: চক্ষুঃশ্রোত্রগ্রাহোণ লিঙ্গেনোফ়্া 
শরব্দেন চ অবগম্যতে। যখ্ ত্বচা ম্পর্শরূপেণ গৃহাতে, তচ্চক্ষুষৈব। দৃটটগ্রতীতি- 


করত্বাৎ ত্বচঃ অবিনাভূতত্বাচ্চ রূপম্পর্শয়োঃ ॥২৪৩1৭ 

আনন্দগিরিঃ।-_গার়ক্র্যপাধিকং ব্রন্দোপান্তৎ তাদর্ধ্যেন দ্বাব্পালোপান্তিশ্ট কর্তব্যা, 
ততশ্চা্গেযু শ্রুতানি ফলানি সমুচ্চিত্য গ্রধানোপাসনাদেব ব্রহ্মপ্রাপ্ডিরিত্যুক্তম্‌। 
ইদ্রানীং বিদ্যান্তরং প্রস্তৌতি__অথেতি। পরস্তান্দিবো দীপ্যমানৎ ব্রহ্ম কৌক্ষেয়ে 
জ্যোতিষি প্রতীকেহধ্যস্ত দৃষ্ত্বশ্রতত্বাভ্যামুপাঁসিতব্যমিতি শ্রোতমর্থং সিদ্ধবৎ-কৃত্ব। 
আধিকমর্থমাদায় তাৎপধ্যমাহ__যদসৌ বিদ্বানিতি। বীরাণাৎ বীর্যবতামাদিত্যা- 
দ্ীনাৎ পুরুষাণাং সেখনাদাধ্যানার্দিতি যাবৎ। লিঙ্গেন স্পর্শবিশেষেণ শ্রবণ- 
বিশেষেণ চেত্যর্থঃ | চক্ষুঃশ্রোত্রেক্দিরগোচরমিতি | মন্ৃষ্টিং প্রতি দৃষ্ট শ্রুতঞ্চ ময়েত্যা- 
পাদয়িতব্যম। অন্যথা দৃষ্ত্বশ্রতত্বাভ্যাং ব্রহ্মণি ধ্যানাসিদ্ধেরিত্যর্থঃ পরস্তা প্রতিপত্তো 
লিঙ্গেন প্রত্যায়নে দৃষ্টান্তমাহ__-যথেতি। বিপ্রতিপন্নং প্রতি ধৃমাদিলিঙ্গেনাগ্ম্যাদি 
প্রত্যাধ্যতে, তথা স্পর্শাদি-লিঙ্গেন দৃষ্টতব।দরিবিশিষ্টমিদং প্রত্যেতব্যমিত্যর্থঃ। যথোক্তগ্ত 
জ্যোতিষে৷ লিঙ্গেন প্রত্যায়নং কিমিতি ক্রিয়তে, তত্রাহ-_তথ। হীতি। লিঙ্গদ্বারা 
তন্ত প্রত্যায়নে সতি গুণদ্বরবি শিষ্টমেবেদৎ জ্যো তির্নান্টথেত্যেবং যথোক্তে পরম্মিমু- 
পাশ্তজ্যোতিবি দৃঢ়া ধীঃ স্তাৎ। তদ্দভাবাৎ তদ্গুণন্ত জ্যোতিষোহধ্যানাত্বিত্যর্থঃ | 
মাতৃঁৎ পরস্ত জ্যোতিযষো যথোক্তগুণস্তাশেযোপাসনমিত্যাশঙ্ক্যাত্ব_অনন্থাত্বেনেতি। 
কোক্ষেয়ন্ত জ্যোতিষঃ সন্নিকর্ষাজ্জীবাভেদৎ পরিকল্প্য জাঠরং জ্যোতিবান্ষেত্যনস্তত্বেন 
ধ্যানে জীবব্রদ্ষণোরেকতয়। নিশ্চয়শ্টার্থাৎ সিধ্যতি । অতো যথোক্তোপান্তিরর্৫থবতী- 
ত্যর্থঃ ৷ অথশব্স্ত বিদ্যান্তরারস্তার্থত্বমভ্যুপেত্যানস্তরগ্রন্স্ত তাৎপর্য্যমুক্তাইবশিষ্টান্তক্ষর।- 
গ্যবতার্ধ্য ব্যাকরোতি-_-অত আহেত্যা্দিনা। যদ্দিত্যুপত্রম্য জ্যোতিরিত্যুপসংহারাৎ 
পর ইতি পুংলিঙ্গপ্রয়োগমাশঙ্ক্যাহ-_পরমিতি । কাদাচিৎকপ্রকাশত্বাভাবাৎ কথং 
দীপ্ত ইতি প্রয়োগন্তত্রাহ__ন্বয়ংপ্রভমিতি | কম্মাদিবেতি প্রযুজ্যতে ? মুখ্যমেব 
দ্বীপ্যমানত্বৎ কিং ন স্তাৎ ইত্যাশঙ্ক্যাহ__অগ্র্যাদীতি। হেতোরুভয়ত্র সম্বন্ধঃ 

সর্বশবান্তাসন্কুচিতবত্তিত্বাদ্বাআনোহপি * ,তেন সংগৃহীতত্বাৎ কথং তল্মাদদ দ্ধ 
বরহ্গেত্যুপপন্নমিত্যা শঙ্ক্যাহ__সংসারাদিতি। ' তষ্ঠৈব র্বরশবদবাচ্যত্ব়ুপপাদয়তি__ 
সংসার এব হীতি। তত্তানেকত্বেন সর্বশবাহাদিত্যর্থঃ । আত্মনি সর্বশব্বান্তুপ- 
পত্তিমাহ--অসংসারিণ ইতি। সর্বশব্বস্তানেকার্থবাচিত্বাদাত্মনি চৈকত্বাৎ প্রক্কার- 
ভেব্বস্ত চ নিত্যমুক্তে তশ্মিম্নসম্ভবাৎ ন তন্ত সর্বশবাৎ, গ্রতীতিরিত্যর্থঃ। 


রী সন্কুচিতবৃত্তিত্াদাস্বনোহপি__ইতি কচিং কচিং ।॥ 





ত্রয়ো্শঃ থওঃ ] তৃতীয়োহধ্যায়ঃ | ৩১৫ 


উত্তমা ন ভবস্তীত্যন্ত্তমাঃ তেঘিতি তৎপুরুষশস্কায়াঃ তন্নিবৃত্তিত্বার| বছত্রীহি- 
সিদ্ধার্থ, বিশেষণমিত্যাহ--তৎপুরুষেতি । কিমিতি তেষু পরব্রক্ম নিদ্দিশ্ততে, 
তম্ত সর্বগততাদিত্যাশঙ্ক্যাহ-_হিরণ্যগর্ভাদ্দীতি। তত্কাধ্যাতনা স্থিত পরং 
ব্রন্ধোত্তমেষু লোকেঘিত্যুচ্যতে। তন্ত সর্বত্র সতোইপি সত্যলোকাদ্িষু হিরণ্যগর্ভা- 
গ্াত্বনাইতিশয়েন নিত্যাভিব্যক্তত্বাদিত্যর্থঃ। ঘদ্িতি সর্বনায়া প্রকৃতৎ ব্রহ্গ 
পরামৃশ্ততে । তন্টোপাস্তত্বার্থং সংসারাদৃপরিষ্টাদ্বস্থানমুক্তম। ইদানীং কোক্ষেয়ে 
জ্যোতিষি তদারোগয়তি__ইদমিতি। কৌক্ষেয়ে জ্যোতিষি প্রতীকে প্রমাণং 
দর্শয়তি_ চক্ষুরিতি। চক্ষুষ্যো ভবতীতি ফলবচনানুসারেণ স্পর্শরূপৈক্যমাধ্যা সিক- 
মাদায়ো িসচাকষত্বৎ দরষ্টব্যম্।  রূপম্পর্শয়োরৈক্যাধ্যাসং স্কূটয়তি_যত্বচেতি। 
যদুষ্তং তেজ দ্রব্যাত্মকৎ ত্বগিক্ত্রিয়েণ স্পর্শরূপেণ গৃহাতে, তচ্চক্ষুষৈব গৃহাতে, 
তত্র হেতুমাহ-দৃঢ়েতি। ত্বচো দুঢ়ায়াং প্রতীতৌ হেতুত্বাচ্চ্ুষা তাদাত্ম্যা- 
রোপাদিত্যর্থঃ । যদ্্রপবন্তবতি  তংস্পর্শবিতি নিয়মাচ্চ রূপম্পর্শয়োঃ 
তাঁদাত্মাধ্যাসাৎ চাক্ষুষত্বসিদ্ধিরিত্যাহ__অবিনাভৃতত্বাচ্চেতি ॥২৪৩।৭ 


ভাষ্যান্তবাদ ।__পুর্বোক্ত বিদ্বান্‌ পুরুষ বীরপুরুষ-সেবা দ্বার! যে স্বর্লোক লাভ 
করিয়া! থাকেন এবং “ইহার অমৃত পাদত্রয় ছ্যলোকে প্রতিষ্ঠিত আছে” এই বাক্যেও 
যাহা উক্ত হইয়াছে; ধূমা্ধি চিহ্ন দর্শনে যেরূপ অগ্নি প্রভৃতি পদার্থ পরিজ্ঞাত হয়, 
তব্রূপ তাহাকেও চক্ষু:গ্রভৃতি ইন্দ্িয়ের বিষয়ীভূত করাইতে হইবে; [কেননা ], 
তাহা হইলেই যথোক্ত বিষয়ে 'ইহা! এইরূপই বটে” এইপ্রকার দৃঢ়তর প্রতীতি 
জন্মিতে পারে, এবং তছুভয়ের অভিন্নত্বও নিশ্চিত হইতে পারে; এইজন্য 
বলিতেছেন যে, যাহা এই ছ্যলোক হইতে পর, অর্থাৎ ছ্যলোকেরও উপরে দীপ্তি 
পাইতেছে, এখানে পুংলিঙ্গ “পরঃ” শব্দকে ক্লীবলিঙ্গে পরিণত করিতে হইবে। 
স্বয়ংপ্রকাশ পদার্থ সর্ধদাই প্রকাশমাঁন; সাময়িক প্রকাশ তাহার সম্ভব হয় না; 
এই কারণ বলিতে হয় ষে, থাকায় দীপ্তি পাইতেছে বলিয়াই যেন [মনে হয়, এই 
জন্য ] তাহাকে 'দীপ্যতে” বলা হইয়া থাকে। কেননা, প্রকৃতপক্ষে ত অগ্নি 
গ্রভৃতির স্যার জলনাত্সক দীপ্তি তাহার সম্ভবপর হয় না। 

“সকলের উপরে” কথাটি “বিশ্বের উপরে" কথারই অর্থ প্রকাশমাত্র ; ইহার 
অর্থ_-সংসারের উপরে; কারণ, সংসারই ত 'সর্ধপর্-বাচ্য ; অসংসারীরা ত 
স্ব্ূপতঃ এক ও ভেঘশুস্ত। 'অন্ুত্তমেযু” পর্দে তৎপুরুষ সমাসের (ন 
উত্তমাঃ-_অনুত্তমাঃ, তেষু, অর্থাৎ অপরুষ্ট লোকসমূুছে, এইরূপ অর্থের ) আশঙ্ক। 
নিবৃত্তির জন্য বলিতেছেন, উত্তম লোকসমুহে অর্থাৎ “সত্য” প্রভৃতি লোকে, 
হিরণাগর্ড প্রভৃতির! কার্য্য (জন্য ) স্বরূপ হইলেও পরমেশ্বরের সন্নিহিত; এই 


৩১৩ ছান্দোগ্যোপনিষতৎ। 


জন্য তাহাদের লোককে উত্তম লোক বল! হইয়া থাকে। ইহাই তাহা, যাহা 
এই পুরুষসংজ্ঞক দেহের মধ্যে চক্ষুগ্রাহা (চাক্ষুষ ত্বকৃগ্রাহ্থ) উষ্ণতা ও 
শ্রবণেন্দিয়গ্রাহ শব্দ দ্বারা জ্যোতিঃপদার্থ অনুভূত হুইয়। থাকে। ততবগিন্রিক় 
দ্বার স্পর্শরূপে যাহা গৃহীত হয়, বস্ততঃ দুঢ়তর প্রতীতি-সমুৎপাদ্বক বলিয়া 
তাহা যেন চক্ষু দ্বারাই [গৃহীত বলিয়া বোধ হুয়া থাকে ], বিশেষতঃ রূপ ও 
স্পর্শ, এই দুইটি গুণ অবিনাভূত অর্থাৎ কেহ কাহাকেও ছাড়িয়া থাকে না, 
[ এই জন্তই উষ্ণম্পর্শকেও চক্ষুগ্ররণহা বল! হইয়াছে ] ॥২৪৩|৭ | 
তত্তৈষা দৃষ্টিঃ_য্রৈতদস্ষিষ্থরীরে চালিকা 
বিজানাতি তন্তৈষা শ্রুতিঃ_যত্রৈতৎ কর্ণাবপিগৃহ্হ নিনদমিব 
নদথুরিবাগ্নেরিব জ্বলত উপশুৃণোতি তদেতদ্ূষটঞ্চ শ্রত- 
ঞেত্যুপাসীত ; চক্ষুষ্যঃ শ্রুতো। ভবতি, য এবং বেদ য এবং 
বেদ ॥২৪৪।॥৮ 
ইতি তৃতীয়াধ্যায়ন্ ব্রয়োদশঃ খণ্ডঃ ॥১৩ 
তন্ত (দেহ্প্রবিষ্টন্ত পরমাত্মজ্যোতিষঃ ) এষ ( বক্ষ্যমাণা ১ দুষ্টিঃ (দর্শনং 
লিঙ্গম);[ কিং তৎ? ইত্যাহ-- ] যত্র (ষম্মিন কালে ) অস্মিন ( অন্ুভূয়মানে ) 
শরীরে এতৎ ( এবং যথা স্তাৎ, তথা) স্পর্শেন (হস্তসধযোগেন ) উঞ্চিমানং 
( উষ্কত্বৎ) বিজানাতি (অনুভবতি ) [ জনঃ 1, [ তদ্বিজ্ঞানমেব তম্ত দৃষ্টিরিত্যা- 
শয়ঃ]।| তন্ত (জ্যোতিষঃ) এষা (বক্ষ্যমাণ। ) শ্রুতিঃ (শ্রবণং লিঙ্গৎ ১ 
ত্র (যন্মিন কালে) এতৎ (যথা স্তাৎ, তথা) কণোৌঁ অপিগৃহা (আচ্ছাছয ) 
জলতঃ অগ্নেঃ (নদথুঃ নদথুশব্মম্‌) ইব নিনদম্‌ (ধ্বনিম) উপশৃণোতি ইব; 
[ এতৎ শবশ্রবণৎ তন্ত লিঙ্গ মিত্যাশয়ঃ ]। তৎ এতৎ (প্রক্রান্তং জ্যোতিঃ ) দৃষ্টৎ চ 
শ্রুতং চ ইতি (দৃষ্টশ্রুতত্বগুণযোগেন) উপাসীত। ষঃ এবং ( যথোক্তগুণযোগেন ) 
বেদ, [ সঃ] চক্ষুম্যঃ ( পটুদৃষ্টিঃ, দর্শনীয়ঃ বা), শ্রুতঃ (লোক প্রসিদ্ধঃ)[ চ] ভবতি। 
দেহপ্রবিষ্ট সেই পরমাত্মজ্যো'তির ইহাই দৃষ্টি অর্থাৎ প্রত্যক্ষ দর্শনরূপ চিহ্ন, ষে, 
যখন এই শরীরে এইরূপে হস্তম্পর্শদ্বারা উষ্ণতা জানিয়া থাকে ; আর ইহাই 
তাহার শ্রুতি অর্থাৎ শ্রবণরূপ লিঙ্গ” যে সময় কর্ণদ্বয় আচ্ছাদন করিয়া! 
প্রজ্জলিত অগ্নির শবের স্তায় ধ্বনিবিশেষ শ্রবণ করিয়া থাকে। সেই এই 
ঘ্য্যোতিকে দৃষ্ট ও শ্রুত বলিয়। উপাসনা করিবে। যে লোক এইরূপে উপাসন। 


: ব্রয়োদশঃ খণ্ড ] তৃতীয়োহ্ধ্যায়ঃ। ৩১৭ 


করেন, তিনি নিজেও লোকের নিকট দর্শনীয় নুৃশ্ত) ও বিশ্রুত ( প্রসিদ্ধি-সম্পন্ন) 
হইয়া থাকেন ॥ 

শাহ্কর-ভাষ্যম্‌।__কথং পুনস্তস্ত জ্যোতিযে! লিঙ্গং ত্বগ্দৃষ্টিগোচরত্বমাপছ্তে ইতি, 
আহ- যন্ত্র যম্মিন্‌ কালে, এতদ্বিতি ক্রিয়াবিশেষণৎ ; অস্মিন্‌ শরীরে হন্তেনালভ্য 
সংস্পর্শেন উঞ্চিমানং রূপসহভাবিনমুষণম্পর্শভাবং বিজানাতি, স হি উষ্িমা নামনূপ- 
ব্যাকরণায় দেহমন্ুপ্রবিষ্টন্ত চৈতন্তাত্মজ্যোতিষে! লিঙ্গম অব্যভিচারাৎ। ন হি 
জীবন্তমাত্মানমুষ্টমা ব্যভিচরতি । উষ্ণ এব জীবিষ্যন্, শীতে! মরিষান্সিতি হি 
বিজ্ঞায়তে ; মরণকালে চ তেজঃ পরস্তাং দ্বেবতায়ামিতি পরেণাবিভাগত্বোপগমাৎ। 
অতোইসাধারণং লিঙ্গমৌক্ক্যমগ্নেরিব ধৃমঃ। অতন্তস্ত পরস্ত এষ! দৃষ্টিঃ সাক্ষাঁদিব 
দর্শনং দর্শনোপায় ইত্যর্থঃ । 

তথ তস্ত জ্যোতিষ এষ! *শ্রতিঃ শ্রবণ শ্রবণোপায়োইপুাচ্যমানঃ | যত্র যদ! 
পুরুষে জ্যোতিষো লিঙ্গং শুশ্রষতি শ্রোতুমিচ্ছতি, তদ্া এতৎ কর্ণাবপিগৃহা, এতচ্ছবঃ 
ক্রিয়াবিশেষণম্‌। অপিগৃহা অপিধায়েত্যর্থঃ, অঙ্গুলিভ্যাং প্রোরুত্যি নিন্দমিব, 
রথন্তেব ঘোষো৷ নিনদঃ 1 তমিব শৃণোতি, নদরথুরিব ধাষভকুজিতমিব শব্দঃ, যথা! চ 
অগ্নের্বহিজ্জলত এবং শবমন্তঃশরীরে উপশৃণোতি। তদেতজ্জোতিঃ দৃষ্ট শ্রুত- 
লিঙ্গত্বাৎ দৃষ্টঞচ শ্রুতঞ্চ ইত্যুপাসীত। তথোপাসনাৎ চক্ষুম্যাঃ দর্শনীয়ঃ, শ্রুতঃ 
বিশ্রুতশ্চ । যৎ স্পর্শগুণোপাপননিমিত্তং ফলং, তৎ রূপে সম্পাদয়তি চক্ষুষ্য ইতি, 
রূপম্পর্শয়োঃ সহভা বিত্বাৎ, ইট্টত্বচ্চ দর্শনীয়তায়1ঃ | এবঞ্চ বিগ্যায়াঃ ফলমুপপন্নং স্তাৎ, 
ন তু মৃদ্ত্বাদিষ্পর্শবন্তে । য এবং যথোক্তো গুণৌ বেদ। স্বর্গলোকপ্রতিপত্তিত্ত উক্ত- 
মদৃষ্টৎ ফলম্‌। দ্বিরভ্যাস আদবার্থ; ॥২৪৪।৮ 

ইতি তৃতীয়াধ্যায়ন্ত ত্রয়োদশ-খণ্ড-ভাষ্যম্‌ ॥১৩ 

আনন্দগিরিটাকা ।-_-শবোহস্ত ? জ্যোতিষে লিঙ্গমৌফ্্যৎ, তন্ত তবগিন্দরিয়গ্রাহাস্ত 
চাক্ষুবত্বমুপপাদয়িতুং পৃচ্ছতি-_-কথমিতি । তন্তৈষ! দুষ্টিরিত্যাদিবাকনোত্তরং দর্শ- 
য়ন্‌ যত্রেত্যাদি ব্যাকরোতি--আহেত্যার্দিনা। যখৈতদ্বিজ্ঞানৎ স্তাৎ তথে্তি 
বিজ্ঞানক্রিয়ায়াং বিশেষণমেতদিতি পদমিত্যর্থঃ | সংস্পর্শেনোষিমানং বিজানাতি 


চে, কথৎ তি তন্ত চাক্ষুষত্বমিত্যাশঙ্ক্যাহ-_রূপসহভাবিনমিতি। ভবত্বৌপচারিক- 
মৌষ্য্স্ত চাক্ষুষত্বং তথাপি কথ তন্ত লিঙ্গত্বমিত্যাশঙ্ক্য জীবন প্রত্যায়নদ্বারা কৌক্ষেয়ে 


* জ্যোতিষ এবৈষ! শ্রুতি; ইতি কচিং। 
. 1 মিনা; ইতি কেচিৎ পঠস্তি। 
? শবে! যস্য ইতি শব্দোইপ্যন্ত ইতি চ কচিৎ পঠস্তি। 


৩১৮ ছান্দোগ্যোপনিষৎ 


জ্যোঁতিষি তন্ত লিঙ্গত্ব সাধয়তি__স হীতি। জীবাত্মন। তন্তাব্যভিচারং ক্ফোরয়তি 
_ নহীতি। তত্রৈব শ্রুতিং সংবাদয়তি__উষ্ণ এবেতি | যদ! জীবন্ত লিঙ্গমৌফ্য্যৎ, 
তদ। পরস্তাপি জ্যোতিষস্তল্লিঙ্গং ভবতি, জীবপরয়োরেকত্বাবগমাদিত্যাহ-_-মরণকালে 
চেতি। বাগাি মনসি, মনঃ প্রাণে, প্রাণস্তেজসি, তদধ্যক্ষলক্ষণৎ পরন্তাং দেবতায়াং 
পরমাত্মাখ্যায়াং সম্পগ্ভত ইতি শ্রুত্য জীবন্ত পরেণ তদর্থাত্মনা! সহাভিন্নত্বস্তোপগম?- 
জীবন্ত লিঙ্গং তত্তবতি পরস্ত লিঙ্গ মিত্ার্থঃ | যদাহি জীবন্ত পরস্তা চ যথোক্তলিঙ্গা- 
দবগতিস্তদা তত্র কৌক্ষেয়-জ্যো তিষস্তদধিকরণস্ত স্থতরামবগতিরম্তীত্যাহ-_মত ইতি । 
উদ্তন্ত জাঠরে জ্যোতিষি প্রতীকে লিঙ্গত্বে সতি তল্লিঙ্গমাহ-_-তন্তেতি | বিষ্োোব্বি 
প্রতিমায়াং জাঠরে জ্যোতিষি পরন্ত জ্যোতিষস্তাদাআ্াদিত্যর্থঃ। | 

প্রতীকদার৷ দৃষ্্যপায়বত্তস্ত শ্রবশোপায়ং পিঙ্গাস্তরং দর্শয়তি_তথেতি। অপিগৃহা 
শুণোতীতি সম্বন্ধঃ। যথা শ্রবণমেতদ্‌ ভবঠি তথা শৃণোতীতি শ্রবণক্রিয়ায়া বিশেষণ- 
মেতচ্ছব্ধ ইতি যোজন]। প্রোণুত্য পিধায়েতি ফাবৎ। শ্রায়মাণশবস্য বাঁচযার্থভাব- 
স্ফুটাকরণার্থমনেকদৃষ্টীন্তোপাদানম। কৌক্ষেয়-জ্যোতিম্যারোপিতত্ত * জ্যোতিষো 
ধ্যেরন্ত ধ্যানোপায়াঙ্গত্বেন গুণদ্বরমুপদিশতি-_-তদেতদ্দিতি | দৃষ্টমিত্যুপাসনে ফল- 
মাচষ্টে _-তথেতি। শ্রুতমিত্যুপাসনে ফলমাহ-_শ্রুত ইতি। কথৎ পুনঃ স্পর্শগুণো- 
পাসনে স্পর্শো ভবতীতি বক্তব্যে চক্ষুষো ভবতীত্যুচ্যতে তত্রাহ__যৎ স্পর্শেতি। 
সম্পাদনে নিমিত্মাহ-_রূপস্পর্শয়োরিতি । ইতশ্ক্ষুষ্যো ভবতীতি ফলবচনমুচিত- 
মিত্যাহ_ ইষ্টত্বাচ্চেতি। ফলবচনমপি সম্পাদয়তি ন কল্পকমিত্যাহ-_-এবঞ্চেতি। 
যদ! স্পর্শগুণোপাসননিযিত্তৎ ফলং রূপে সম্পাগ্যতে, তদা বিগ্ায়াঃ শ্রুতৎ ফলমুপপন্ন- 
মিতি ফলশ্রুতিরন্ুকুলিতা স্তাৎ। রূপবিশেষবতি চক্ষুষ্যুশবাস্ত প্রসিদ্বত্বাদিত্যর্থঃ। যদি 
পুনমুছ্ত্বাদি স্পর্শগুণস্তোপাসননি মিত্বং ফলং কল্প্যতে, তদ। চক্ষৃষ্যো ভবতীতি শ্রুতং 
ফলং নৈবোপপন্ন স্তাৎ, ততশ্চ ফলশ্রুতিরপবাধিতা ভবেদিত্যাহ-__নত্বিতি। কম্তেদং 
ফলমিত্যপেক্ষায়ামাহ-__য এবমিতি | ননু পরস্ত জ্যোতিষে। জাঠরে জ্যোতিষ্যারোপি- 
তন্ত যথোক্তগুণবতো ধ্যানাৎ কথমিদ্মত্যল্লৎ ফলমননুরূপমুপদ্িশ্তাতে ? তত্রাছ__ 
স্বর্গলোকেতি । ফলবত্যাৎ হি থিগ্যায়ামাদরো বিবক্ষিতঃ ॥২৪৪।৮ 

ইতি তৃতীয়াধ্যায়ন্ত ত্রয়োদশ: খণ্ড ॥১৩ 


ভাষ্যান্ুবাদ।__সেই জ্যোতির লিঙ্গটি (যাহা দ্বারা তাহার অস্তিত্ব অনুমান 
করা যাইতে পারে, সেই ধর্ম্নটি ) ত্বগিন্দ্রিয় ও চক্ষুরিক্ত্িয়ের বিষয় হয়, কি প্রকারে ? 
তদৃত্তরে বলিতেছেন, “এতৎ' শ্রব্টি “বিজানাঁতি' ক্রিয়ার বিশেষণ ; ঘত্রঃ অর্থ ষে 
সময়ে; এই শরীরে (জীব্ৎ-দেহে ) হস্ত দ্বার স্পর্শ করিয়া, সেই স্পর্শ দ্বারাই রূপ- 
সহচর যে উষ্ণতার উপলব্ধি করা হইয়া থাকে; সেই উষ্ণতাই নামরূপ প্রকাশের 
জন্য দেহ-প্রবিই চৈতন্তস্বরূপ আত্মজ্যোতির লিঙ্গ; কারণ, কখনই তছুভয়ের 
ব্যভিচার দৃষ্ট হয় না; কেননা, উষ্ণতা কখনই জীবযুক্ত দেহকে পরিত্যাগ করে 
__* কৌন্গেয়ে জ্যোতিবি ইতি পাঠভেদঃ। চি 


ভ্রয়োনশঃ খওঁঃ ] তৃতীয়োহধ্যায়ঃ | ৩১৯ 


ন1। উঞ্ণ দেহই জীবিত থাঁকিবে, আর শীতল ( অনুষ্ণ ) দ্েহই মরিবে, এইবূপই 


প্রতীতি হইয়া থাকে । বিশেষতঃ, মরণকালে দৈহিক তেজ পরদেবতায় (আত্মা) 
[ বিলীন হয়), এই শ্রত্যুক্ত পরমাত্মার সহিত অবিভাগোক্তি হইতেও [উহা 


প্রমাণিত হয়]; অতএব ধৃম যেমন অগ্নির লিঙ্গ বা জ্ঞাপক, তেমনি উষ্তাও 
আত্মার [ অস্তিত্বঙ্ঞাপক ] একটি অসাধারণ বা! অব্যভিচারী লিঙ্গ (জ্ঞাপক ধর্ম )। 
অতএব, ইহাই সেই পরজ্যোতির দৃষ্টি-_যেন সাক্ষাৎ দর্শন, অর্থাৎ দর্শনের উপায়। 
সেইরূপ সেই জ্যোতির ইহাই শ্রতি- শ্রবণ, অর্থাৎ তাহার শ্রবণোপায়ও, ইহাই 
কথিত হইতেছে । লোকে যখন এই জ্যোতির চিহ্ন শুশরষু হয়__শুনিতে ইচ্ছা] 
করে, তখন এইভাবে কর্ণদ্য় আবরণ করিয়া__আচ্ছাদন করিয়া অর্থাৎ অঙ্থুলিদ্বয়ে 
কর্ণরন্ধ বদ্ধ করিয়া নিনাদের হ্যায়, রথের ধ্বনি-সদৃশ ধবনির নাম নিনদ (নিনাদ), 
তাহাই যেন শ্রবণ করিয়! থাকে; বৃষের শবের অনুরূপ শবের নাম নদথু, তাহার 
যায়, অথব! বাহিরে প্রলিত অগ্নির যেরূপ শখ হয়, তদ্রুপ শব্দ শরীরমধ্যে শ্রবণ 
করিয়া থাকে। 

যেহেতু দর্শন ও শ্রবণই ইহাকে জানিবার প্রধান উপায়, অতএব, সেই এই 
জ্যোতিকে দৃষ্ট ও শ্রুত বলিয়া অর্থাৎ দৃটি-শ্রুতি গুণধোগে উপাসনা করিবে। তার 
উপাসনার ফলে [ উপাসক ] চ্ষুম্য অর্থাৎ দর্শনীয় (স্ুদৃপ্ত ) এবং শ্রুত অর্থাৎ লোক- 
প্রসিদ্ধ হন। স্পর্শগুণবিশিষ্টরূপে উপাসনার যে ফল, তাহাই “চস্ষুষ্/ কথায় রূপেও 
সম্পাদন করিতেছেন; অর্থাৎ স্পর্শগুণোপাসন৷ দ্বারা যে রূপসম্পত্তি লাভ হয়, 
চস্ষুষ্/ শবে তাহাই জ্ঞাপন করিতেছেন; কারণ, রূপ ও স্পর্শ উভয়ই সহচর (কেহ 
কাহাকে ছাড়িয়া থাকে না)। বিশেষতঃ দর্শনীয়ত। বা স্থুরূপতা প্রাপ্তি সকলেরই 
অভীষ্ট, (সুতরাং উহা ফলরূপে কল্পিত হইবার যোগ্য )। আর এইরূপ হইলেই 
যথার্থ পক্ষে বিস্তার ফল উপপন্ন হইতে পারে; কিন্তু কোমলতা! প্রভৃতি স্পর্শযোগে 
তাহা। হইতে পারে ন1। যিনি এইপ্রকার--যথোক্ত গুণদ্বর জানেন, [তাহার ] 
্বর্গলোকপ্রান্তিরূপ যে ফল, তাহী দুষ্ট ফল নহে-_অনুষ্ট ফল; একথা পূর্বেই 
উক্ত হইয়াছে । বিদ্যায় আদ্‌রপ্রদর্শনার্থ “যঃ এবং বেদ” কথার দ্বিরুক্তি কর! 
হইয়াছে ॥২৪৪1৮ 

ইতি তৃতীয় অধ্যায়ের ত্রয়োদশ খণ্ডের ভাঘ্যান্ুবাদ সমাপ্ত ॥১৩ 


তৃতীয়াধ্যায়ে 
চতুর্দাশ খণ্ডঃ। 

সর্ববং খন্থিদং ব্রহ্ম তজ্জলানিতি শান্ত উপানীত। স্থ খনু 
ক্রতৃময়ঃ পুরুষে! যথাক্রত্রম্মিল্লোকে পুরুষো ভবতি, চর ৰ 
প্রেত্য ভবতি ) স ক্রতুৃং কুব্বাত ॥২৪৫॥১ | 

খলু (যন্মাং) তজ্জলান্‌ (তন্মাৎ ব্র্ষণঃ জায়তে, তন্মিন্‌ লীয়তে, তেন চ 
অনিতি প্রাণান্‌ ধারয়তি ইতি তজ্জলান্‌, ( পৃষোদরাদিত্বাৎ সাধঃ ) ইদৎ (দৃশ্তমানং ) 
সর্বং ( সমস্তং জগৎ ) ব্রহ্ম (কারণাত্মন! বরন্ষম্বরূপমেব ), ইতি ( তম্মাৎ হেতোঃ ) 
[উপাসক£] শাস্তঃ ( সং্যতঃ-_রাঁগ-দেযাদিরহিতঃ জন্‌ ইত্যর্থ; ) উপাসীত (বক্ষ্যমাণৈঃ 
গুণৈঃ ব্রহ্মোপাঁসনং কর্তব্যমিত্যর্থ:)। [সহেতুং উপাসনাপ্রকারমাহ ]__অথ খলু 
(ফন্মাৎ ) পুরুষঃ ( জীবঃ ) ত্রতুময়ঃ (করতঃ অধ্যবসায়ঃ সম্কল্প ইতি যাবৎ, তন্ময়: 
তত্প্রধানঃ); [তম্মাৎ] পুরুষঃ অন্পিন লোকে (বর্তমানে জন্মনি ) ষথাক্রতুঃ 
( যাদৃশসঙ্কল্পবান্‌ ) ভবতি, ইতঃ ( অন্মাৎ লোকাৎ ) প্রেত্য (মৃত্বা) তথা ( তাদৃশঃ ) 
ভবতি, (এ্রহিক-সঙ্বল্লানুসারেণ জন্মাস্তরং লভতে ইত্যর্থঃ)। [অতঃ] সঃ 
( পুরুষ: ) ক্রতুং (বক্ষ্যমাণ প্রকারমুপাঁসনৎ ) কুবর্বাত। 

যেহেতু ব্রহ্ম হইতে জাত, ব্রন্ধে লয়প্রাপ্ত এবং ব্রহ্ম দ্বারাই জীবিত এই সমন্ত 
জগংই বরহগস্বরূপ; অতএব শান্ত হইয়া, অর্থাৎ রাগ-ছেষাদি দোষ-রহিত হইয়া 
ব্রদ্মের উপাসনা করিবে। যেহেতু পুরুষ (জীব ) [ স্বভাবতঃই ] ক্রতুময়, অর্থাৎ 
ক্রতু- হঙ্কল্স, ততপ্রধান, [ অতএব ] পুরুষ ইহলোকে যাদৃশ সঙ্কল্পসম্পন্ন হয়, 
এখান হইতে প্রয়াণের পরও সেইরূপই হইয়া! থাকে। অতএব, সেই পুরুষ উত্তম 
ত্রতু করিবে ॥ 

শাঙ্কর-ভাষ্যম।-_পুনস্তন্তৈব ত্রিপাদমৃতস্ত ব্রহ্মণোইনন্তগুণবতোইনন্তশক্তে- 
রনেকভেদোপাস্তস্ত বিশিষ্টগুণশক্তিমত্েনোপাসনং বিধিৎসন্নাহ__ 

সর্বং সমন্তম্‌, খল্লিতি বাক্যালম্কারার্থে। নিপাতঃ| ইদৎ জগৎ নামরূপবিরুতং 
প্রত্যক্ষাদিবিষয়ং ব্রহ্ম কারণম্‌; ধুদ্ধতমন্তাদ্রন্দ। কথং সর্বস্ত ব্রহ্মত্বমিতি? অত 
আহ- তজ্জলানিতি। তম্মাদব্র্ষণো জাত তেজোহবনাদিক্রমেণ সর্বম্‌। 


চতুর্দিশঃ খণ্ডঃ রঃ  ভৃতীয়োহ্ধ্যায়ঃ। , ৩২১ 


অতঃ তজ্জম্‌ 7 তথ| তেনৈব জননক্রমেণ প্রতিলোমতয়া তন্সিন্নেব ব্রহ্মণি লীয়তে-_ 
তদাত্মতয়া শ্নিষ্যাতে ইতি তল্লম্‌। তথা তশ্মিশ্নেব স্কিতিকালেহনিতি প্রার্ণিতি চেষ্টত 
ইতি তদনম্। এবং ব্রহ্গাত্মতয়া ত্রিষু কালেঘবিশিষ্টম্‌ তথ্যতিরেকেণাগ্রহণাৎ। 
অতন্তদ্দেবেদৎ অগৎ। যথ] চে তদেবৈকমদ্বিতীয়ম্‌, তথা যষ্ঠে বিস্তরেণ বক্ষ্যামঃ | 
যম্মাচ্চ সর্ববমিদৎ ব্রহ্ম, অতঃ শান্তর রাগদেষাদিদোষরহিতঃ সংবতঃ সন, যত তৎ 
সর্বধ ব্রহ্ম তদ্বক্ষ্যমাণৈপ্তণৈরুপাসীত। কথমুপাসীত? স ক্রতুং কুব্বীত) 
করতঃ নিশ্চযোহধ্যবসায় এবমেব নান্তথা, ইতি অবিচলঃ প্রত্যয়, তৎ ক্রতুং কুবর্ধাত 
উপাসীত ইত্যনেন ব্যবহিতেন সম্বন্ধঃ। কিৎ পুনঃ ক্রতুকরণেন কর্তব্য প্রয়োজনম্‌? 
কথং বা ত্রতুঃ কর্তব্যঃ? ক্রতুকরণৎ চাভিপ্রেতার্থসাধনং,? কথম্‌ ইত্য্তার্থস্ত 
প্রতিপানার্থম অথেত্যারদি গ্রন্থঃ 

অথ খন্বিতি হেতর্থঃ। যন্মাৎ ক্রতুময়ঃ ক্রতুপ্রায়োহধ্যবসায়াত্মকঃ পুরুষো 
জীবঃ) যথাক্রতুঃ যাদৃশঃ ক্রতুরস্ত সোইয়ং যথাক্রতুঃ-_যথাধ্যবসায়ে। যাদৃষনিশ্চয়ঃ 
অম্মিন লোকে জীবন্‌ ইহ পুরুষে! ভবতি, তথা ইতোহম্মাদ্দেহাৎ প্রেত্য মৃত 
ভবতি ) ত্রত্বনুরূপফলাত্মকো। ভবতীত্যর্থঃ | এবং হি এন্তচ্ছান্ত্রতো দৃষ্টম--“্যৎ যৎ 
বাপি ম্মরন্‌ ভাবৎ ত্যজত্যন্তে কলেবরম্” ইত্যাদি । যত এবং ব্যবস্থা শান্ত্দৃ্টা ; 
অতঃ স এবং জানন্‌ ত্রতুৎ কুবর্বাত, যাদৃশং ত্রতুৎ বক্ষ্যামঃ তম্‌। যত এবং 
শান্তরপ্রামাণ্যাদ্পপ্যতে ত্রত্বন্ুরূপং ফলম্‌, অতঃ স কর্তব্যঃ ব্রতুঃ ॥২৪৫॥২ 

আনন্দগিরিঃ।__প্রতীকদ্বারা ব্রহ্মোপাসনমুক্তূ প্রতীকৎ হিত্বা সগ্ণত্রহ্ো- 
পাঁসনমুপন্তস্ততি-_পুনরিত্যা্রিনা। তন্ত নিরুপাধিকত্বং ব্যাবর্তয়তি-_অনন্তেতি। 
কথমেকস্তানে কগুণত্বং, তত্রাহ__অনস্তশক্তেরিতি | ননু পুর্বমেবাস্তোপাসনান্যতি- 
বৃস্তানি, তথচি বক্তব্যশেষে নাস্তীত্যাশঙ্ক্যাহ-_অনেকেতি । অনেকেষু ভেদেযু 
গায়ত্র্াহ্যপাধিষু উপান্তস্তাপি ব্রহ্মণো৷ মনোময়ত্বাি বিশিষ্টগ্তণত্বেন বিশিষ্টশক্তিমত্বেন 
চোপাসনা্ভনবধানার্থমুত্তরবাক্যমিত্যর্থ: | ততন্তেঘম। পরামর্শে হেতুমাহ-_প্রত্যক্ষা- 
দ্রীতি। ব্র্গশব্বস্ত নিরুপাধিকার্থবিষয়ত্বং ব্যাবর্তয়তি-__কারণমিতি। কথ তশ্ত 
রহ্মত্ব, তত্রাহ-_বৃদ্ধতমত্তার্দিতি। নিরতিশয়মহত্বাধিত্যর্থঃ। সর্বমনুদ্ধ তত্ত 
্রহ্নত্ববিধানযুক্তিৎ প্রশ্নপূর্ববকমাহ-_-কথমিত্যাদিনা!। তজ্জৎ চ তল্পৎ চ তদনং চ 
তজ্জলান্‌, অবয়বলোপশ্ছান্দসঃ* | তত্র তজ্জত্বৎ জগতো! ব্ুৎপাদয়তি-_তম্মািতি। 
তল্লত্বমুপপাদয়তি-_তথেতি | “বিপর্্যয়েণ তু ক্রমোহতঃ1” ইতি ন্তায়াৎ প্রতি- 
লোমতয়া জননবৃৃতক্রমেণ তশ্সিন্নেব ব্রহ্মণি লীয়তে জগদ্দিতি কৃত্বা যথা! তজ্জং 
তথেতি যোজন1। তত্র লয়ে৷ নাম জগতঃ শূন্ততেতি শঙ্কাং ব্যাবর্তয়তি তরাত্ব 
তয়েতি। তদনত্বৎ প্রতিপাদ্ঘয়তি__-তথেতি। যথা তজ্জৎ তল্পং চ তথা তদনঞ্চ 
জগবিত্যর্থঃ ইতি তদনমিতি শ্রেষঃ। যুক্তিসিঘ্ধমর্থ, নিগময়তি-_এবমিতি | ব্রঙ্গ-. 
ব্যতিরেকেণ ভ্রিঘপি কালেষু জগতোহগ্রহণাৎ তদাত্মত্বেনাবিশিষ্টং অগৎ তদেব 
স্তাদ্িতি যোজনা । যুক্তিসিদ্ধমপি জগতে! ব্রহ্গত্বং প্রতাক্ষার্ধিবিরুদ্ধং নালীকার- 

* বর্ণলোপ ইতিব! পাঠঃ । 


৯১৯ 





৩২২ ছান্দোগ্যোপনিষৎ। 


মর্ছতি। নহি সদ্বিতীয়মদ্িতীয়ং যুক্তমিত্যাশঙ্ক্যাহ__যথাচেতি। সর্বন্ত ব্র্গত্ে 
ফলিতমাহ-_যন্মাচ্চেতি। কিয়ন্তং কালং প্রত্যয়মাবর্তয়েদিত্যাকাজ্জা পুর্ববকং 
তত্বনিশ্চয়পর্য্যস্তমিতি দর্শয়িতুৎ ব্যবহিতৎ বাক্যমবতার্যা ব্যাচষ্টে কথমিত্যাদিনা। 
উপাসীতেত্যন্ত ক্রতুং কুবর্বাতেত্যনেন ব্যবহিতেন সম্বন্ধ ইতিযোজন|। ত্রতবনষ্ঠানন্তা 
ফলং পৃচ্ছতি-__কিং পুনরিতি। তত্র ব্রতুকরণং চ কেন প্রকারেণেতি প্রশ্নাস্তর 
দর্শয়তি-__কথংবেতি । ব্রহ্মভাবসাধনত্বাৎ ত্রতুকরণস্ত ফলপ্রশ্নে! নান্তীত্যাশঙ্কযাহ-_ 
ভ্রতুকরণঞ্চেতি। নহি জীবন্ত স্থিতন্ত নষ্টন্ত বা সন্তাবঃ সম্ভবতীতিভাবঃ | ক্রতু- 
করণস্তেদৎ প্রয়োজনৎ, লচ ক্রতুরেবং ক্রিয়তে, তৎকরণং চানয়1 বীত্যা! ব্র্মসন্তাবং 
সাধয়তীত্যন্তার্থজাতন্ত প্রতিপাদ্বনার্থম অথগ্ুসমাপ্ডেঃ ৮ গ্রন্থইত্যাহ 
__ইত্যন্তার্থস্তেতি | 

অথ খবিত্যত্র পুর্ব খলুশব্দঃ, অথশবাস্ত হেত্বর্থ ইত্যত্র হেতুরূপমর্থং বিবৃণোতি 
_যন্মাদদিতি। যদ্বা, অথেত্যারভ্য পুরুষ ইত্যন্তো গ্রন্থ হেতর্থ ইত্যুক্তী তমেব 
হেতুরূপমর্থৎ দর্শয়াতি_যম্মা্দিতি। যথাক্রতুরিত্যম্মাদধস্তাৎ তক্মাচ্ছবে। দ্রষ্টবাঃ | 
অশ্মিন লোকে ইতি শ্রুতিমা্ধায় ব্যাচষ্টে-জীবন্িহেতি | ইহ বর্তমানে দেহে 
জীবন্‌ সন্নিতি যাবৎ। ক্রতুকরণেন কিংকর্তব্য ফলমিতি প্রশ্নং ব্যাচ্টে-_তগেতি | 
ক্রত্বন্ুরূপফলাজ্মকত্বে পুরুষস্ত স্বৃতিৎ সংবাদ্য়তি__এবংহীতি | শান্ত্রমেবোদাহরতি 
_যংযমিতি। কথং বা ক্রতুঃ কর্তব্য ইতি প্রশ্নং প্রত্যাহ*_যতইতি। ত্রত্বন্ু 
রূপফলাত্মকঃ পুরুষে৷ ভবতীত্যেবংরূপা ব্যবস্থেতি যাবৎ । এবং জানন্‌ ত্রত্বনুরূপৎ 
ফলমিতি শান্ত্রতঃ পশ্ঠন্িত্যর্থঃ। কোহসৌ ক্রতুরিত্যাশঙ্ক্যাহ__যাদূশমিতি। 
স ত্রতুৎ কুবর্বীতেত্যন্তার্থ, নিগময়তি-_যত টা ॥২৪৫।১ 

ভাম্যান্ুবাদ।_ পুনশ্চ, অনস্তগুণসম্পন্ন, অনন্তশক্তি এবং অনেক প্রকারে 
উপাসনীয় ত্রিপা্দ অমৃতময় ব্রন্মের বিশিষ্টপ্রকার গুণ ও শক্তি পুরস্কারে উপাসনা 
বিধানের জন্য [ বক্ষ্যমাণ উপায় ] নির্দেশ করিতেছেন-__ 

সর্ব অর্থ__সমস্ত ; “খলু” পদ্দটি বাক্যের শোভাবদ্ধক নিপাঁতি। “ইদং' অর্থ__ 
নাম ও রূপাকারে পরিণত এবং প্রত্যক্ষাদ্ি প্রমাণের বিষয়ীভূত। এই জগৎ ব্রহ্গ- 
স্বরূপ__কারণস্বরূপ) বৃদ্ধতম অর্থাৎ অতিশয় বৃহৎ বলিয়া ব্রন্দ। ভাল, সর্ব 
পদার্থের ব্রহ্মবূপতা হয় কি প্রকারে? এতহ্ুত্তরে বলিতেছেন__যেছেতু 'তজ্জ- 
লান্‌।” তেঁজঃ, জল ও পৃথিবীক্রমে সমস্তই সেই ব্রহ্ম হইতে জাত, অতএব তজ্জ; 
সেইরূপ সেই উৎপত্তিত্রমেরই বিপরীতভাবে সেই ব্রদ্ষেই লীন হয়, অর্থাৎ তৎ- 
স্বরূপে মিলিত হয়, এইজন্য তল্ল ; এইরূপ স্থিতিকালেও তাহাতেই প্রাণন বা চেষ্টা 
করে, এইরূপ কালব্রয়েই সমানভাবে ব্রহ্গাত্মক ; কারণ, ততিন্ররূপে জগতের প্রতীতি 
হয় না। অতএব, নিশ্চয়ই এই জগৎ তৎম্বরূপ। যেরূপ এই জগতের সেই 
এক অদ্বিতীয় ব্রন্ধাত্মত। সিদ্ধ হইতে পারে, তাহা যষ্ঠাধ্যায়ে বিস্তৃতরূপে বলিব। 
যেহেতু সমন্তই ব্রহ্ম; অতএব, শান্ত _রাগছেযাদিদোষরহিত, অর্থাৎ স্যত হইয়া 


* ব্যাচষ্টে ইতি বা পাঠ। 


চতুর্দশঃ খণ্ড: ] ৃতীয়োহ্ধ্যায়ঃ | - ৩২৩ 


সেই যে সর্বাত্মক ব্রহ্ম, তাঁহাকে বক্ষ্যমাণ গুণষোগে উপাসনা করিবে । কিরূপে 
উপাসন1 করিবে? ত্রতু করিবে; ক্রতু অর্থ__ নিশ্চয়, অধ্যবসায়, অর্থাৎ “ইহা 
এইরূপই বটে”, অন্তরূপ নছে, এই দৃঢ় বিশ্বাস; তাদৃশ ক্রতু করিবে; পরবর্তী 
'উপাসীত” পদের সহিত ইহার সম্বন্ধ । ত্রতুর অনুষ্ঠান দ্বারা কি প্রয়োজন সাধন 
করিতে হয়? কি রপেই বা' ত্রতু করিতে হয়? আর ক্রতুর অনুষ্ঠানই ব! 
অভিপ্রেত প্রয়োজনের সাধক হয় কি প্রকারে? এই বিষয় প্রতিপার্দনার্থে অথ' 
ইত্যাপ্ি গ্রন্থ [আরব হইতেছে ]। 

অথ খলু শব হেত্বর্থে প্রযুক্ত, যেহেতু ক্রতুময়__ক্রতুবনুল, অর্থাৎ অধ্যবসায়াত্মক 
€ সঙ্গল্প-প্রধান ) পুরুষ অর্থাৎ জীব ইহ লোকে ( বর্তমান দেহে ) যথাক্রতু-যাহার 
যে প্রকার ত্রতু, সে যথাক্রতু-_যেরূপ অধ্যবসায়-সম্পন্ন অর্থাৎ যে প্রকার নিশ্যয়বান্‌ 
হয়, এই দেহ হইতে প্রন্নাণ করিয়ী-_মরিয়। সেইরূপ হয়; অর্থাৎ শ্বকৃত ক্রতুর 
অনুরূপ ফলভাগী হইয়া থাকে । এ জীব দেহাস্তকালে যে যে বিষয় স্মরণ করত 
কলেবর পরিত্যাগ করে, ছে কৌন্তেয়, সর্বদা! তদ্ভাবে ভাবিত (সেই চিন্তায় তন্ময়) 
থাকায় মৃত্যুর পর সেই সেই পদার্থকেই প্রাপ্ত হয় 7, ইত্যাদি শান্ত্র হইতেও ইহ! 
এইরূপ জান! যায়। যেহেতু এই প্রকার ব্যবস্থা শান্ত্রৃষ্ট, অতএব, সেই পুরুষ এই 
প্রকার অবগত হইয়া আমরা যাদৃশ ত্রুতুর কথা বলিব, তাদৃশ ক্রতু করিবে। 
যেহেতু শাস্ত্রের 'প্রামাণ্যান্ুসাবেই ক্রতুর অনুরূপ এইপ্রকার ফলনিষ্পত্তি উপপন্ন 
হইতেছে, অতএব, তথাবিধ ত্রতু (উপাসন ) অবশ্য কর্তব্য ॥২৪৫।১ 


মনোময়ঃ প্রাণশরীরে। ভারূপঃ সত্যনঙ্কল্প আকাশাত্ব। 
সর্ববকন্মী সর্ববকামঃ সর্ববগন্ধঃ সর্ববরসঃ সর্ববমিদমভ্যাত্তোহুববাক্য- 
নাদর ॥২৪৬২ 


[ অধৃনা ক্রতুপ্রকারঃ কথ্যতে-_“মনোময়ঃ” ইত্যা্িন।। ]_মনোময়ঃ ( মন+- 
প্রধানঃ ১ প্রাণশরীরঃ (প্রাণ; লিঙ্গশরীরং শরীরৎ যন্ত, সঃ তথোক্তঃ-), ভারপঃ 
( ভা দ্বীপ্তিঃ চৈতন্য রূপং স্বরূপং যন্ত, সঃ তথোক্তঃ ), সত্যসঙ্কল্পঃ ( সত্যঃ অব্যর্থঃ 
সঙ্কল্প ইচ্ছ! যন্ত, সঃ তথোক্তঃ ), আকাশাত্বা (আকাশ ইব নির্লেপঃ আত্মা শ্বরূপং 
যন্ত, সঃ তথোক্তঃ ), সর্ববকন্্মা ( সর্বং জগত কর্ম কার্য্যস্বরূপৎ যশ্ত, সঃ তথোক্তঃ ১, 
পর্বকামঃ (সর্বে কামাঃ নির্ধোষাঃ বিষয়াঃ যস্ত, সঃ), সর্বগন্ধঃ (সর্বে গন্ধাঃ 
পবিত্রাঃ ষন্ত, সঃ), সর্বরসঃ (অর্ধ রসাঃ নির্দোষাঃ যস্ত, সঃ তথোক্তঃ ), ইদ্দং সর্ব্বং 
(জগৎ ) অভ্যাত্তঃ ( সর্বতঃ ব্যাপ্তঃ ), অবাঁকী (বাগিক্রিয়রহিতঃ, উপলক্ষণঞ্তৎ 
__সর্বেজ্িয়রহিতঃ) অনাঘরঃ (আদর আগ্রহঃ, পূর্ণকামত্বা অপ্রার্তিলাভ- 
নিবন্ধনাগ্রহরহিত ইত্যর্থঃ )। 


৩২৪ ছান্দোগ্যোপনিষৎ। 


এখন ক্রতুর বিষয় বলিতেছেন_-মনোময় ( মনই তাহার প্রবৃত্তি ও নিবৃত্তির 
প্রধান সহায়), প্রাণ__লিঙ্গশরীরই তাহার শরীর, ভা_দীপ্তি অর্থাৎ চৈতন্তই 
তাহার রূপ, সত্যসঙ্কল্প-__তাহার ইচ্ছা বিফল হয় না, তাহার আত্ম আকাশের 
ঠায় নির্মল, সমস্ত জগংই তাহার কর্ম্ম (সৃষ্ট ), সর্ববিধ কামনাই তাহার কামনা, 
সমস্ত গন্ধই তাহার, সমস্ত রূসই তাহার; এই সমস্ত জগতে পরিব্যাপ্ত অবাকী 
অর্থাৎ বাগাদি ইন্্িয়রহিত এবং অনাদর অর্থাৎ অপ্রাপ্ত প্রাপ্তিতে আগ্রহশূন্ট ॥২৪৬।২ 

শাঙ্কর-ভাষ্যম।__কথম্? মনোময়ঃ মনঃপ্রায়ঃ; মন্ুতে অনেনেতি মনঃ, তৎ 
ববৃত্তযা বিষয়েষু প্রবৃত্বং ভবতি, তেন মনসা তন্ময়ঃ। তথাপ্রবৃত্ত ইব। ততপ্রায়ো 
নিবৃত্ত ইব চ্চ। অতএব প্রাণশরীরঃ প্রাণো লিঙ্গাত্মা বিজ্ঞানক্রিয়াশক্তিদ্বয়ংমুচ্ছিত 2, 
“যে বৈ প্রাণঃ সা' প্রজ্ঞা, য1 বা প্রজ্ঞা স প্রাণঃ” ইতি শ্রুতেঃ; সঃ শরীরং যস্ত, স 
প্রাণশরীরঃ | “মনোময়ঃ প্রাণশরীরনেতা” ইতি চ শ্রত্যন্তরাৎ। ভারূপঃ, ভা 
দ্বীপ্তিশ্চৈতন্তলক্ষণং বূপৎ যস্ত, স ভারূপঃ। সত্যসন্কল্ঃ, সত্যা অবিতথাঃ সঙ্কল্া 
যন্ত সোহয়ৎ সত্যসঙ্কল্পঃ; ন যথা সংসারিণ ইবানৈকান্তিকফলঃ সন্কল্প ঈশ্বরস্তেত্যর্থ: ; 
সংসারিণঃ অনৃতেন মিথ্যাফলত্বহেতুন। প্রত্যুঢত্বাৎ সঙ্কল্পস্ত ; মিথ্যাফলত্বঞ্চ বক্ষ্যতি 
'অনৃতেন হি প্রতাঢ়াঃ ইতি । আকাশাত্মা, আকাশ ইবাত্বা শ্বরূপৎ যন্ত, স 
আকাশাত্মা। সর্বগতত্বং সুঙ্ষত্বং রূপা্দিহীনত্বঞ্চ আকাশতুল্যতা ঈশ্বরস্ত | জর্ব্বকন্ধ্া, 
সর্ব বিশ্বং তেনেশ্বরেণ ক্রিয়ত ইতি জগত সর্বং কর্ম যস্ত, সঃ সর্বকর্মা, “স 
হি সর্বস্ত কর্তী” ইতি শ্রুতেঃ | সর্বকামঃ, সর্ধে কাম] দোষরহিতা। অস্তেতি জর্ব- 
কামঃ। “ধর্্মাবিরুদ্ধো ভূতেষু কামোইস্মি” ইতি স্থৃতেঃ। 

নন কামোহম্্ীতি বচনাদিহ বহুত্রীহির্ন সম্ভবতি 'সর্বকামঃ ইতি। ন, কাম্য 
কর্তব্যত্বাৎ শব্ধাদিবৎ পারার্থ্যপ্রসঙ্গাচ্চ দেবস্ত। তম্মাৎ যথেহু সর্বকাম ইতি 
বহুবীহিঃ, তথ! কামোহম্্ীতি স্থৃত্যর্থো বাচ্যঃ। জর্বগন্ধঃ, সর্বে গন্ধাঃ সুখকরা 
অস্ত, সোহয়ৎ সর্বগন্ধঃ, “পুণ্যে গন্কঃ পৃথিব্যাঞ্চ* ইতি স্থৃতেঃ। তথা রসা অপি 
বিজ্ঞেয়াঃ; অপুণ্যগন্ধ-রসগ্রহণস্ত পাপ][সন্থন্ধনিমিত্তত্বশ্রবণাৎ। “তনম্মাৎ তেনোভরয়ং 
জিনঘ্রতি সুরভি চ ছুর্গন্ধি চ, পাপ্রনা হোষ বিদ্ধঃ” ইতি শ্রুতেঃ। ন চ পাপংসর্গ 
ঈশ্বরস্ত, অবিদ্যাদিদোষন্তানুপপত্তেঃ। সর্বমিদ্ং জগৎ অভ্যাত্তঃ অভিব্যাপ্তঃ | 
অততের্ব্যাপ্তযর্থন্ত কর্তরি নিষ্ঠা। তথ! অবাকী, উচ্যতে অনয়েতি বাক, বাগেব 
বাকঃ; যন্! বচের্ঘএন্তন্ত করণে বাকঃ; স যন্ত বিদ্ভতে স বাকী, ন বাকী অবাকী) 
৯ নিবন্ধ ইব বা ইতি চ কচিৎ পাঠ । 


চতুর্দশঃ খওঃ ] তৃতীয়োহধ্যায়ঃ। ৩২৫ 


বাক্প্রতিযেধশ্চাব্রোপলক্ষণার্থঃ) গন্ধরসাদিশ্রংণাৎ ঈশ্বরন্ত প্রাপ্তানি ভ্রাণাদদীনি 
করণানি গন্ধাদিগ্রহণায়, অতে] বাক্প্রতিষেধেন প্রতিযিধ্যস্তে তানি । “অপাণিপাদো 
জবনোগ্রহীতা পশ্ত্যচক্ুঃ স শৃণোত্যকর্ণঃ” ইত্যািমন্ত্রবর্ণাৎ। অনাদরঃ অসম্ত্রমঃ) 
অপ্রাপ্তপ্রাপ্তো ছি সন্ত্রমঃ স্তাৎ অনাপ্তকা মস্ত, ন তু আপ্তকামত্থান্লিত্যতৃপুস্তশ্বরস্ত 
সন্্রযোহত্তি কচিৎ ॥২৪৬২ 


আনন্দগিরিঃ|_ ্রতুকরণ প্রকারমেব প্রশ্পূর্ববকং প্রকটয়তি--কথমিত্যাদিন]। 
কথমিদৎ মনঃপ্রায়ত্ব মিত্যপেক্ষায়াৎ মনঃশ বার্থপ্র্থশনপুর্ববকৎ শুপ্রায়ত্বং ব্যুৎপাদয়তি 
_মন্ুত ইতি । মনোদ্ধারা তছুপাধিঃ পুরুষে! বিষয়প্রবণো ভবতীত্যর্থঃ। তৎ- 
প্রায়ত্বফলমাহ--তথেতি। পুরুষে! হি তত্প্রায়ঃ সন্‌ মনসি প্রবর্তমানে স্বয়মপি 
তদ্বদেব প্রবৃত্ত ইব লক্ষ্যতে । তথা নিবর্তমানে মনসি নিবৃত্ত ইব চাবগয্যতে। 
বস্তৃতস্ত পুরুষো ন প্রবৃত্তে। নিবুত্তো বা, ধ্যায়তীবেত্যাদিশ্রতেরিভ্যর্থঃ | অতএব 
মনোময়ত্বাদদেবেতি যাবৎ। সংমুচ্ছিত্ত্বৎ সংপিপ্তিতত্বম। বিজ্ঞানশক্তেঃ ক্রিয়া- 
শত্তেশ্চৈকশ্মিন্নে লিঙ্গাআ্মনি সংপিগ্ডিতুত্বে শ্রত্্যত্তরং প্রমাণয়তি__যো বা ইতি। 
আধর্বণীং শ্রুতি যথোক্তে বিশেষণদ্বন্ে প্রমাণয়তি__মনোময়ঃ প্রাণেতি । মনৌ- 
বুত্তিভিবিভাব্যমানত্বাদআ্বী মনোময়ঃ, প্রাণএব প্রত্যগাত্মনঃ হুক শরীরৎ, তস্য 
চাঁসৌ সুলাৎ দেহাৎ দেহান্তরং প্রতি নেতেত্যার্বশ্রুতেরাজ্নি বিশেষণদয়সিদ্ধিঃ। 
এতচ্চ বিশ্ষেণদয়ং জীবগতমপি তদ্দভেদবিবক্ষয়। ব্রহ্গণি ড্রষ্টব্যমিত্যথঃ| সত্যসঙ্কল্ 
ইত্যত্র বিশেষণেন ধ্বনিতমর্থং দর্শয়তি-ন যথেতি। ইবশবাস্তথার্থ)। কথং 
সংসাঁরিসঙ্বল্নস্তানৈকাস্তিকফলত্বং তত্রাহ-_-অনৃতেনেতি | হস্বল্নস্তানৃতেন সংসারিণি 
প্রতাঢ়ত্বে বাক্যশেষং প্রমাণয়তি__বক্ষ্যতীতি। জড়াজড়য়োরাকাশেতরফ়োন” 
তুল্যতেত্যাশঙ্ক্যাহ সর্বগতত্বমিতি । সর্বকর্শেতি সর্বক্রিয়াশরয়ত্বমীশ্বরস্তোচ্যতে, 
তদযুক্তং নিক্ষিয়ত্ব-শ্রুতেরিত্যাশঙ্ক্য ব্যাচষ্টে__সর্বমিতি । সংসারিভ্যো বিশেষ- 
সিদ্ধযর্থং-_বিশিনষ্ি-_দোষরহিতা ইতি। 

উদ্বাহৃতাং স্মৃতিমাশিত্যোক্তমাক্ষিপতি-নন্বিতি। কামসামানাধিকরণ্যে 
বাধকোপলন্তাদ্র বহুত্রীহিরেবেতি পরিহুরতি-ন কামস্তেতি। তন্ত কার্ধ্যত্বাৎ 
তদৈক্যে ব্রহ্মণোহনাদিত্বৎ বাধ্যতেক্* চেতনশেষত্বাচ্চ কামস্ত ও দৈক্যে ব্রহ্থণঃ গ্বাতন্্যং 
হীয়তে। তথাচ কর্মধারয়াসম্তবাদ্‌ বহুবী হিরেবেত্যর্থঃ। কথৎ তহি কামোইন্ীতি 
তাদ্দাত্মাস্বৃতিরিত্যাশঙ্ক্যাহ_ তম্মারদিতি। কামেশ্বেরয়োঃ আামানাধিকরণ্যাসন্তবাৎ 
প্রকৃত শ্রুতৌ বনুব্ীহির্ষণা ইষ্স্তথা স্থৃতাবপি ব্রহ্ষপারত্ন্ত্মান্রং কামন্ত বিবক্ষিতম্‌, 
শ্রত্যনুসারেণ স্বৃতের্নেতব্যত্বাদদিত্যর্থঃ | সর্বশব্দাৎ ছূর্গন্ধানামপি ব্রঙ্গণি প্রাপ্ত 
বিশিনষ্টি-_স্ুখকর! ইতি | সর্বশব্সঙ্কোচে কারণমাহ-_পুণ্যইতি | যথ। খর্ধ্বগন্ধ 
ইত্যত্র সুখকর গন্ধ! ব্রহ্মসন্থন্ধিনো দ্রশ্রিতাঃ, তথ! সর্বরস ইত্াত্রাপি সুখকর! 
রসাস্তৎসন্বন্ধিনে] গ্রাহা। ইত্যাহ--তথেতি। অন্রাপি সর্বশব্বসঙ্কোচে কারণমাহ__ 


£&  "বাধোত' ইতি. কেচিৎ পঠস্তি | . 


৩২৬ ছান্দোগ্যোপশিষৎ। 


অপুণ্যেতি। ন তদ্গ্রহণৎ পরন্মিন্নিতিশেষঃ | তচ্ছন্বার্থমেবোপপাদয়তি-__ 
পাপানাহীতি। এষ ইতি ঘ্রাণপ্রাণোক্তিঃ । ভবতু পাপ্]সংসর্গকৃতমপুণ্যগন্ধাদি- 
গ্রহণম। তথাপি কথং তদীশ্বরে সর্বজ্ঞে নাস্তীত্যাশঙ্ক্যাহ__ন চেতি। নিমিত্তা- 
ভাবাদীশ্বরশ্থ ন স্বসন্বন্ধিত্েনাপুণ্যগন্ধাদরিগ্রহণমিত্যর্থঃ | তন্ত পাপ্মাসংসর্ণে হেতুমাহ 
_অবিদ্যার্দীতি। আদদিপদেনাম্মিতা-রাগঘেষাভিনিবেশাদয়ে৷ গৃহান্তে । অভ্যান্ত 
ইতি রূপং তদর্থং চ দর্শয়ন্‌ কর্ম্মণি নিষ্ঠাং ব্যাবর্তযনতি-__অততেরিতি | বাকশবন্ত 
নিম্প'ত্ত প্রকার রয়তি--বচেরিতি। অত্রেতি শ্রুতেরীশ্বরস্ত চোক্তিঃ উপলক্ষণাথে 
প্রাণাদি প্রতষেধস্তেতি শেষ । অথেশ্বরে প্রাণাদিপ্রাপ্তেরভাবাৎ তংপ্রতিষেধে! 
নোগলক্ষ্যেত, মত আহ্‌-_গন্ধেতি। আর্িশকেন কামাদিরুক্তঃ যুক্তৎ নত স্ ণং 
সাক্ষাবদেবান্থত্র প্রতিষেধশ্রবণাদিত্যাহ_অপাণীতি। আর্দিপদেন “স বেত্তি বেগম” 
ইত্যাদি গৃহাতে । ঈশ্বরস্ত সন্ত্রমাভাবং প্রতিপাদয়তি__অপ্রাপ্তপ্রাপ্তো হীতি ॥২৪৬|২ 

ভাষ্যান্নবাদ।__কি প্রকারে [ক্রতু-উপাসনা করিবে? এই প্রকারে ]_ 
মনোময় অর্থ মনঃ প্রায়, অর্থাৎ যাহ! দ্বারা মনন- চিন্তা করা যায়, তাহার নাম 
মনঃ, সেই মন স্বকীয় বৃত্তি ব! ব্যাপার দ্বার] চিন্তুনীয় বিষয়ে ধাবিত হইয়া! থাকে; 
পুরুষ সেহ মনের দ্বারা যেন তন্মরতাপ্রাপ্ত হয় (মনোময়ত্ব লাভ করে), পুরুষের 
প্রবৃত্তি ও নিবুত্তি উভরই মনের অধীন; এই কারণে পুরুষ ততপ্রায় অর্থাৎ মনো- 
বৃত্বিপ্রধান *; এই কারণেই [ পুরুষ ] প্রাণশরীরও বটে। এখানে প্রাণ অর্থ 
-_জ্ঞানশক্তি ও ক্রিয়াশক্তি-সমন্বিত 1 লিঙ্দেহ; কারণ, শ্রুতি বলিয়াছেন__যাহ! 
প্রাণ তাহাই প্রজ্ঞ। ( জ্ঞানশক্তি ), আর যাহা প্রজ্ঞ!, তাহাই প্রাণ । সেই প্রাণ 
যাহার শরীর, তিনিই প্রাণশরীর; যেহেতু অপর শ্রুতিতে আছে-_" আত্মা ] 
মনোময় এবং প্রাণ ও শরীরের পরিচালক |» ভা-রূপ-_ভা৷ অর্থ__চৈতঙ্রূপ দীপ্তি, 
তাহাই যাহার রূপ, তিনি ভারূপ। সত্যসঙ্কল্প-_যাভার অঙ্কল্প (ইচ্ছা!) জত্য 
অর্থাৎ অন্তথ। হয় না, তিনিই সত্যসন্কল্প। সংসারিগণের সঙ্কল্প ষেরূপ অনৈকাত্তিক- 
ফল (অনিশ্চিত-ফল ), ঈখরের সঙ্কল্প সেরূপ নহে। সংসারিগণের সঙ্কল্প যে 
মিথ্যাফলের (বিফসতার ) হেতুভূত-_অনৃত দ্বারা সমাবুত বলির! মিথ্যা-ফল প্রসব 
করিয়৷ থাকে; তাহা, “যে হেতু তাহারা অসত্য দ্বারা আবুত” এই স্থলে স্পষ্ট করিয়া 
বলিবেন। আকাশাত্মা _যাহার আত্ম। অর্থাৎ স্বরূপ আকাশের স্তায় (নিলেপ ), 


* অভিপ্রায় এই যে, আত্ম! স্বভাবতই প্রবৃত্তি-নিবৃত্বিহীন উদাসীন; যাহা কিছু করে, তাহ। 
মনের সাহাযোই করে; এইজন্য মনের প্রবৃত্তিই তাহার প্রবৃত্বি, আর মনের নিবৃতিই তাহার 
নিবৃত্তি বলিয়| ব্যবহার কর! হইয়া থাকে; ন্বতত্ত্রভাবে আত্মার প্রবৃত্তিও নাই, নিবৃত্তিও নাই। 
অধিকস্ত এরূপ মানসপ্রবৃতি সহযোগেই সাধারণত; আত্মার উপলন্ধি হইয়া থাকে; এই কারণে 
এখানে জীবাক্মীকে 'মনোময়ঃ বল! হইয়াছে । 

1 পঞ্চ জ্ঞানে, পঞ্চ কর্শোক্দরিয়, পঞ্চ প্রাণ, মন ও বুদ্ধি-_এই সপ্তদশ পদার্থের যোগে যে 
শরীর হয়, তাহাকে লুপ বা লিঙ্গদেহ বলে। 

“*বুদ্ধিকর্শেন্ডিয়প্রাণপঞ্চকৈর্মনস] ধিয়!। 
শরীরং সপ্তদশভিঃ হুক্ষ্মং তলিলমুচ্যতে 1” ( পঞ্চদশী ) 


চতুর্দাশঃ থওঃ ] তৃতীয়োহধ্যায়ঃ। ৩২৭ 


তিনিই আকাশাত্ম। | সর্বব্যাপিত্ব, হৃঙ্ত্ (ছর্লক্ষ্যত্ব) এবং রূপার্দিহীনতাই আকাশের 
সহিত ঈশ্বরের তুল্য ধর্ম । র্বকর্মা--সমস্ত বিশ্বই সেই ঈশ্বরকর্তৃক সৃষ্ট, এইজন্য 
সমস্ত জগংই তাহার কর্ম, তাই তিনি সর্বকর্্ম ; "তিনিই সমস্তের কর্তা” এই 
শ্রুতিই এ বিষয়ে প্রমাণ। সর্বকাম__নির্দোষ সমস্ত কাম (অভিলাষ ) ধাহার 
আছে, তিনি সর্বকাম। কারণ, ভগবদশীতার কথিত আছে যে, “হে ভরতর্ষভ 
অজ্জুন, আমিই ধর্মের অবিরুদ্ধ কাঁমরূপে সর্বভূতে অবস্থিত ।, 


ভাল, [ ভগবদগীতায় ] “কামোইম্মি” (আমিই কামস্বরূপ ), এইরূপ উক্তি 
থাকায় এখানে ত বহুত্রীছি সমাস (সমস্ত কাম যাছার, এইরূপ ) হইতে পারে 
না; না_এবূপ আপত্তি সঙ্গত হয় না; কারণ, কাম যখন কর্তব্য, অর্থাৎ 
যত্বুসাধ্য, তখন দেবকে (ঈশ্বরকে) [কামম্বরূপ বলিলে] শবাদির স্তায় 
তাহারও পরার্৫থতা বা পর্তন্ত্রতা হইতে পারে। অতএব, এখানে “সর্ধকাম' 
পদে যেরূপ বহুব্রীহি সমাস গ্রহণ করা হইয়াছে, “কামোহম্মি” এই গীতাম্বৃতি 
বচনেরও তদনুরূপ অর্থই গ্রহণ করিতে হইবে । সর্বগন্ধ__সুখকর সমস্ত 
গন্ধ যাহার বিদ্যমান আছে, তিনি সর্বগন্ধ) যেহেতু ম্ৃতিতে আছে-_-আমিই 
পৃথিবীতে পবিত্র গন্ধস্বরূপ, | রসপদেও সেইরূপ সুখকর রসই খুঝিতে হইবে; 
কেন না, অপুণ্য গন্ধ ও রসের যে গ্রহণ হুয়, পাপ-সন্বন্ধই তাহার কারণ; ইহা 
“সেই হেতু স্বাণেক্দরিয় দ্বারা সদ্গগন্ধ ও অসদ্গন্ধ, উভয়ই আঘ্বাণ করা হয়; কারণ, 
এই স্ত্রাণেন্দ্িয় পাপদ্বারা৷ আক্রান্ত; এই এুতি হইতে জানা যায়। অথচ, 
ঈশ্বরের ত কোনপ্রকার পাপ-সংস্পর্শ নাই; কেননা, তাহাতে [পাপের 
কারণীভূত ] অবিদ্যা্রি দোষের সম্ভাবনা নাই। তিনিই এই সমস্ত জগতে 
অভিব্যাপ্ত আছেন; ব্যাপ্ত্র্থক “অত ধাতুর উত্তর কর্তৃবাচ্যে “ক্ত” প্রত্যয়ে 
[ 'অভ্যা্ত' পদ্দ নিম্পন্ন] হইয়াছে । সেইরূপ, তিনি অবাক; যাহ দ্বার কথা 
বল৷ যায়, তাহার নাম বাক; বাক্‌ই বাক [স্বার্থে তদ্দিতপ্রত্যয় ]| অথব। 
বচ. ধাতুর উত্তর করণবাচ্যে ঘঞ প্রত্যয় যোগে [“বাক'পদ নিষ্পন্ন ] হইয়াছে। 
সেই বাক যাহার আছে, তিনি হন-__বাকী, যিনি বাকী (বাগিক্জিয়যুত্ত নহে ), 
তিনি অবাকী। এখানে যে বাগিন্দ্িয়ের প্রতিষেধ করা হইয়াছে, তাহ! অপরাপর 
ইন্দ্রিয়েরও উপলক্ষণ, অর্থাৎ প্রতিষেধক; কারণ [এখানে ] গন্ধ ও রসার্দির 
উল্লেখ থাকায় গন্ধাদি গ্রহণের অন্ত ঈশ্বরের সন্বন্ধেও ঘ্রাণা্দ ইন্জিয়সমূহ থাকা 
সপ্তাবিত হইয়াছিল; সেই আন্ত বাগিন্টরিয়ের প্রতিষেধ দ্বারা সে সমস্তও প্রতি িদ্ধ 
হইল; যেহেতু মন্ত্রে আছে-__“তিনি হস্তহীন অথচ গ্রহণ করেন, পাদহীন, অথচ 
ভ্রুতগামী, চক্ষুহীন, অথচ দর্শন করেন, এবং কর্ণহীন, অগচ শ্রবণ করেন ।, 
ইত্যাদি। অনাদর অর্থ--আগ্রহরহিত); কারণ, যাহার অভিলধিত বিষয় 
অপ্রাপ্ত ব। অপূর্ণ থাকে, তাহারই প্রাপ্তির জগ্ত ব্যগ্রত! হইয়া থাকে; কিন্তু 
আপগ্তকামত্ব হেতু নিত্যতৃপ্ত ঈশ্বরের পক্ষে কোন বিষয়ে সন্ত্রম বা ব্যগ্রতা সম্ভবপর 
হইতে পারে না ॥২৪৬|২ 


৩২৮ ছান্দোগ্যোপনিষৎ। 


এষ ম আত্মান্তহ্দয়েহণীয়ান্‌ ব্রীহের্ববা যবাদ্‌বা সর্ষপাদ্বা 
শ্টামাকাদবা শ্যামাকতগুলাদ্বা, এষ ম আত্মান্তহদয়ে 
জ্যায়ান্‌ পৃথিব্যা জ্যায়ানন্তরিক্ষাজ্জ্যায়ান দিবো জ্যায়ানেভ্যো 


লোকেভ্যঃ ॥২৪৭॥৩ 


মে (মম) অন্থহ্দয়ে (হদয়মধ্যে) [অবস্থিতঃ] এষঃ ( যথোক্ত গুণ- 
সম্পন্নঃ ) আত্মা ব্রীছেঃ ( ধান্তবিশেষাৎ ) বা, যবাৎ বা, সর্ষপাৎ বা, শ্ামাকাৎ বা, 
শ্তামাক-ত গুলাৎ ব! অণীয়ান্‌( অতিশয়েন অণুঃ )) মে অন্তহপিয়ে [অবস্থিতঃ | 
এষঃ (উক্ত এব ) আত্ম! পৃথিব্যাঃ জ্যায়ান্‌ (পৃথিবীম্‌ অপেক্ষ্যাপি মহত্তরঃ ), 
অন্তরিক্ষাৎ (নভোমগ্ডলাৎ) জ্যায়ান্) দ্বিবঃ (ছালোকাৎ ) জ্যায়ান্‌$» [কিং 
বছনা] এভ্যঃ (বর্তমানেভ্যঃ সর্কেভ্যঃ) লোকেভ্যঃ (ন্বর্গাদিভ্যঃ ) জ্যায়ান্‌ 
( মহত্তরঃ )॥ 

আমার হৃদয়মধ্যবস্তাঁ উক্তলক্ষণ এই আত্ম ব্রীহি অপেক্ষা, যব অপেক্ষা, সর্ধপ 
অপেক্ষা, শ্ামাক অপেক্ষা এবং শ্তামাক-তওুল অপেক্ষাও অতিশয় অণু; আমার 
হৃদয়মধ্যস্থ এই আত্মাই আবার পৃথিবী অপেক্ষা অতিশয় ম্হান্‌, অন্তরিক্ষ হইতে 
অতিশয় মহান্, এবং দ্যলোক অপেক্ষাও অতিশয় বুহৎ, [অধিক কি, এই সমস্ত 
লোক অপেক্ষাই অতিশয় মহান্‌। ] 


শাঙ্কর-ভাষ্যম।-_-এষঃ যথোক্তগুণে! মে মম আত্ম! অন্তহর্দয়ে হদয়পুগ্ডরী- 
কল্ত অন্তঃ মধ্যে অীয়ান্‌ অণুতরঃ ব্রীহের্্ব। যবাদ্‌ব৷ ইত্যাদি অত্যন্তসম্ত্প্রদর্শনার্থম্‌। 
শ্তামাকাদ্ব' শ্তামাকতওুলাদ্বা, ইতি পরিচ্ছিন্নপরিমাঁণাদণীয়ান্‌ ইত্যুক্তে অথুপরিমাণত্ব 
প্রাপ্তমাশঙ্কা তৎপ্রতিষেধায়ারভতে_-“এস ম আত্মাস্তহ্দয়ে জ্যায়ান্‌ পৃথিব্যাঃ” 
ইত্যাদিনা। জ্যায়ঃপরিমাণাচ্চ জ্যায়ন্বং দর্শন অনস্তপরিমাণত্বং দর্শয়তি_ 
“মনোময়$” ইত্যা্িনা__-“জ্যায়ান্‌ এভ্যো লোকেভ্যঃ* ইত্যন্তেন ॥২৪৭।৩ 
' আনন্দগিরিঃ|_যথোক্তস্ত পবস্ত প্রত্যগাত্মাভেত্ং ঘর্শর়তি_-এষ ইতি। 
ব্ীহাগ্ঘনেকোপাদানস্তোপযোগমাহ-_অত্যন্তেতি | অনীয়ত্বজ্যায়স্তব্যপদ্দেশয়োন্রিথো 
বিরোধমাশঙ্ক্য পরিহরতি_গ্ত।মাকেতি। পৃথিব্যস্তরিক্ষার্দিবদীশ্বরন্ত সাতিশয়ং 
মহুত্বং বিবক্ষিতমিতি শঙ্কাং বারয়তি-__জ্যায়ঃপরিমাণাচ্চেতি | পুনরুক্তেরপযোগ- 
মাহ__মনোময় ইত্যাদ্দিনেতি ॥২৪৭|৩ 
ভাষ্যান্ুবাদ ।-_ আমার অন্তহ্র্দয়ে অর্থাৎ হৃংপদ্মমধ্যে অবস্থিত এই 
পূর্য্বোক্ত গুণসম্পন্ন আম্মা! ব্রীহি (ধান্তটবিশেষ ) অপেক্ষ। কিংবা যব অপেক্ষা এবং 
শ্তামাক (ক্ষুদ্র শস্তবিশেষ) ও শ্তামাক-তওুল অপেক্ষাও অণীয়ান্‌, অর্থাৎ অতিশয় অণু। 


অত্যন্ত হুক্ত্ প্রদর্শনাথই ব্রীহি-যবাদি দৃষ্াস্তের উল্লেখ করা হইয়াছে । পরিচ্ছিন্ন 


চতুর্দশঃ খণ্ড ] তৃতীয়োহধ্যায়ঃ | ৩২৯ 


পরিমাণ (ক্ষুদ্র পরিমাণ) শ্তামাকাদি অপেক্ষা অতিশয় অগুং এই কথা বলায় আত্মার 
অণু-পরিমাণত্ব সিদ্ধ হইতে পারে, এই আশঙ্কা করিয়া তত্প্রতিষেধার্থ লিতে- 
ছেন- আমার হৃদয়মধ্যে অবস্থিত এই আত্মাই আবার পৃথিবী তপেক্ষাও অতিশয় 
মহান্‌ ইত্যাদি । ম্বভাব্তই যাছাদ্ের পরিমাণ অতিশয় মহত, তদপেক্ষাও 
মহত্ব নির্দেশ করায় 'মনোময় ইত্যাদি হইতে আরন্ত করি এই সমস্ত 
লোক অপেক্ষাও মহান ইত্যন্ত বাক্যে [ঈশ্বরের ] অনস্তপরিমাণত্ব প্রদর্শন 
করিতেছেন ॥২৪৭॥৩ 


সর্ববকর্্নী সর্ববকাম সর্ববগন্ধঃ সর্ববরপঃ সর্ববমিদমভ্যা- 
ভোহবাক্যনাদর এষ ম আত্মান্তহ্ছদয় এতদ্তব্রদ্মিতমিতঃ 
প্রেত্যাভিসম্ভবিতাম্্রীতি-_যন্ত স্তাদ্দ্বা ন বিচিকিৎদাস্তীতি হু 
ন্মাহ শাণ্ডিল্যঃ শাণ্ডিল্যঃ ॥২৪৮।৪ 
ইতি তৃতীয়াধ্যাযন্ত চতুর্দিশঃ খণ্ডঃ ॥১৪। 


এষঃ ( পূর্ববোক্তঃ ) সর্ববকন্্া, সর্ববকামঃ, সর্ধগন্ধঃ, সর্ববরসঃ ইং সর্বম্‌ (জগৎ) 
অভ্যাত্তঃ ( সর্বতোব্যাপ্তঃ ) অবাকী, অনাদ্রঃ আত্ম মে (মম) অন্তহ্য়ে 
( হৃংপন্মমধ্যে ) [ বর্ততে ইতি শেষঃ]; এতৎ ( যখোক্ত আত্মা এব ) ব্রহ্ম; অহৎ 
( উপাদক£ ) ইঃ (অস্মাৎ লোকাৎ দেহাৎ ব1) প্রেত্য ( দেহত্যাগাৎ পরৎ ) এতম্‌ 
( আত্মনম্‌) অভিসংভবিতাস্মি (প্রাপ্তা অন্মি), ইতি (ইথং) হস্ত ( বিদ্বষঃ ) 
অন্ধ ( নিশ্চয়ঃ ) স্তাৎ (ভবেৎ) ন (ন পুনঃ) বিচিকিৎস1 (এবং ভবেদ্বা, নবা 
ইতি সংশয়ঃ ) অস্তি, [ সঃ দেহপাতানস্তরং তত ব্রহ্গ প্রতিপগ্ভতে এব], ইতি হ 
( ধঁতিহো ) শাণ্ডিল্যঃ ( তন্নামক খধিঃ ) আছ ম্ম (উক্তবান্‌ ) দ্বিরুক্তিরাদরার্থ।। 

সর্বকর্মা, সর্বকাম, সর্বগন্ধ, সর্বরস, সর্ধবজগদ্ধযাপী, বাগাদি ইন্দ্িয়রহিত 
এবং আদরশুন্য এই আত্মা আমার হাদয়মধ্যে [আছেন ]| ইহাই ব্রহ্ম; 
আমি ইহলোঁক হইতে প্রয়াণের পর ইহাকেই সম্যক্রূপে প্রাপ্ত হইব, অর্থাৎ 
তৎস্বরূপ হইব, এইরূপ যাহার নিশ্চয় থাকে এবং [এ বিষয়ে কিছুমাত্র] সংশয় 
নাথাকে [তিনি নিশ্চয়ই গ্তাহাকে প্রাপ্ত হন], ইহা শাওিল্য-নামক খষি 
বলিয়াছেন । 

ইতি তৃতীয়াধ্যাযন্ত চতুর্দিশঃ খও্ঃ। 


৩৩০ ছান্দোগ্যোপনিবতৎ। 


শাঙ্কর-ভাষ্মম।-_যখোক্তগুণলক্ষণ ঈশ্বরো ধ্যেয়ঃ, ন তু তত্তদ্গুণবিশিষ্ট এব, 
যথা 'রাজপুরুষমানয় চিত্রগ্তং বা ইত্ুযুক্তে ন বিশেষণন্তাপ্যানয়নে ব্যাপ্রিয়তে, 
তদ্ববদিহাপি প্রাপ্তম্‌, অতস্তনিবৃত্তযর্থৎ সর্ববকর্মেত্যা্দি পুনর্ববচনম্‌্। তন্মাৎ মনোময়- 
ত্বাদ্িগুণবিশিষ্ট এব ঈশ্বরো ধ্যেযরঃ। অতএব ষষ্ট-সপ্তময়োরিব “ততত্বমসি” 
“আতম্মৈবেদৎ সর্বম্” ইতি নেহ স্বারাজ্যে অভিষিঞ্ণতি, “এষ ম আত্ম্মৈ তদ্ত্রহ্মএতমিতঃ 
প্রেত্যাভিসম্তবি তাস্মি” ইতি লিঙ্গাৎ; নতু আত্ম-শব্দেন প্রত্যগাট্মৈঝৌচ্যতে মম+ 
ইতি ঝষ্ট্যাঃ স্বন্ধার্থপ্রত্যায়কত্বাৎ, “এতমভিসন্তবিতাশ্মি” ইতি চট কর্মকর্তৃত- 


নির্দেশাৎ। | 


| 


ননু ষষ্টেইপি “অথ সম্পংস্তে” ইতি সৎসম্পন্তেঃ কালান্তরিতত্বৎ দশয়াত। ন, 
আরব্বসংস্কারশেষস্থিত্যর্থপরত্বাৎ, ন কালাস্তরিতার্থতা। অন্তথ! “তত্বমসি ইত্যে- 
তত্তার্থন্ত বাধ প্রসঙ্গাৎ। যগ্যপি আত্মশব্দস্ত প্রত্যগর্থত্বৎ “সর্বৎ খন্বিদং ব্রন্ষেতি” 
চ প্রকৃতম্-_-“এষ ম আত্মান্তঘ্রপয় এতদ্‌ ব্রঙ্গ ইত্যুচ্যতে, তথাপি অন্তদ্ধানমীষদ- 
পরিত)জ্যৈব এমাআআানশিতোহম্মাচ্ছরীরাৎ প্রেত্যাভিসম্তাবিতাম্মীত্যুক্তম। যথা- 
ক্রত্ববূপন্তাত্মনঃ প্রতিপত্তাম্মীতি যন্তৈবংবিদঃ স্তাৎ ভবেৎ অদ্ধা সত)ম্ব_এবং 
স্তামহৎ প্রেত্য এবং ন স্তামিতি,ন চ বিচিকিৎসাস্তি ইত্যেতশ্রিন্নর্থে ক্রতুফল- 
সম্বন্ধে স তখৈবেশ্বরভাবং প্রতিপদ্গতে বিদ্বান, ইত্যেতৎ আহ ম্ম উক্তবান্‌ কিল 
শাপ্তিল্যে নাম । দ্বিরভ্যাস আদরার্থঃ ॥২৪৮॥৪ 

ইতি তৃতীয়াধ্যায়ন্ত চতুর্দশ-খওড-ভাষ্যম ॥১৪॥ 


আনন্দগিরিঃ|__যন্তৈলক্ষ্যতে, স এবেশ্বরঃ কেবল ইতি যাবৎ। ঈশ্বরো! যথোক্ত- 
গুণে ধ্যের ইত্যুক্তে গুণানামপি ধ্যানকর্মত্ব ছুর্বারমিত্যাশঙ্ক্যাহ__যথেতি | পুন- 
রুক্তিফলমুপসংহরতি-__তন্মার্দিতি। সগুণস্তেশ্বরস্ত ধেয়ত্বে গমকান্তরমাহ__অত 
এবেতি। ন্বরূপবাচকন্তাত্মনঃ শ্রত্যন্ুপপত্তেন্ তদ্বলাদদ্বৈতবাক্যার্থসিদ্ধিরিত্যর্থঃ। 

ভেদ্লিঙ্গাচ্চেদিহ ভেদোবিবক্ষিতস্তহি ষষ্ঠেইপি তল্লিঙ্গদর্শনান্নাখগ্ডবাক্যার্থসিদ্ধি- 
রিতি শঙ্কতে__নন্বিতি। নাত্র ভেদে! বিবক্ষিতঃ। আরব্ধঃ সংস্কারঃ নুখার্দি যেন 
কর্মণা, তচ্ছ্যেস্থিতৌ তাৎপর্য্যার্দিতি পরিহরতি-_-নারন্বেতি। সংসম্পত্তৌ কালাস্ত- 
রিততব্মেবাত্র বিবক্ষিতং কিন ন্তািত্যাশঙ্ক্যাহ__নেতি। কালান্তরভাবিত্বে 
সম্পত্তেরিষ্টে তত্বমসীতি ব্রহ্মভাবন্ত বর্তমানোপদেশানুপপত্তেরিতি হেতুমাহ-_ 
অন্তথেতি। ননু গ্রকরণান্গৃহীতাভ্যামাত্ব্রহ্ষশব্বাভ্যামত্রাপি ব্রন্গাত্মৈক্যমেব বিব- 
ক্ষিতমিত্যত আহ--যগ্তগীতি। লিঙ্গানুগৃহীতয্ীশ্রতিবশাৎ প্রকরণানুগৃহীতে শ্রুতী 
কথঞ্চিং নেতব্যে প্রকরণশ্রতিভ্যাং লিঙ্গ শ্রুত্যে। বঁলবত্বাৎ আত্মশ্রুতেশ্চান্তথোপ- 
পত্তেরুক্তত্বার্দিতি ভাবঃ। অগ্তণবরহ্মোপাসকস্ত সকৃৎ তত্ধীমাত্রাননাদৃষ্ট, ফলং সিধ্যতি, 


চতুর্দাশঃ খ্ডঃ ] তৃতায়োহ্ধ্যায়ঃ | ৩৩১ 


কিন্তু দ্েহপাতকালেইপি সাক্ষাৎকারানুবৃত্তযা ভবিতব্যমিত্যতিপ্রেত্যাহ-- ষথাক্রতু- 
রূপস্তেতি। অধ্যবসায়ানুরপস্ত সগুণস্ত পরমাত্মনোহহং প্রতিপত্তা অশ্ীত্যেবংবিদে] 
বস্ত অদ্ধা স্তান্লিশ্চয়ঃ__ প্রেত্যাহমেব স্তামেব নতু ন স্তামিতি ক্রতুফপসম্বন্ধে 
সংশয়োহস্তি | অ ক্রত্বন্ুসারেণৈব পরমাত্মভাবং প্রাপ্মীতি ৷ তথা চ অদ্ধেতি বাক্যাৎ 
মরণকালেইপি সাক্ষাৎকারেণ ভবিতব্যমিতি প্রতিভাতীত্যর্থ;। যথোক্তস্থার্থস্ত 
সাম্প্রধায়িকত্বং কথয়তি__ইত্যেতিতি । আদর; ক্রতুফলসম্বন্ধবিষয়ঃ ॥২৪৮॥৪ 


ইতি তৃতীয়াধ্যায়ন্ত চতুর্দশ ; খওঃ ॥১৪। 


ভাষ্যান্ুবাদ।_ পূর্বোক্ত গুণসমূহই যাহার লক্ষণ, সেই ঈশ্বরই কেবল ধ্যেয়, 
কিন্তু সেই সমস্ত গুণসহযোগে ঈশ্বর ধ্যেয় নহে; রাজপুরুষকে (রাজ-কর্মমচারীকে ) 
অথবা, যাহার বিচিত্র বর্ণসম্পন্ন গো আছে, তাহাকে লইয়! এস, এই কথা 
বলিলে যেমন উক্ত বিশেষণের (রাজা ও গোর ) আনয়নার্থ কেহই সচেষ্ট হয় 
না, এখানেও সেইরূপ ব্যবস্থা হইতে পারিত ; অতএব, তন্নিবৃত্তির জন্ভই এখানে 
“সর্ব কর্ম প্রভৃতি বিশেষণসমূহের পুনর্বার উল্লেখ হইয়াছে,» অতএব মনো 
মধ্ত্বাদ্দি গুণসহকারেই ঈশ্বরকে ধ্যান করিতে হইবে। উপাসনার সগুণত্ব 
নিবন্ধনই এখানে ষষ্ঠ ও সপ্তম অধ্যায়োক্ত “তৎ ত্বম আপি” “আত্মা এব ইন্দৎ সর্ববম্” 
ইত্যার্ঁি বাক্যের স্তায় উক্ত বিদ্বাকে এই দেহেই স্বারাজ্যে অর্থাৎ 
স্বরাড ভাবে সাক্ষাৎ ব্রদ্গভাবপ্রাপ্তিতে অভিষিক্ত (নিয়োজিত) করেন নাই; 
কারণ, ইহাই আমার আত্মা, ইহাই ব্রহ্ম, এই দেহ হইতে বহির্গত হইয়া 
(দেহত্যাগের পর) এই ঈশ্বরকে প্রাপ্ত হইব”, এই বাক্যই উক্তার্থের পোষণ 
করিতেছে । বিশেষতঃ এখানে আত্মা” শব্দে যে জীবাত্মাই উক্ত হইতেছে, 
তাহা৷ বল! যায় না; কারণ, “মম” (আমার) এই ষষ্তী বিভক্তিই জীবের সহিত 
এই আত্মার সম্বন্ধ প্রতিপাদন করিতেছে, [ মম ও আত্মা, উভয়ই একপদার্থ 

« তাৎপর্যা-_বহুতরীহি সমাস সাধারণতঃ দুই প্রকার--(১) তদ্‌্গুণসংবিজ্ঞান, (২) অতদ্‌গুণ- 
সংবিজ্ঞান। যেখানে সমাসোল্লিখিত বিশেষণীভূত গুণের সহিত তত্রত্য ক্রিয়ার সম্বন্ধ ঘটে, সেথানে 
“তদগুণনংবিজ্ঞীন” আর যেখানে সেই গুণের সহিত তত্রহা ক্রিয়ার সম্বন্ধ না হয়, সেখানে 
'অতদ্গুণসংবিজ্ঞান' ৷ যথা-_লম্বকর্ণম আনয়' অর্থাৎ যাহার কর্ণদ্ব় লম্বা, তাহাকে আনয়ন 
কর, এইস্থলে “আনয়ন, ক্রিয়ার সহিত, পুরুষের বিশেষণীভৃত কর্ণশয়েরও সম্বন্ধ হইতেছে; 
কেননা, আনয়নের সময় তাহার কদ্িয়ও সঙ্গে সঙ্গে আনীত হইয়া ধাকে। দ্বিতীয় 
উদাহরণ ঘথাদৃষ্টসাগরমানয় অর্থাৎ যে লোক সাগর দেখিয়াছে, তাহাকে লইয়া! এস, 
এখানে সাগরদর্শা লোকটিকেই আনয়ন করে, কিন্তু তৎসঙ্গে সাগরকে আনে না। এই প্রকার 


এখানে অতদ্গুণসংবিজ্ঞান বহুব্রীহি সমাস হইলে উপাসনায় এ গুণগুলি বাদ পড়িতে পারিত। 
কিন্তু তৎপুরুষে আর সে আশঙ্কা থাকে না । 


৩৩২ ছান্দোগ্যোপনিষৎ। 


হইলে অভেঘে সম্বন্ধ হইতে পারিত না]। অধিকন্ত, “এতম্‌ অভিসম্ভবিতা ন্মি” 
(ইহাকে প্রাপ্ত হইব) এই স্থলে জীবের কর্তৃত্ব আর এই আত্মার কর্মত্ব অভিহিত 
হইয়াছে, [ একই পদার্থ কখনই কর্তা ও কণ্্ম হইতে পারে না ]। 

ভাগ, ধষ্ঠাধ্যায়েও ত অথ সম্পংস্তে' (দেহত্যাগের পর সংশ্বরূপ হইবে ), 
এই বাক্যে কাণাস্তরেই ব্রহ্গভাবপ্রাণ্তি প্রদশ্িত হইতেছে? না_একথা 
হইতে পারে না; কারণ, প্রারব কর্ধের সমান্তি ন। হওয়া পর্য্যন্ত অবস্থিতি 
প্রতিপাদন করাই এ কথার উদ্দেগ্ত, কালাস্তর-ভাবিত্ব নহে; তাহ] না হইলে 
'তুমিই সেই ব্র্স্বরূপ' ইত্যাদি বাক্যের অর্থ বাধিত হইয়া যায়। যদিও “এ 
সমন্তই ব্র্গ', এই বাক্যে আত্মশবের ব্রহ্ধার্থতা বর্ধিত হইয়াছে, এবং ইহাই 
আমার হৃদয়মধ্যস্থ আত্ম, ইহাই ব্রহ্ম" এই বাক্যে আবার তাহাই পুনরুক্ত 
হুইতেছে বটে, তথাপি এখানে অতি অন্লপরিমাণেও আবরণ পরিত্যাগ না করিয়া, 
অর্থাং কিপপরিম।ণে কালব্যবধান স্বীকার না করিয়াই “এই শরীর হইতে প্ররয়া- 
ণের পর্ন এই মাত্মাকে প্রাপ্ত হইব" বল! হইয়াছে । এইরূপ যে বিদ্বানের নিশ্চয় 
বৃদ্ধি, অর্থাৎ আমি মৃত্যুর পর নিশ্চন্নই এইন্প হইব, ইত্যাকার যে স্থিরনিশ্চয় 
থাকে; পরন্ত একশ হইব ন।”, ইত্যাকার যাহার ভ্রতুফন বিষয়ে সংশয় না 
থাকে) সেই বিশ্বান্‌ সেই প্রচাবেই ঈখরত্ব লাভ করিরা থাকেন। শাণ্ডিল্য-নামক 
খধি ইহ! বলিম। গিয়াছেন; উপাসনার আদর-প্রদর্শনার্থ [শাওডিল্য শবের ] 
দ্বিরুক্তি কর! হইয়াছে ॥২৪৮॥৪ 

ইতি তৃতীর্লাধ্যায়ের চতুদ্দিশ খণ্ডের ভাষ্যান্গবাদ সমাপ্ত ॥১৪॥ 


তৃতীয়াধ্যায়ে 


পঞ্চদশ; খণ্ড। 


অন্তরিক্ষোদ্রঃ কোশো ভূমিবুধ়ো৷ ন জীর্্যতি, দিশোইস্ 
অক্তয়ো ঘোরপ্ঠোতরং বিল সদ এষ কোশো বন্থধানস্তস্মিন 
বিশ্বমিদত শ্রিতম্‌ ॥২৪৯১ 

[ইদানীং ভুষন-কোশবিজ্ঞানং বমুপক্রমতে “অস্তরিক্ষোদর+* ইত্যাদিনা |] 
অন্তরিক্ষম ( আকাশম্‌) উদরং (অন্তঃশগ্যং ছিদ্রাত্বুকৎ যন্ত, সঃ তথোক্তঃ ), ভূমিবুরঃ 
( ভূমিঃ পৃথিবী এব বুধ; বঞ্তুল আকারঃ, মূলং বা যস্থ, সঃ), কোশঃ (সর্বকর্মফলা- 
ধারত্বাং কোশ ইব ত্রেলোক্যাত্মকঃ), ন জীধ্যতি (ন নশ্ততি, অতিদীর্ঘকাল- 
স্থা়িত্বা্দিতি ভাবঃ)। দিশঃ (পূর্বাগ্তাঃ) হি (নিশ্চয়) অস্ত (ব্রৈণোক্য- 
কোশন্ত ) শ্রক্তরঃ ( কোণাঃ ), ছোৌঃ ( স্বগগঃ) অন্ত ( কোশস্ত ) উত্তরৎ ( উর্দাদেশস্থম্‌ 
এতল্লোকাপেক্ষয়া দিব উত্তরত্বাৎ ), বিলং (রন্ধং)। জঃ এষঃ (প্রক্রান্তঃ ) কোশঃ 
বন্থধানঃ ( বুনি জীবানাং কর্মফলানি ধীয়্তে স্থাপ্যন্তে অন্মিন, ইতি বন্ুুধানঃ 
তশ্মিন্‌( যথোক্তে ) কোশে ইং ( প্রমাণগ্রাহৎ ) বিশ্বং (সর্বং অগৎ) শ্রিতম্‌ 
( অবস্থিতম্‌ ) অস্তীত্যর্থঃ ॥ 

সম্প্রতি ভূবন কোশবিজ্ঞানের উপক্রম করিতেছেন [এই যে ভূবনকোশ, ] 
অন্তরিক্ষ ইহার উনর, এবং পৃথিবী ইার বর্ভূলাকার অধোভাগ, দিক্সমূহই ইহার 
কোণসমূহ, এবং ছ্যুলোকই ইহার উর্ধরন্ধ, ( উপরিভাগস্থ মুখ ); সেই এই কোশই 
বন্ধান (জীবের কর্মফশ্নরূপ ধন ইহাতেই রক্ষিত থাকে ), ইহাতেই সমস্ত বিশ্ব 
অবস্থিত আছে। | 

শাঙ্কর-ভাষুম্‌।__অন্ত কুলে বীরো জায়তে ইত্যুক্তমূ। ন বীরজন্মমাত্রং 
পিতুন্ত্রাণায়। 'তম্মাৎ পুত্রমন্ুশিষ্টং লোকামাহুঃ* ইতি শ্রত্যন্তরাৎ। অতন্তা্দী্ঘা- 
ুষ্টুং কথ স্াৎ? ইত্যেবমর্থ, কোশবিজ্ঞানারস্তঃ। অভ্যহিতবিজ্ঞান-ব্যাসঙগাদন- 
স্তরমেব নোক্তং, তর্দিদানীমেবারভ্যতে | 

অন্তরিক্ষম্‌ উদরম্‌ অন্তঃস্থষিরং যন্ত, সোহয়মন্তরিক্ষোদ্বরঃ, কোশঃ কোশ ইব 
'সনেকধর্মসাদৃশ্তাৎ কোশঃ) স চ ভূমিবুধঃ-_ভূমিবুধ্পে। সুলং যন্ত স তৃমিবুধঃ, ন 


৩৩৪ ছান্দোগ্যোপনিষৎ। 


জীর্য্যতি ন বিনশ্ততি, ব্রৈলোক্যাত্মকত্বাৎ। সহ্শ্রধুগকালাবস্থায়ী হি সঃ। দশে 
হি অন্ত সর্বাঃ শ্রক্তয়ঃ কোণাঃ, গ্যৌরস্ত কোশন্তোত্তরম্‌ উদ্ধীং বিলম্‌; স এয যথোক্ত- 
গুণঃ কোশঃ বস্ধানঃ বন্ধ ধীয়তেহস্মিন্‌ প্রাণিনাৎ কর্মফলাখ্যম্; অতো বন্ধানঃ। 
তশ্থিনন্তঃ বিশ্বং সমস্তং প্রাণিকর্্রফলৎ সহ তৎসাধনৈঃ ইদৎ-_যদ্গৃহাতে প্রত্যক্ষাদি- 
প্রমাণৈঃ, শ্রিতমাশ্রিতং স্থিতমিত্যর্থঃ 1২৪৯১ 

আনন্দগিরিঃ|-_-শাগডল্যবিদ্যয়া সমনস্তরগ্রন্থম্ত সন্বন্ধো নাস্তীত্যাশঙ্ক্য ব্যব- 
হিতেন সন্বন্ধং দর্শযিতুমনুবদ্দতি-__অস্তেতি। সম্প্রত্যুত্রগ্রন্স্ত তাখপর্য্যং বক্তং 
ভূমিকাৎ করোতি-__ন বীরেতি। তত্র বৃহদারণ্যকশ্রুতিৎ প্রমাণয়তি-তম্মার্দিতি। 
পু্ন্ত লোক্যত্বার্দিতি যাবৎ । অনুশাসনেন বিষয়ীকৃতস্য পুত্রস্য লোক প্রাপ্তিসাধনত্বা- 
দ্বন্ুশাসনৎ বেদাধ্যয়নম। পুক্রজন্মোক্ত্যনস্তরমেব কিমিত্যেতদ্‌বিজ্ঞানৎ, নোপদিষ্ট- 
মিত্যাশঙ্ক্যাহ,_অভ্যহিতেতি | গায়ক্র্যপাধিকত্রদ্ষোপাসনস্ত কৌক্ষেয়ে জ্যো তিষ্যা- 
রোপ্য পরব্রদ্ষোপাসনমভ্যহিতিং; তত্ত চ মনোময়ত্বাদ্বিগ্তণকব্রদ্দোপাসনমন্তরঙ্গম্‌।. 
তথাচ তদ্‌্বচনেন বৈয়গ্র্যা্নস্তরমেব কোশবিজ্ঞানং নোক্তমিতি নিবৃত্তে তু ব্যাসঙ্গে 
তন্বষ্টিরিদানীৎ যথোক্তফলসিদ্যর্থমুচ্যত ইত্যর্থঃ | কোশশবেন হিরণ্যা্দি নিক্ষেপাধারা 
মঞ্জুষোচ্যতে । কথং ভ্রৈলোক্যাত্মনঃ কোশত্বৎ, তত্রাহ__কোশইবেতি ৷ অনেবধর্- 
সাৃন্তং বিশদয়তি_স চেতি। তথাপি কথমবিনাশিত্বং, তত্রাহ-_সহজ্েতি। 
ব্রৈলোক্যাত্মনি কোশঘৃষ্িস্তত্রাপি ভূমৌ বুরদৃষ্টিরিত্যুক্তম। কোশস্ত চ সাপেক্ষ- 
মবিনাশিত্বং, ধ্যেয়ত্বেন দশিতম্। সম্প্রতি দিক্ষু কোশকোণদৃষ্টিঃ কর্তব্যেত্যাহ__ 
দ্িশোহীতি। দ্িবি কোশস্তোর্ধীবিলত্ববুদ্ধিৎ দর্শয়তি-_গছ্ৌরিতি ৷ যথোক্তে কোশে 
বন্ুধানত্বৃষ্টিং দর্শয়তি_-যথোক্তেতি । তদেব সমর্থয়তে-_তন্মিন্নিতি ॥২৪৯॥১ 

ভাষ্যান্ুবাদ ।_ পুর্বে কথিত হইয়াছে যে, ইহার বংশে বীর পুত্র জন্ম ধারণ 
করে; কিন্ত কেবল বীর পুভ্রের জন্মই পিতার পরিত্রাণে সমর্থ হয় না; কারণ, অপর 
শ্ুতি বলিয়াছেন যে, অতএব অনুশাসন বা সছুপদ্দেশ প্রাপ্ত পুভ্রকেই লোক্য 
অর্থাৎ ম্বর্গারিলোকসাধক বলিয়া থাকেন, । অতএব, সেই পুভ্রের কিসে দীর্ঘ 
আমুর্লাভ হইতে পারে, তছদ্দেশে এই কোশবিজ্ঞানের আরম্ত। [ এতদপেক্ষা ] 
উতরুষ্ট বিজ্ঞান নিরূপণে আসক্ত থাকায় [প্র শ্রুতির] অব্যবহিত পরেই ইহ! 
বলেন নাই; এখন তাহাই বলিতে আরন্ত করিতেছেন__ 


অন্তরিক্ষ (আকাশ) যাহার উদর অর্থাৎ মধ্যস্থিত গর্ভ, তাহাই 
অন্তরিক্ষোদ্র, কোশ অর্থাৎ কোশের সদৃশ, কোশের সহিত অনেকগুলি ধর্মে 
সাদৃশ্ত থাকায় ইহাও 'কোশ+পদবাচ্য। তাহাও আবার ভৃমিবুধ, ভূমি (পৃথিবী) 
যাহার বৃধ্ন অর্থাৎ মুলদেশ, তাহাই ভূমিবুধ্ন; [ইহা] জীর্ণ হয় না, অর্থাৎ 
ত্রিলোকাত্মক বলিয়াই ইহা বিনষ্ট হয় না; কোন না৷ কোনরূপে ইহ চিরদিনই 
বর্তমান আছে, বিশেষতঃ এই ত্রৈলোক্য সহঅধুগপরিমিতকালম্থারী ; দ্বিকৃসমূহই 


পঞ্চদশঃ থণ্ডঃ ] তৃতীয়োহ্ধ্যারঃ | ৩৩৫ 


ইহার কোণ সকল; ছ্যলোকই ইহার উত্তর অর্থাৎ উপরিস্থ রন্্র বা মুখ, উক্তপ্রকার 
গুণসম্পন্ন এই কোশই বন্ধান, অর্থাৎ প্রাণিগণের কর্মফল নিহিত থাকে ; এইভন্ত 
ইহা বন্ুধান [প্রত্যক্ষ প্রমাণে পরিগৃহীত এই সমস্ত বিশ্ব অর্থাৎ প্রাণিগণের 
কর্মফল ও তৎসাধনসমূহ উক্ত কোশরের অভ্যন্তরে আশ্রিত অর্থাৎ অবস্থিত 
আছে ]% 1২৪৯]১ 

তন্ প্রাচী দিগ্জুহুন্নাম, সহমানা। নাম দক্ষিণা, রাজী 
নাম প্রতীচী, স্থভূতা নামোদীচী, তাদাং বায়ু্ববুসঃ স য 
এতমেবং বায়ুং দিশাং বৎসং বেদ, ন পুক্ররোদণত রোদিতি ) 
সোহহমেতমেবং বায়ুং এঁদশাং বং বেদ মা পুভ্ররোদশ্‌ 
ব্দম্‌ ॥২৫০॥২ 

প্রাচী (পুর্ব! দিক্‌) তস্ত (কোশস্ত ) জুহ্‌ঃ ( যজ্ীয়পাত্রবিশেষঃ ) নাম 
(প্রসিদ্ধৌ ); দক্ষিণ! [দিক্‌] সহমান! ( পাত্রভেদ্বঃ) নাম; প্রতীচী [দ্বিকৃ] 
রাজ্জী (সন্ধ্যারাগযোগাৎ রাজ্ঞী) নাম; [উত্তরা ধিকৃ] স্ুৃভৃতা (ভূতিঃ 
সম্পৎ, তদ্‌যোগাৎ স্থৃভৃতা ) নাম; বায়ুঃ (পবন) তাসাং ( দিশ্াং) বৎসঃ; 
সঃ ষঃ ( কশ্চিং) এতং (প্রাগুক্ত, ) দ্বিশাং বতৎসৎ ( বৎসরূপং ) বাযুম্‌ এবং 
(যখোক্তগুণবিশিষ্টৎ ) বেদ (বিজানাতি ১, | সঃ] পুভ্ররোদৎ ( পুভ্রমরণজজ নিতং 





+. তাৎপধ্য--এখানে এই জগন্মগুলকে 'কোশ' রূপে পরিকল্পন! করিয়া তদ্ধিষয়ক চিন্তার 
উপদেশ কর! হইয়াছে। কোশ বলিবার অভিপ্রায় এই যে, সাধারণত? ধনাগাঁর প্রভৃতি 
স্থানগুলি “কোশ'" নামে অভিহিত হইয়া থাকে, সেই কোশের যেমন কোণ থকে, উহারও তেমনি 
কোণ রহিয়াছে, কোশের মধ্যে যেমন ফাঁক থাকে, ইহার মধ্োও হেমনি অন্তরিক্ষই অবকাশময় 
স্থান রহিয়াছে, এবং কোশের মধ্যে যেমন লোকে সঞ্চিত ধনবত্ব রক্ষা! করে, তেমনি ইহার, মধ্যেও 
প্রাণিগণের কর্মফল সুরক্ষিত থাকে ; এই প্রকার সাদৃণ্ভ থাকায় এই ভ্রিভুবনকে 'কাশ' বল! 
হইয়াছে। এই কোশটি বিনষ্ট হয় না, এ কথ বলিবাঁর অভিপ্রায় এই যে, এই ভ্রিতৃবন অনাদি- 
কাল হইতে বর্তমান কাল পর্যন্ত খন অত্যন্ত বিনষ্ট হইয়| যায় নাই; পরস্ত অবস্থান্তর মাত্র প্রাপ্ত 
হইয়। থাকে, তখন হুদূর ভবিষ্যতেও যে ইহার সম্পূর্ণ উচ্ছেদ হইবে, তাহা! বল! যাষ ন1; ন্ত্তরাং 
ইহাঁকে অবিনশ্বর বল! অসঙ্গত হয় নাই। “অনাদৌ অয যাবৎ অভাবাৎ ভবিষুদপ্যেবম্, এই 
সাংখ্যশ্তত্রেও উক্ত প্রকার অবিনশ্বত্ব আশঞ্চিত হইয়াছে। ভাষ্যকার কিন্ত এরূপ যুক্তির 
উল্লেখ না করিয়া কেবল দীর্ঘকালস্থায়িত্ব এই অবিনশ্বরত্বের হেতুরূপ উল্লেখ করিয়াছেন। 
চতুম্ুখি ব্রঙ্মার এক দিনের পরিমাণ সহশ্রষুগ ; ইহা ভ্রিলোকের স্থিতিকাল; স্বয়ং ভগবান্‌ 
ও “সহত্র ঘুগপর্য্যন্তমহ্ধদ্ত্রদ্ধণো বিছু৮, এই প্লোকে সহশরযুগ্-পরিমিত সময়কেই ব্রহ্মার এক 
দিন বলিয়। নির্দেশ করিয়াছেন। বাচম্পতি মিশ্ও তত্বকৌমুদীতে 'আতৃতসংপ্রবং স্থানম্‌ অসৃত্তত্বং 
হি ভাষ্যতে' এই প্রমাণের সাহায্যে দেবগণের দীর্ঘজীবনকেই অমরত্ব বলিয়া! সমর্থন করিয়াছেন । 
শ্রই ভূুবনকোশের অনশ্বরত্বও তন্রপ বুঝিতে হইবে । 


৩৩৬ ছান্দোগ্যোপনিষৎ। 


রোদনং ষথা স্তাৎ, তথ! )ন রোদ্িতি। সঃ অহম্‌ ( উপাসকঃ ) এতং দিশাৎ বখসৎ 
বায়ুম্‌ এবং বেদ (জানে )? অতঃ [ অহং ] পুক্ররোদৎ মা ক্দম্‌ ( পুল্রমরণনি মিত্তৎ 
রোদনং মম মা ভূদ্দিত্যর্থ: )। 

সেই কোশের পূর্বদিকৃই প্রসিদ্ধ জুহ[ জুহু একপ্রকার যজ্জীয় পাত্র], দক্ষিণ- 
দিক্ই সহমানা, পশ্চিমদ্িক্‌ রাজ্জী, এবং উত্তরদিক্‌ সুভূতা বলিয়া প্রসিদ্ধ। বাযুই 
সেই দ্রিকৃসমূহের বৎসন্বরূপ ; ঘে কোনও লোক দ্রিকৃসমুহের বৎসম্বরূপ এই বায়ুকে 
যথোক্তরূপে অবগত হন, তিনি পুত্রের মৃত্যু-নিবন্ধন রোদন করেন ম1; সেই 
আমিও দিক্সমুছের বৎসরূপী এই বাযুকে যথোক্তপ্রকারে জানি, দা আমি 
যেন পুত্রের মৃত্যুনিমিত্ত রোদন না করি। 

শাঙ্কর-ভায্যম্‌।__ভন্তান্ত প্রাচী দিক্‌ প্রাগ্গতো ভাগো জুহন্গম ; জূহ্বত্যন্তাং 
দিশি কন্দসিণঃ প্রাঞুথাঃ সন্ত ইতি জুহুর্নাম। সহমানা নাম__সহস্তে অস্তাং পাপ- 
কর্মফলানি যমপু্যাৎ প্রাণিনঃ; ইতি সহমান নাম দক্ষিণা দিকৃ। তথা রাজ্জী 
নাম প্রতাচী পশ্চিম! দ্বিকৃ; রাজ্জী- রাজ্ঞা বরুণেনাধিষ্ঠিতা, সন্ধ্যারাগযোগাদ্‌ ব1। 
স্ুভূতা নাম-_ভূতিমন্তিরীশ্বর-কুবেরাদি ভিরহিষ্ঠিত ত্বাৎ সুভূতা নাম উদ্দীচী। তাসাং 
বাযুর্বৎসঃ, দ্িগজাতত্বাদ্বায়োঃ, পুরোবাত ইত্যাদিদর্শনাৎ। স যঃ কশ্চিৎ পুক্র- 
দীর্ঘজীবিতার্থী এবং যথোক্তপুণৎ বায়ুৎ দ্বিশাৎ বৎসম্‌ অমৃতৎ বেদ, স ন পুভ্ররোদৎ 
পুল্রনিমিত্তৎ রোদনং ন রোদ্দিতি, প্রো ন ঘ্রিয়তইত্যর্থঃ। যত এবং বিশিষ্ট, 
কোশ-দরিগ্বৎসবিষয়ৎ বিজ্ঞানম, অতঃ সোহহৎ পুভ্রজীবিতার্থী এবমেতৎ বায়ুং 
দিশাং বৎসৎ বেদ জানে? অতঃ পুভ্ররোদৎ ম] রুদং, পুভ্রমরণনিমিত্তৎ পুভ্র-রোদে। 
মম ম! ভূিত্যর্থঃ ॥২৫ ২ 

আনন্দগিরিঃ।__কোশকোণত্বেনোক্তানাম্‌ দ্বিশামবাস্তরবিভাগমাহ-_তস্তে- 
ত্যাদিনা। দিশাং বিশিষ্টনামবতীনামনুচিস্তনীয়তবমক্তা তৎসম্বন্ধিনং বায়ুং তদ্বৎসম্‌ 
অমরণধর্ম্ম, চিস্তয়েদিত্যাহ-_তাসামিত্যাদিনা। পুরোবাতাদীত্যাদ্িশবস্তথাবিধ- 
লৌকিকবৈদিকপ্রয়োগসংগ্রহার্থ; । যথোক্স্ত বিজ্ঞানন্ত ফলবত্বমিঘানীং দর্শয়তি 


-স ষ ইতি। যথোক্তগুণমিত্যস্ত প্রকটীকরণমমৃতমিতি। সফলমুপাসন- 
ু্াদটমুপসংহরতি-_-যত ইতি 1২৫০২ 


তাত্যান্ুবাদ।--সেই এই কোশের পুর্বধিক্‌ অর্থাৎ সম্মুখীন ভাঁগই জুহ্রূপে ; 
কম্মিগণ পূর্ববাভিমুখ হইয়া এই দিকে হোম করিয়া থাকেন, এই জন্য ইহা 
ভূ; সহমান। অর্থ--প্রাণিগণ এই দক্ষিণদ্দিকে যমভবনে পাপকর্মের ফলসমূহ 
সহ করিয়৷ থাকে ; এই কারণে দক্ষিণদ্বিকৃটি সহমান! বলিয়! প্রসিদ্ধ; সেইরূপ 
গ্রতাচী অর্থাৎ পশ্চিমদ্বিকই রাজ্ী বলিয়া প্রসিদ্ধ; কারণ, রা'জ। বরুণকর্তৃক 


না 
। 


পঞ্চদশ: থওডঃ ] তৃতীয়োহধ্যায়ঃ | ৩৩৭ 


অধিঠিত, অথবা! সন্ধ্যাকালীন রাগের (লৌহিত্যের ) সহিত সংঘুক্ত বলিয়া ইহা 
'রাম্তী'পদবাচ্য। স্ভৃতা- ্বর্য্যশালী শিব ও কুবের প্রভৃতি কর্তৃক অধিঠিত ; 
এইঞন্ উত্তর দিক্‌ সুভূতা বলিয়া! প্রসিদ্ধ। বায়ু সেই দ্বিক্সমূহের বৎসম্বরূপ ; 
কারণ, নান? দিক্‌ হইতেই বায়ুর উৎপত্তি হয়, এবং [বায়ুর সম্বন্ধে] 'পুরোবাত” 
প্রভৃতি শবের প্রয়োগও দ্বেখা যাঁয়। যে কোন লোক পুত্রের দীর্ঘজীবনার্থা হইয়া 
যথোক্তগুণসম্পন্ন দ্িগ্বৎস এই বাঁয়ুকে অমুত বলিয়া অবগত হয়, সেই লোক 
পুলের মরণজনিত রোদন করে না, অর্থাৎ তাহার পুত্র মরে না। যেহেতু এই 
কোশের দিগ্বৎস-বিজ্ঞানটি এবংবিধ বিশিষ্টফলপ্রদ, সেই হেতু পুল্রজীবিতার্থী 
আমি দ্রিগ্বংস এই বাযুকে যথোক্তগুণ-সহুকারে জানি; অতএব আমি যেন 
পুক্রের মরণ জন্য রোদন না করি, অর্থাৎ পুজের মরণ-জনিত রোদন আমার ন! 
হউক ॥২৫০|২ 


অরিষ্টং কোশং প্রপছ্েমুনাহমুনাহমুনা, প্রাণং প্রপছ্যেহমুনা- 
হমুনাহমুনা, ভূঃ প্রপগ্ভেহমুনাহমুনাহমুনা, ভূবঃ প্রপদ্যেহমুনাহমুনা- 
হুমুনা। স্বঃ প্রপদ্যেহমুনাধমুনাহমুন। ॥২৫১।৩ 


[পুক্রস্ত আযুবুদ্ধযর্থং ] অমুনা ( পুত্রেণ ) অরিষ্টং (অবিনাশিনং) কোশং 
( পুর্কোক্তৎ ) প্রপদ্চে (প্রাপ্তোহম্বীত্যর্থঃ)। তথা অনুনা অমুনা অমুনা প্রাণৎ 
গ্রপন্ধে। বারত্রয়ং পুত্রস্ত নামগ্রহণগ্ভোতনার্থং 'অমুনা' ইতি ত্রিঃ প্রয়োগঃ। তথা, 
অমুনা অধুনা অমুন। ইতি তূঃ (ভূমিং ) প্রপঞ্চে। অমুনা অমুন! অমুনা ইতি তুবঃ 
(ভূবর্লোকৎ ) প্রপন্ধে । এবং অমুনা অমুনা অমুনা ইতি স্বঃ (ন্বগং) প্রপন্চে। 
সর্বত্রৈব 'অমুনা” পদেন ত্রিঃ পুত্রস্ত নামগ্রহণম্‌ ॥ 

এই পুত্রের আমুর নিমিত্ত অবিনাশী পূর্বোক্ত কোশের শরণাগত হইতেছি। 
এই পুত্রের আয়ুর নিমিত্ত প্রাণের শরণাগত হইতেছি, এই পুত্রের আয়ুর জন্য 
ভুলোকের শরণীপন্ন হইতেছি, এই পুত্রের আয়ুর অন্ত তুবর্লোকের শরণাগত 
হইতেছি, এবং এই পুভ্রের আয়ুর জন্তই দ্বর্গলৌকের শরণাগত হইতেছি। 
[ তিনবার পুত্রের নাম গ্রহণ করিতে হয়, এইজন্ত “অমুনা' শবটি তিন বার প্রদত্ত 
হইতেছে ]॥ 

শান্কর-ডাঘ্যম।__অরিষ্টম্‌ অবিনাশিনং কোশং যথোক্তৎ প্রপ্তে প্রপক্নোই্ষি 
পূতরাযুষে। অমুনামুনামুনেতি তরি্নাম গৃহ্থাতি পূত্রস্ত। তথা প্রাণং প্রপদ্ঘে 


রি ছান্দোগ্যোপনিবৎ। 


ইমুনামুনামুনা, তুঃ প্রপঞ্ধে অমুনামুনামুনা, ভূবঃ প্রপদ্ভেহমুনামুনামুনা, শ্ঃ প্রপন্ে- 
হুনামুনামুনা; সর্বত্র প্রপণ্ঠে ইতি ত্রির্নাম গৃহাতি পুনঃ পুনঃ॥২৫১1৩ 

আননদগিরিঃ।- দীর্ঘাযুষ্ৎ পু্ন্ত কাময়মানস্ত্রেলোক্যাআ্ানং কোশাকারং পরিকল্পায 
তন্ত চতত্রো দ্িশে। বিশিষ্টনামবতীস্তাসাং স্ত্ীত্বং তৎসন্বন্বেন বায়ুং তদ্বৎ সমমরণ- 
ধর্মাণং চিন্তয়েদিতি প্রধানোপান্তিরুক্তা। সম্প্রতি তদঙ্গং জপৎ দর্শক্নতি-_ 
অরিষ্টমিত্যার্দিনা। অমুনা তেন পুত্রেণ নিমিতীভূতেন দীর্ঘাযুষ্ৎ নিমিতীকৃত্যে- 
ত্যর্থঃ। সর্বত্র সর্কেষু প্রপন্ঠে ইতি ক্রিয়াপদমুপায়ং দর্শযিতুৎ পুনরুপাত্তং নিষিত্ত- 
নিবেদনার্থং চ পুনঃ পুনর্মন্েযু পুত্রস্ত ত্রির্নাম গৃহ্বাতীতি যোজনা ॥২৫১1৩ 

ভাষ্যানুবাদ ।__পুত্রের আযুর জন্ত আমি অবিষ্ট অর্থাৎ অবিনাশী একাশের 
শরণাপন্ন হইতেছি, “অমুন। অমুনা অমুনা' বলিয়া! তিনবার পুত্রের নাম গ্রহণ 
করিয়া থাকে । সেইরূপ, ইহার নিমিত্ত প্রাণের শরণাগত হুইতেছি; ইহার 
নিষিত্ত ভূলোকের শরণ লইতেছি ) ইহার নিমিত্ত ভূবলেণকের শরণাপন্ন হইতেছি; 
ইহার নিশিত্তই স্বর্ঁলোকের শরণাগত হইতেছি। সর্বত্রই শরণাগত হইতেছি 
(প্রপঞ্চে ) বলিয়া তিনবার করিয়া পুনঃ পুনঃ পুজ্রের নাম গ্রহণ করিয়। 
থাকে 0২৫১৩ 

স ব্দবোচং প্রাণং প্রপদ্য ইতি প্রাণো! বা ইদন্ সর্ববং ভূঁতং 
যদিদং কিঞ্চ, তমেব তৎ প্রাপৎমি ॥২৫২॥৪ 

সঃ. অহ) প্রাণৎ প্রপঞ্ধে, ইতি যৎ অবোচম্‌ (উক্তবান্‌ অন্মি), [সঃ] 
প্রাণঃ বৈ (এব ) ইদৎ সর্বৎ ভূতৎ (বস্ত),[ কিৎ তৎ? ইত্যাহ--] যৎ ইং 
(দৃশ্তমানৎ ) কিঞ্চ,[ তত সর্বমপি প্রাণ এব ইত্যর্থঃ]| তৎ (তক্মাৎ) তম্‌ 
€ প্রাণম্‌ ) এব প্রাপৎসি ( প্রপন্নঃ__-আশ্রিতঃ অভূবম্‌)॥ 

সেই যে, আমি “প্রাণের শরণাগত হইতেছি, বলিয়াছি, এই যাহা কিছু দেখা 
যায়, প্রাণই তৎসমস্ত ; সেই হেতু তাহাকে শরণরূপে প্রাপ্ত হইয়াছি ॥ 

শাঙ্ষর-ভাস্মম্‌।__স যদবোচং প্রাণৎ প্রপগ্থ ইতি ব্যা্যানার্ঘমুপন্তাসঃ। প্রাণো 
বা ইন্ৎ সর্ববং ভূতৎ যদ্দিদং জগৎ | “যথা বা! অরা নাভৌ” ইতি বক্ষ্যতি। অতস্তমেব 
সর্বং তৎ তেন প্রাণপ্রতিপাদনেন প্রাপৎসি প্রপন্নোইভূবম্‌॥২৫২1৪ 

আনন্দগিরিঃ।__অরিষ্টমিত্যাদি মনতম্ত প্রাগেব ব্যাখ্যাতত্বাৎ প্রাণমিত্যাি 


ম্ত্রমাঘায ব্যাচষ্টে-ল যদ্দিতি। স শবে! বক্তৃবিষয়ঃ। প্রাণস্ত সর্বাকে 
বাক্যাশেষানুগ্ণ্যৎ দূর্শয়তি_যথেতি। তং সার্ববাত্বযমতঃশব্ার্থঃ ॥২৫২॥৪ 


ভাব্যান্থুবাঘ ।-_সেই ষে আমি 'প্রাণকে প্রাণ হইতেছি, বলিয়াছি, তাহারই 


পঞ্চদশঃ খণ্ডঃ ] তৃতীয়োহ্ধ্যায়ঃ। ৩৩৯ 


ব্যাখ্যার উদ্দেশে এই বাক্যের উল্লেখ। এই যে জগৎ, প্রাণই এতৎসমস্ত স্বরূপ। 
শিলাকাসমুহ যেরূপ রথচক্রের নাভিতে” [ প্রবিষ্ট থাকে 1, একথা পরে বলিবেন। 


অতএব, সেই প্রাণের আশ্রয়গ্রহণেই তদাত্মক সর্বজগতের শরণাগত 
হইয়াছি ॥২৫২॥৪ 


অথ যদবোচং ভূঃ প্রপদ্ভ ইতি, পুথিবীং প্রপদ্ঠেহন্তরীক্ষং 
প্রপস্ধে দিবং প্রপদ্য ইত্যেব তদবোচম্‌ ॥২৫৩॥৫ 

অথ (অনন্তরং) “ভূঃ প্রপন্ঠে ইতি যৎ অবোচম্‌ (উক্তবান্‌ অন্মি, 
অহম্‌ ইতি শেষঃ); তৎ[ বচনৎ] পৃথিবীৎ প্রপদ্ঘে, অস্তরীক্ষং প্রপদ্ে, 
দ্বিবং প্রপঘ্ধে ইতি এব অবোচম্‌ ॥ * 

তাহার পর যে, "ভূর শরণাপন্ন হইতেছি” বলিয়াছি; তাহাতে, 'পৃথিবীর 
শরণাপন্ন হইতেছি” অন্তরিক্ষের শরণাগত হইতেছি ও ছ্যুলোকের শরণাগত 
হইতেছি, এই কথাই বলিয়াছি ॥ 

শাঙ্কর-ভাষাম্‌।__তথা ভূঃ প্রপদ্ধ ইতি ত্রীন্‌ লোকান্‌ ভূরাদীন্‌ প্রপদ্ধ ইতি 
তদবোচম্‌ ২৫৩1৫ 

আনন্দগিরিঃ ।--২৫৩৫ 

ভাষ্যানুবাদ।__সেইরূপ, ভূর শরণাপন্ন হুইতেছি-__এই কথায় ত্রিলোকেরই 
শরণাগত হইতেছি, বলিয়াছি ॥২৫৩1৫ 

অথ যদবোচং ভূবঃ প্রপদ্ ইত্যগ্নিং প্রপদ্ে বায়ুং প্রপদ্ভ 
আদিত্যং প্রপদ্ভ ইত্যেব তদবোচম্‌ ॥২৫৪॥৬ 

অথ ( পক্ষান্তরে ) 'ভূবঃ প্রপন্ধে” ইতি যত অবোচম্, তৎ ( বচনম্‌) অগ্নিং 
প্রপ্চে, বায়ুৎ প্রপঘ্ে, আদিত্যৎ প্রপঞ্চে, ইতি এব অবোচম্‌ ॥ 

আর যে ভূবর্লোকের শরণাপন্ন হইতেছি বলিয়াছি, তাহাও ঠিক অগ্নির 
শরণাগত হইতেছি, বায়ুর শরণাগত হইতেছি, এবং আদিত্যের শরণাগত 
হইতেছি, এই কথাই বলিয়াছি॥ | 

শাঙ্কর-ভাষ্যম্‌।__অথ যদ্‌বোচৎ ভূবঃ প্রপদ্ধ ইতি, অগ্লযা্দীন্‌ প্রপদ্ধ ইতি 
তদ্ববোচম্‌ ॥২৫৪)৬ 

আনন্দগিরি।--২৫১॥৬ 

ভাষ্যান্ুবাঘ ।--আর যে 'ভূবঃ প্রপঞ্চে' বলিয়াছি, তাহাও, অগ্নি প্রভৃতির 
শরণ লইতেছি, ঠিক এই কথাই বলিয়াছি ॥২৫৪।৬ 


২৪৬ ছান্দোগ্যোপনিষং। 


অথ যদবোচণ স্বঃ প্রপদ্ধ ইত্যুগ্‌ব্দং প্রপছ্ধে যজুর্বেেদং 
প্রপন্ভে সামবেদং প্রপগ্ভ ইত্যেক তদবোচং তদ- 


বোচম্‌ ॥২৫৫।৭ 
ইতি তৃতীয়াধ্যায়ন্ত পঞ্চদশঃ খণ্ড ॥১৫। 
অথ (অনন্তরং) "শ্বঃ প্রপন্ভে” ইতি যৎ অবোচং, তৎ ( বচনং ) খে 
্রপদ্ধে, যজুর্কেদৎ প্রপঞ্চে, সামবেদৎ প্রপগ্যে, ইতি এব (নিশ্চয়ে ) অর্টোচম্‌। 
তাহার পর যে স্বর্জোকের শরণ লইতেছি বলিয়াছি, তাহাও ঠিক খাদের 
শরণ লইতেছি, যজুর্ধেদের শরণ লইতেছি ও সামবেদের শরণ লইতেছ্ি, এই 
কথাই বলিক্নাছি। 
শান্কর-ভাষ্যম।_অথ যদবোচং স্বঃ প্রপন্ধা ইতি, খগ্বেদাদীন্‌ প্রপদ্ 
ইত্যেব তদ্বোচমিতি। উপকিষ্টানন্ত্রান জপেৎ, ততঃ পুর্বোস্তমজরৎ কোশং 
সদ্দি্বংসং যথাবধ ধ্যাত্বা। দ্বির্বচনমাদরার্থম্‌ ॥২৫৫॥৭ 
ইতি তৃতীয়াধ্যায়স্ত পঞ্চদশ খগণ্ড-ভাষ্যম্‌ ॥১৫।॥ 


আনন্দগিরিঃ।-কদ্1 পুনরেযাৎ মন্ত্রাণাং জপ ইত্যপেক্ষায়াৎ পুর্বোক্ত- 
প্রধানবিষ্ভানস্তরমিতাহ-_উপরিষ্টা্দিতি। ধ্যাত্বোপবিষ্টাদ্দিতি সম্বন্ধ; । যথোক্তে 
বিজ্ঞানে জপে বা আদরঃ ॥২৫৫॥৭ 


ইতি তৃতীয়াধ্যায়স্ত পঞ্চদশঃ খণ্ডঃ ॥১৫॥ 
ভাষ্যান্থবাদদ।-_-আর যে 'ম্বঃ প্রপণ্থে' বলিয়াছি, তাঁহাতেও খথেদ প্রভৃতির 
শরণ লইতেছি, এই কথাই বলিয়াছি। দ্িগ্বৎস বায়ুর সহিত পূর্বোক্ত অর 
কোশকে যথাষথরূপে ধ্যান করিয়! পশ্চাৎ উল্লিখিত মন্ত্রগুলি জপ করিবে। 
উপ1সনায় আদর প্রদর্শনার্থ দ্বিরুক্তি কর! হইয়াছে ॥২৫৫॥৭ 
ইতি তৃতীয় অধ্যায়ের পঞ্চদশ খণ্ডের ভাষ্যানুবাদ সমাপ্ত ॥১৫। 


তৃতীয়াধ্যায়ে 
যোড়শ? খণ্ড । 


পুরুষ বাব যজ্জন্তমন্ত যানি চতুর্বিবশতিবর্যাণি, তৎ 
গ্রাতঃসবনং চতুর্বিবিতিশত্যক্ষরা গায়ন্রী গ্াযভ্রং প্রাতঃসবনং 
তদস্ত বসবোইন্বায়ত্তাঃ, প্রাণা বাব বসব এতে হীদণ্ড সর্ধৰং 
বাসয়ন্তি ॥২৫৬॥১ 

[ ইদানীং প্রকারান্তরেণ উপাসনমুচ্যতে ]--পুরুষঃ (জীবনবিশিষ্টঃ দেহে- 
ভরিয়াদিসমুদয়ঃ) বাব ( এব ) ষজ্ঞঃ (পুরুষ এব যজ্ঞন্বরূপ ইত্যর্থঃ), তশ্ত যানি 
চতুর্কিংশতিবর্যাণি ( চতুর্বিংশতিবর্ষপরিমিত আযুদ্ধালঃ ) তৎ (তানি) প্রাঃ 
সবনম্‌ ( যজ্ঞাঙ্গপ্রাতঃসবনস্থানীয়ম্‌ )। গায়ন্্রী ( তদাখ্যৎ ছন্দঃ ) চ চতুর্ব্ংশত্যক্ষরা, 
প্রাতঃসবনং চ গায়ভ্রম্‌ (গায়লীচ্ছন্দস্কম্‌)); অন্ত (পুরুষ-যজ্ঞস্ত ) তৎ (চতু- 
ব্বংশতিবর্ষ।ত্বুকং প্রাতঃ সবনৎ ) বসবঃ ( তরাখ্যাঃ দেবাঃ) অন্বায়ত্তাঃ| [অত্র 
কে নাম বসবঃ? ইত্যাহ) প্রাণাঃ (বাগার্দীনি করণানি বায়বশ্চ ) বসবঃ) 
[ কুতস্তেষাং বনুত্বম্‌? ইত্যাহ ]- হি যন্মাৎ এতে (প্রাণাখ্যাঃ বসবঃ) ইদ্রৎ সর্ব 
(জগৎ) বাসয়ন্তি (দেহে রক্ষ্তি, শ্বয়ঞ্চ তত্র বসস্তীত্যর্থ: )॥ 

জীবনবিশিষ্ট এই দেহই যজ্ঞন্বরূপ, তাহার জীবনের যে চতুর্বিরংশতি বৎসর, 
তাহাই প্রাতঃসবন-স্থানীয়; কারণ, গায়ভ্রীর অক্ষরও চতুর্বিংশতি, এবং সেই 
গ্রাতঃসবনও গায়ন্রীচ্ছন্দোযুক্ত। তাহার (পুরুষরূপ যজ্ঞের) সেই প্রাতঃসবনে 
বস্ুগণ প্রতিষ্ঠিত আছেন; প্রাণ অর্থাৎ বাগাি ইন্দ্রিয় ও পঞ্চ প্রাণ, ইহারাই 
এখানে বন্থ নামে অভিহিত; কারণ, তাহারাই এই দ্বেহে এ সমস্তকে বাদ 
করাইয় থাকে; অর্থাৎ সকলকে বাস করায় এবং নিজেও বাস করে বলিয়া “বন্ধ, 
নামে অভিহিত হয় 

শাঙ্কর ভাষ্যম্‌।-_পুত্রামুষ উপাসনমুক্তং জপশচ। অধেদানীমাত্বনে! দীর্ঘ- 
জীবনায়েদমুপাসনং জপঞ্চ বিদধদাহ। জীবন্‌ হি স্বয়ং পুক্রাদিফলেন যুজ্যতে, 
নান্থেতি, অত আত্মানং ষজ্ঞং সম্পাদয়তি পুরুষঃ| পুরুষে! জীবন বিশিষ্ট:, কার্ধ্য- 
করণসজ্ঘাতো যথা প্রসিদ্ধ এব। বাবশর্যোইবধারণার্থঃ। পুরুষ এব যজ্ঞ ইত্যর্থঃ | 


৩৪২ ছান্দোগ্যোপনিষৎ। 


তথা হি সামান্তৈঃ সম্পাদয়তি যজ্ঞত্বম। কথং? তত্ত পুরুষন্ত যানি চতুর্কিংশতি- 
বর্ধণ্যাযুষঃ, তৎ প্রাতঃদবনৎ পুরুযাখ্যন্ত যন্তস্ত | কেন সামান্তেনেত্যাহ- চতুর্ব্িংশ- 
ত্যক্ষর গায়ত্রীচ্ছন্দঃ, গায়ত্রং গায়ত্রীচ্ছন্দস্কং হি বিধিষজ্ঞম্ত প্রাতঃসবনম্) অতঃ 
গ্রাতঃসবনসম্পন্নেন চতুর্বিংশ তিবর্ধাযুষা যুক্তঃ পুরুষঃ ; অতো বিধিষজ্ঞসাদৃস্তাদ্যজ্ঞঃ। 
তথোত্তরয়োরপ্যায়ুষোঃ সবনদ্বয়সম্পত্তিঃ তরি জগত্যক্ষর-সঙ্াসামান্ততো বাচ্যা। 


কিঞ্চ, তরৃন্ত পুরুষষজ্ঞন্ত প্রাতঃদবনৎ বিধিযজ্ঞস্যেব বসবো দ্রেবা অন্বায়তা 
অনুগতাঃ, সবনদেবতাত্বেন স্বামিন ইত্যর্থঃ। পুরুষযজ্ঞেইপি বিধিষজ্ঞ ট্বাপ্ত্যা- 
দয়! বসবো দেবাঃ প্রাপ্তাঃ, ইত্যতো| বিশিনষ্টিপ্রাণা বাব বসবে বাগাদয়ো 
বায়বশ্চ, তে হি যম্মাদিদ্ং পুরুযার্ধি প্রাণিজাতমেতে বালয়স্তি। প্রাণেষু হি দেহে 


1 


বসংমু সর্বমিদ্বং বসতি, নান্যথ! ইতি ; অতে। বসনাদ্ধাসনাচ্চ বসবঃ ॥২৫৬|১ 


আনন্দগিরিঃ।_ৃত্তমনৃগ্য পুরুষে! বাবেত্যা্ছি খণ্তান্তরমবতারয়তি-_পু্রাযুষ 
ইতি। কিমিত্যাত্নে। দীর্ঘজীবনং সমর্থ্যতে তত্রাহ__জীবন্গিতি। যথোক্তফল- 
হেতৃভূতাৎ বিদ্যামুখাপয়তি ইত্যাহ__মত্মানমিতি। কথং ুর্ববস্তা আনে যজ্ঞত্বধ 
সম্পাগ্ঠতে ? তত্রাহ-_পুরুষ ইতি। 
অবধারণার্থৎ অমর্থয়তে_-তথা হীতি। যজ্ঞাবয়বসাদৃণ্তাৎ পুরুষে যজ্জৃষ্টি 
কর্তৃব্যেত্যুক্তম। কথৎ সাদৃগ্াদ্যজ্ঞপম্পাদনমিতি পৃচ্ছতি__কথমিতি। তত্র 
যোড়শা ধিকং বর্ষশতৎ পুরুষন্তাযুঃ ফলত, তত ত্রেধ| প্রবিভজ্য চত্বিংশ তিবর্ষাযুষি 
প্রাতঃসবনদৃষ্টিঃ কর্তব্যেত্যাহ__তস্তেতি। গায়ত্রযাশ্ছন্দসশ্চতুধিংশত্যক্ষরত্তেহপি কথৎ 
শব্দোক্ত। গ্রাতঃসবনদৃষ্টিরিত্যাশঙ্ক্যাহ-_গায়ন্রীতি। বিধিতোইনুগীয়মানস্ত বাহা- 
যজ্ঞ্ত প্রাতঃকালোপলক্ষিতং কর্ম প্রাতঃসবনং, তত্র স্তোত্রার্দি গায়ত্রীচ্ছন্স্কং, 
'গায়ত্রৎ প্রাতঃদবনম্* ইতি চ শ্রুতিরিত্যর্থঃ। যথোক্তে পুরুষায়ুষি প্রাতঃসবনে 
চতুর্বিংশত্যক্ষরাি, ফলিতমাহ--অত ইতি। তথাপি কথ পুরুষায়ুষস্ত যন্তত্ং 
তদাহ--অত ইতি। অতঃশবস্তৈবার্থে! বিধিষজ্ঞসাদৃশ্তাদিতি। বিধিনা অনুতীয়- 
মানে! যজ্ঞে। বিধিষজ্ঞঃ, তেন সাদৃশ্তৎ পুকষস্ত প্রাতঃসবনসঙ্বন্ধঃ, তন্মাৎ পুরুষো যজ্ঞ 
ইত্য্থঃ। যথা যথোক্তে পুরুতাযুষি প্রাতঃসবনসম্পত্তিস্তথা বক্ষ্যমাণয়োরপি পুরুষা- 
যুযোর্মধ্যন্দিনং সবনৎ তৃতীয়সবনমিতি সবনদ্বয়সম্পত্তি-দ্র্টব্যেত্যাহ--তথেতি। 
চতুবিংশ তিবর্ষমিতপুকুষায়ুষি প্রাতঃসবনম্‌, অতঃ সংখ্য।সামান্তাৎ বক্ষ্যমাণপুরুষা- 
যুযোঃ সবনদ্বয়সম্পত্তৌ কিৎ কারণমিত্যাশস্্যাহ_ত্রিষ্টবিতি। চতুম্চত্বারিংশদক্ষরা 
তিষটপৃপ্রনিদ্ধা। ত্রৈষ্টভং চ মাধ্যন্দিনং অবনম্। অষ্টাচত্বারিংশদক্ষরা জগতী । 
5 চ তৃতীক্বসবনম্‌। অতঃ সংখ্যা সামান্তাতৃত্তরয়োঃ পুরুযষায়ুযোঃ সবনদ্ব়সম্পর্তি- 
যুক্তেত্যর্থঃ ॥ 
পুরুষ্ত যক্ঞত্বে বিধিষজ্ঞেন সহ সাদৃশ্তান্তরমাহ__কিঞ্চেতি। প্রাতঃসবনে 
টি তদেবতাত্বেনান্বয়াৎ, তত্বমেব সংক্ষিপতি__সবনদেবতাত্বেন শ্বামিন ইতার্থ 
তি। বস্থনাং সবনন্থা মিত্মুভয়্্ তুল্যমিত্যুক্কে প্রষিদ্ধান্‌ বন্ছুন্‌ পুরুষযন্তেইপি 


যোড়শঃ থণ্ডঃ ॥ তৃতীয়োহধ্যায়ঃ | ৩৪৩ 


প্রাপ্তান্‌ প্রত্যুদস্ততি_পুরুষযস্তেহপীতি । তেষু বন্থশবপ্রবৃত্তিৎ লাধয়তি-_-তে 
হীতি। নিমিত্তাস্তরমাহ__প্রাণেষু হীতি। প্রাণানাং বন্ুত্বমুপপা দিতমুপসংহরতি-_- 
ইত্যত ইতি ॥২৫৬।১ 


ভাষ্যান্থুবাদ্ ।-_পুভ্রের আয়ুঃ বুদ্ধির জগ্ঠ” উপাপনা ও জপ বলা হ্ইয়াছে। 
অনন্তর এখন (শ্রুতি) ণিজের দীর্ঘজীবনের জন্য আলোচ্য উপাসন1| ও জপবিধান- 
প্রসঙ্গে বলিতেছেন। যেহেতু বাচিয়া থাকিলেই পুল্রা্দি ফল লাভ করিতে পারে, 
অন্যথা ( অর্থাৎ মরিয়া! গেলে ) নহে, সেইহেতু পুরুষ নিজেকেই যজ্ঞস্বরূণ কল্পন। 
করে। আফুঃ-যুক্ত এবং বিভিন্ন প্রসিদ্ধ কার্যকারণের সমষ্টি যেমন পুরুষ, 
তদনুসারেই সাদৃশ্ত দ্বারা তাহার যজ্ঞত্ব সম্পাদন করিতেছেন। বাশব্ধ নিশ্চয়- 
গ্যোতক, পুরুষ, অর্থাৎ এই দেহেক্জ্রিয়সংঘাতই যজ্ঞ । ইহ কিরূপে হয়? এই পুরুষের 
ষে প্রথম চব্বিশ বছর, তাহাই পুরুষরূপ যজ্ঞের প্রাত্তঃসবন। কোন্‌ সাদৃশ্তবশতঃ 
ইহা! সম্ভব? এই প্রশ্নের উত্তরে বলিতেছেন- গায়ত্রী ছন্দ চব্বিশ অক্ষরযুক্ত; 
আর বিধিবোধিত যজ্ঞের ( অঙ্গ যে) প্রাতঃসবন, তাহা বস্তই গায়ত্র অর্থাৎ 
গায়ত্রীচ্ছন্দোষুক্ত । পুরুষ প্রাতঃসবনরূপ চতুবিংশতিবর্ষব্যাপী আমুঃসম্পন্ন ; 
এইজগ্ত-_বিধিবোধিত-ঘজ্ঞ-সাদৃণ্ত-বশতঃ পুরুষও যজ্ঞরূপে কল্পিত হয়। সেইরূপ 
রিট ভ্‌ও জগতীনামক ছন্দের অক্ষরসাদৃশ্ত থাকায় পরবর্তী আযুদ্ধয়কেও দ্বিবিধ 
দবনরূপে সম্পাদন করিয়া লইতে হহবে ॥২৫৬| 


তঞ্চেদেতস্মিন্‌ বয়সি কিঞ্চিছুপতপেৎ্ স ক্রয়াৎ প্রাণা বসব 
ইদং মে প্রাতঃনবনং মাধ্যন্দিনত সবনমনুসন্তনুতেতি, মাহং 


প্রাণানাং বসুনাং মধ্যে বজ্জো বিলোগ্পীয়েত্যুদ্ধৈব তত এত্যগদে! 
হ ভবতি ॥২৫৭॥২ 

এতন্মিন্‌ ( প্রাথমিকে ) বয়সি [ বর্তমানং ] তং ( যজ্জরপুরুষং ) কিঞ্চিৎ (ব্যোধি- 
প্রভৃতি) উপতপেৎ (মরণশঙ্কাম্‌ উৎপাদয়েখ) চে (যদ্দি), [তা] সঃ ( যজ্ঞ- 
পুরুষঃ ) ব্রপ্নাৎ ( বক্ষ্যমাণৎ মন্ত্র জপেখ )-প্রাণাঃ বসবঃ! (ভোঃ প্রাণসংজ্ঞকাঃ 
বসবঃ | ) মে (মম) ইদং প্রাতঃসবনং মাধ্যন্দিনৎ সবনং অন্ুসন্তনুত ( সবনঘ্বয়ং 
পরম্পরং সংযোজয়ত ) ইতি। যজ্ঞঃ (যজ্ঞরূপী অহং ) প্রাণানাং প্রোণসংজ্ঞকানাং) 
বন্ুনাৎ মধ্যে মা বিলোপ্ণীয় ( বিলুপ্তঃ__বিনষ্টঃ ন ভবেয়ম্‌) ইতি। ততঃ তম্মাৎ) 
উপতাপাৎ উদ্দেতি ( উদ্গচ্ছতি ) অগদঃ নৌরোগঃ) হ ভবতি এব (নিশ্চয়ে )॥ 


এই বয়সে বর্তমান সেই যঞ্ঞপুরুষকে যদি কোনও ব্যাধি ক্লেশ দেয়, অর্থাৎ 
তাহার মৃত্যুশস্কা উৎপাদন করে, তাহা হইলে সেই পুরুষ এই মন্ত্রজপ করিবে-_ 
“হে প্রাণরূগী বন্থগণ, আমার এই প্রাতঃসবনকে মাধ্যন্দিন সবনের সহিত সম্মি- 
লিত করিয়া দাও, বক্তরূপী আমি যেন প্রাতঃসবনাধিপতি প্রাণরূপ বন্থগণের মধ্যেই 


নন ছান্দোগ্যোপনিষৎ। 


বিলুপ্ত না হুই।, এইরূপ জপের ফলে সেই পুরুষ সেই ব্যাধিক্লেশ হইতে বিমুক্ত 
হইয়া নিশ্চয়ই নীরোগ হইয়া! থাকে ॥ 

শান্গর-ভাষ্যম্‌।-_তঞ্চেদ্‌ যক্ঞসম্পা দিতামতন্মিন্‌ প্রাতঃসবনসম্পন্নে বয়সি কিঞ্চিৎ 
ব্যাধ্যাদি মরণশঙ্কাকারণম্‌ উপতপেৎ ছঃখমুৎ্পাদয়েখ, ল তদা /যজ্ঞসম্পা্দী পুরুষ 
আত্মানৎ যজ্ঞ মন্তমানো ব্রয়াৎ জপেদিত্যর্থঃ, ইমং মন্ত্রম-_হে প্রাণ বসব ইদ্ৎ মে 
প্রাতসবনং মম যজ্ঞশ্য বর্ততে ; তৎ মাধ্যন্দিনং সবনৎ অনুসন্তন্ুতেতি-_ মাধ্যন্দিনেন 
সবনেন আয়ুষ! সছিতম্‌ একীভূত সন্ততৎ কুরুতেত্যর্থঃ। মা অহৎ যজ্ঞো 
ুম্মাকং প্রাণানাং বন্থনাঁং প্রাতঃসবনেশানাৎ মধ্যে বিলোপ্লীয় বিলুপ্যেয়ং বিচ্ছিবে- 
মিত্যর্থ:& ৷ ইতিশবো! মন্ত্রসমাপ্ত্যর্থঃ | অনেন জপেন ধ্যানেন চ ততস্তন্ম দুপতা- 
পাছদেতি উদ্রগচ্ছতি, উদ্গম্য বিমুক্তঃ সন্নগণ্দো! হ অন্ুপতাপো ভবত্যেব ॥২৫৭॥২ 

আনন্দগিরিঃ।-_সম্প্রতি পুরুষযজ্ঞবিগ্ভাঙগভূতমা শীর্বাদপ্রয়োগং দর্শ়তি-_তৃঞ্চে- 
দ্বিতি। অনুসন্তনুতেত্যত্রানুপদমেকীভাবে। মন্ত্রজপন্ত সান্ুবন্ধিত্বং বিধিযজ্ঞেন ॥২৫৭|২ 

ভাষ্ানুবাদ।-_এইরূপে প্রাতঃসবনসম্পাদক বয়সে (প্রথম বয়সে ) [ বর্তমান ] 
যক্ঞরূপতা৷ সম্পন্ন সেই পুরুষকে যদ্দি কোনও রোগাদি কারণে উপতাপ প্রদান করে, 
_মরণশঙ্কাজনক দুঃখ উৎপাদন করে, তাহা হইলে সেই যন্তরূপে সম্পন্ন পুরুষ 
আপনাকে ফজ্ঞস্বরূপ মনে করিয়া বলিবে, অর্থাৎ এই মন্ত্র জপ করিবে__হে প্রাণ 
সংজ্ঞক বন্থগণ! যজ্ঞরূপী আমার এই প্রাতঃসবন সময় বর্তমান আছে; ইহাকে 
মাধ্যদদিন সবন পর্যন্ত বিস্তৃত কর, অর্থাৎ মাধ্যন্দিন সবনাত্মক আয়ুর সহিত নিরন্তর 
একীভূত বা সম্মিলিত কর। আমি যজ্ঞস্ববূগী আর প্রাতঃসবনেশ্বর তোমরা প্রাণ- 
রূপ বঙ্গ ; তোমাদের মধ্যে আমি যেন বিলুপ্ত না হই, অর্থাৎ বিচ্ছ্দপ্রাপ্ত ন1 হই। 
[ অভিপ্রায় এই যে, আমি যেন এখানেই না মরি]। মন্ত্রের সমাপ্তি-জ্ঞাপনার্থ 
[ শ্রুতিতে ] ইতি, শর [ প্রযুক্ত হইয়াছে ]| [সেই যজ্ঞপুরুষ ] এই অপ ও 
ধ্যান দ্বার! সেই উপতাপ হইতে উদ্‌গত হয় ; উদগত হইয়! অর্থা সেই ক্লেশবিমুক্ত 
হইয়া অগদ হয়, অর্থাৎ নিশ্চয়ই উপতাপরহিত হয় ॥২৫৭|২ 


অথ যানি চতুম্চত্বারিহশদর্যাণি, তম্মাধ্যন্দিনশ সবনং, চতুশ্চ- 
ত্বারিতশদক্ষরা তরিষ্টুপ্‌, ত্ৈষ্টুভং মাধ্যন্ৰিনং সবনং, তদস্ত রুদ্র 
অন্বায়ভাঃ প্রাণা বাব রুদ্রা এতে হীদ সর্ব রোদয়ন্তি 
২৫৮৩ 

অথ ( অনস্তরাণি ) যানি চতুশ্ত্বারিংশৎ বর্ধাণি, তৎ মাধ্যন্দিনং সবনৎ (তানি। 


মাধ্যন্দিনসবনন্থানীয়ানি )) [যতঃ] ব্রিপ্‌ (তদাখ্যং ছন্দঃ) চতুশ্চত্বা রিংশদক্ষরা ; 


মাধ্যন্দিনং সবনং চ বৈষটভং ( বিষটগৃছন্দো বনধমত্্পা্ঠম্‌)। অস্ত ( যক্জপুরুষত্ত ) 


* বিলুপ্ে় বিচ্ছিগ্েয়েত্যর্থ-+ইতি কুত্রচিৎ দৃগ্ততে | 
1 সতেন জপেন- ইত্যপি কচিং। 





'যোড়শঃ খণ্ডঃ ] তৃতীয়োহ্ধ্যায়ঃ। ৩৪৫ 


তৎ ( মাধ্যন্দিনৎ সবনং ) রুদ্রাঃ অন্বায়ত্তাঃ ( অন্ুগতাঃ ); প্রাণা বাব রুদ্রা% হি 
( যম্মাৎ ) এতে (প্রাণাখ্যাঃ রুদ্রাঃ) সর্বং রোদয়ন্তি, তম্মাৎ প্রাণ এব রুদ্রা 
ইত্যভিগ্রায়ঃ | 

পরবর্তী যে চুয়াল্লিশ বৎসর আয়ু, তাহাই মাধ্যন্দিন সবনস্থানীয় ; কেননা, 
তিষ্টভ, নামক ছন্দটি চুয়াল্লিশ-অক্ষরাত্মক, আর যজ্জীয় মাধ্যন্দিন সবনও সেই 
তরি ছন্দোবদ্ধ-মন্তরনিষ্পান্, ইহার সেই মাধ্যন্দিন সবনে রুদ্রগণ অনুগত আছেন; 
প্রাণসমৃহই রুদ্র; কারণ, এই প্রাণসমূহই এই সমস্ত জগৎকে রোদন করাইয়। 
থাকে? অতএব প্রাণসমূহই রুদ্র ]॥ 

শাহ্কর-ভাষ্যম।_অথ যানি চতুশ্ত্বারিংশদ্বর্যাণীতি। সমানম্। কুদস্তি 
রোদয়ন্তীতি প্রাণ! কুদ্রাঃ। ক্রুরাহি তে মধ্যমে বয়সি অতো] রুদ্রাঃ ॥২৫৮।৩ 

আনন্দগিরিঃ|__সমানং তন্ত যানি চতুবিৎশতিবর্ষা ীত্যাদিনেতি শেষঃ। প্রাণেষু 
কুদ্রশব প্রবৃত্ত নিমিত্তমাহ-_রুদস্তীতি। যছুক্তৎ রোদয়নস্তীতি রুদ্রা' ইতি, তমুপ- 
পাদ্দয়তি_ ভ্রুরা হীতি ॥২৫৮1৩ 

ভাব্মান্টবাদ।-_অনন্তর যে চুয়াল্লিশ বৎসর ইত্যাদির অর্থ- পূর্বের অনুরূপ। 
এইজন্য প্রাণসমূহই রুদ্র, রুদ্র অর্থ ক্রুর, “রুদস্তি” অর্থ-_রোন করায়। মধ্যম 
বয়সেই প্রাণসমূহ ক্রুর হইয়! থাকে, এইজন্য তাহারা রুদ্র ॥২৫৮।৩ 


তঞ্চেদেতস্মিন বয়সি কিঞ্চিছিপতপেৎ) স ব্রয়াৎ_প্রাণ। 
রুদ্র ইদং মে মাধ্যন্দিন সবনং তৃতীয়সবনমনুসন্তন্ুতেতি 
মাহং প্রাণানাত কুদ্রাণাং মধ্যে যজ্ঞ বিলোপ্লীয়েত্যুদ্ধৈব 


তত এত্যগদে। হু ভবতি ॥২৫৯॥৪ 


এতনম্মিন € চতুশ্চত্বারিংশৎপরিমিতে মধ্যমে ) বয়সি চে (যদি) কিঞ্চিৎ 
(রোগাদি) তম্‌ (ষজ্ঞ-পুরুষৎ) উপতপেৎ (মৃত্যুশঙ্কাকরৎ দুঃথম্‌ উৎপাদয়েৎ ১, 
[তা] সঃ ( যজ্ঞপুরুষঃ ) ব্রয়াৎ ( বক্ষ্যমাণং মন্ত্রৎ জপেদিত্যর্থঃ) হে প্রাণাঃ 
রুদ্রাঃ, মে (মম) ইদ্ং মাধ্যন্দিনৎ সবনৎ তৃতীয়ং (এতদনস্তরং ) সবনং 
অন্ুসস্তনূুত (সংযোজয়ত ) ইতি; যজ্ঞঃ অহং প্রাণানাং রুদ্রাণাং ( যুম্মাকৎ) 
মধ্যে মা বিলোগ্গীয় (বিলুণ্ডঃ ভবেয়ং) ইতি, [ ইতিশবঃ মন্ত্রমাপ্রিস্চকঃ ]। 
[সঃ তেনৈব জপেন ] ততঃ (তম্মাৎ উপতাপাৎ) উদ্দেতি ( উদ্্‌গচ্ছতি ) 
[ উদ্‌্গতশ্চ ] অগদঃ (নীরোগঃ ) হ ভবত্যেব ॥ 

এই মধ্যম বয়সে বর্তমান সেই ফজ্-পুরুষকে যদি কোন রোগাদিতে ক্লেশ 
দিতে থাকে, তাহা! হইলে সে বলিবে, অর্থাৎ পশ্চার্লিথিত মন্ত্র জপ করিবে,__হে 
প্রাণরূপী রুদ্রগণ! তোমর! আমার এই মাধ্যনিন লবনকে তৃতীয় সবনের সহিত 


৩৪৬ ছান্দোগ্যোপনিষৎ । 


সংযোজিত কর, যক্ঞপুরুষ আমি যেন প্রাণসংজ্ঞক রুদ্রগণের মধ্যেই বিলুপ্ত না 
হই, অর্থাৎ ইতোমধ্যেই যেন আমার মৃত্যু না হয় ইতি ;[ সে এই মন্ত্র্জপেই ] 
সেই রোগক্রেশ হইতে বিমুক্ত হয়_নিশ্চয়ই নীরোগ হয় 1২৫৯।৪ 


শান্কর-ভাষ্যম্‌।--০1২৫৯|৪ 

আনন্দগিরিঃ|--০।২৫৯|৪ 

ভাষ্যান্ুবাদ্দ ।--০1২৫৯॥৪ 

অথ যান্যফটচত্বারিত্শদর্ষাণি, তহ তৃতীয়সবনমূ ; অষ্টা- 
চত্বারিওশদক্ষরাজগতী, জাগতং তৃতীয়সবনং, জনস্তাদিত্যা 


অন্থায়ত্তাঃ ; প্রাণ! বাবাদিত্যাঃ) এতে হীদণ্ত সর্ববমাদদতে ॥২৬০।৫ 

অথ ( অনস্তরৎ ) যানি অষ্টাচত্বারিংশদ্বর্যাণি, তৎ তৃতীয়সবনম্। অষ্টীচত্বা- 
রিংশদক্ষরা জগতী, তৃতীয়সবনং চ জাগতম্‌ ( জগতীচ্ছন্দোবদ্ধমন্তাসুগতম্‌ ), 
অন্ত ( যজ্ঞপুরুষন্ত ) তৎ (তৃতীয়সবনং ) আদিত্যাঃ অন্বায়ত্তাঃ | প্রাণাঃ বাব 
( আদিত্যাঃ 9) হি (যন্মাৎ) এতে ( প্রাণাঃ) ইদৎ সর্ব ( বস্তজাতং) আদ্দতে 
( গৃহাতীত্যর্থঃ )॥ 

তাহার পর যে আটচনল্লিশ বৎসর আমু, তাহাই তৃতীয়সবনস্থানীয় ; কেননা, 
জগতীচ্ছন্দটি আটচল্লিশ অক্ষরযুক্ত, আর এই তৃতীয় সবনও সেই জগ্তী- 
চ্ন্দোধুক্ত মন্তরসনবদ্ধঃ আদিত্যগণ তাহার এই তৃতীয় সবনে অনুগত | প্রাণ- 
সমুহই আদিত্য; কারণ, তাহারাই এই সমস্ত শব্দাদি বিষয়রাশিকে আদান 
করে॥ 

শাঙ্কর-ভাষ্াম।--তথাদিত্যাঃ প্রাণাঃ। তে হীদ্ং শবজাতমাদদতে, অত 
আদিত্যাঃ |২৬০।৫ 

ভাস্যান্থুবাদ।_সেইরূপ আদিত্যসমুহই প্রাণস্বরূপ; কারণ, তাহারাও এই 
শব্ধাদি বিষয়সমূহকে গ্রহণ করে, এইজন্ত আদিত্যনামে অভিহিত হুইয় 
থাকে ॥২৬০॥৫ 

তঞ্চেদেতম্মিন্‌ বয়সি কিঞ্চছিপতপেৎ স ক্রয়াৎ__প্রাণা 
আদিত্যা ইদং মে তৃতীয়সবনমায়ুরনুসন্তন্ুতেতি, মাহং 
প্রাণানামাদিত্যানাং মধ্যে যজ্জো বিলোপ্ীয়েত্যুদ্ধৰ তত 
এত্যথদো৷ হৈব ভবতি ॥২৬১।৬ : 


রা 
দ্্ী 





ষোড়শঃ খণ্ডঃ ] তৃতীয়োইধ্যায়ঃ ৩৪৭ 


এতম্মিন (যথোক্কে ) বয়সি [ বর্তমানৎ ] তৎ ( যজ্ঞপুরুষং ) চে (যদি) 
কিঞ্িং (রোগাদি) উপতপেত্ [তদ1] সঃ কয়া (জপেৎ)_ হে প্রাণাঃ 
আদিত্যঃ, (যুদ্ধ ) মে (মম) ইং ( বর্তমানৎ ) তৃতীয়সবনম্‌ আম়ুঃ ( ষোড়শো- 
স্তরশতবর্ষৎ অনুসন্তন্ুত ( সমাপয়ত ) ইতি, যজ্ঞঃ (যজ্ঞরূপী ) অহৎং প্রাণানাং 
আদিত্যানাং (যুম্নাকং ) মধ্যে মা বিলোগ্পীয় ( বিলুপ্তঃ ন স্তাম্‌) ইতি, ( ইত্ি- 
শব্দঃ মন্ত্রমাপ্তো )। [ অনেন মন্ত্রজপেন সঃ পুরুষঃ ] ততঃ (তন্মাৎ উপতাপাৎ ) 
উদ্দেতি এব, [ উদ্েত্য চ ] অগদঃ ( নীরোগঃ ) হ এব ভবতি॥ 

এই আটচনল্লিশ বৎসর বয়সে তাহাকে যদ্দি কোন রোগাদিতে ক্লেশ দিতে 
থাকে, তাহা হইলে সেই যজ্ঞপুরুষ এই মন্ত্র জপ করিবে-__হে প্রাণরূপী 
আদিত্যগণ, আমার এই তৃত্তীয়সবনস্থানীয় আয়ু (একশত ষোল বৎসর) 
সমাপিত কর, ষজ্ঞপুরূষ আমি যেন প্রাণরূপী আদ্দিত্যগণের মধ্যেই (€ আটচল্লিশ 
বৎসরের মধ্যেই ) বিলুপ্ত না হই। [এই মন্ত্র্পে ] নিশ্চয়ই সেই পুরুষ সেই 
রোগক্রেশ হইতে উত্তীর্ণ হয়, এবং নিশ্চয়ই নীরোগ হয় ॥২৬১।৬ 

শাঙ্কর-ভাষ্যম্‌।-__তৃতীয়সবনমায়ুঃ ষোড়শোত্তরবর্ষশতৎ সমাপয়ত, অন্ুস্তনূত 
_যজ্ঞং সমাপয়তেত্যথঃ। সমানমন্ঠৎ 0২৬১৬ 

আনন্দগিরিঃ|_যথ প্রাণ! বসবে রুদ্রাশ্চোক্তাঃ, তথেতি যাবৎ | তেথাদ্দিত্য- 
শর্বপ্রবৃত্তৌ নিমিত্তমাহ__তে হীতি। তৎ চেদিত্যা্দিন। পূর্বেণ গ্রস্থেন “তৎ চেৎ 
এতম্মিন্” ইত্যাদি বক্ষ্যমাণগ্রস্স্ত তুল্যাথত্বাৎ ন ব্যাখ্যানাপেক্ষেত্যাহ__সমান- 
মন্যদ্িতি ॥ ২০৬-৯৬১1৫-৬ 

তাস্যান্নবাদ।-_তৃতীয় সবন আয়ু-_একশত যোল বৎসরপরিমিত জীবিত- 
কাল সমাপিত কর, অর্থাৎ এই যজ্ঞ সমাপিত কর। অন্তাংশ সমান ॥২৬১৩ 


এতদ্ধ স্ম বৈ তদ্বিদ্ধানাহ মহীদাস এঁতরেয়ঃস কিং 
ম এতছুপতপসি, যোহহমনেন ন প্রেষ্যামীতি, স হু *% যোড়শং 
বর্ষশতং জীবতি, য এবং বেদ ॥২৬২॥৭ 
ইতি তৃতীয়াধ্যায়স্ত ষোড়শঃ খও্ঁঃ ॥১৬। 

[ বিদ্ভাকলমাহ 1_-"এতৎ হ* ইতি। বিদ্বান এতরেয়ঃ ( ইতরায়াঃ স্তরিয়াঃ 
অপত্যম্‌ ইত্যর্থঃ) মহীদাসঃ (তন্নামকঃ) এতৎ (পূর্বোক্ত দর্শনৎ ) আহ ম্ম; 
[কিং তত? ইত্যাহ__] [হে রোগ,] সঃ (ত্বং) কিং (কিমর্থং) মে (মম 
দেহৎ ) এতৎ ( এবং যথা স্তাৎ, তথা ) উপতপসি ? যঃ অহ্ম্‌ অনেন ( রোগেণ) 
ন প্রেষ্যামি (মরিষ্যামি) ইতি; (ইতিশবঃ তহুক্তিসমাপ্তিস্চনার্থঃ)। যঃ 


[ জনঃ ] এবং ( যথোক্তপ্রকারং ) বেদ (জানাতি ), সঃ (বিদ্বান) হ ( নিশ্চয়ে ) 
যোড়শৎ বর্ষশতং ( ষোড়শাধিকং বর্ষশতং ) জীবতি। 


* যোড়শং বর্ষশতমজীবৎ প্রহ ইত্যধিক: কচিৎ পাঠঃ। 





৩৪৮ ছান্দোগ্যোপনিবৎ। 


ইতরার গর্ভজাত ( ধীতরেয় ) বিদ্বান মহীদাস উক্তপ্রকার যজ্জদর্শন বলিয়া- 
ছিলেন__ছে রোগ, তুমি কেন আমাকে এইরূপে সস্তাপ প্রদ্ধান করিতেছ ? 
যে আমি এই প্রকারে মরিব না) অর্থাৎ তোমার এই প্রকার ক্লেশদানেও 
আমি যখন মরিব না, তখন তোমার ক্রেশগ্রদান বৃথা ইতি। যে লোক এই 
প্রকার স্তান অবগত হয়, সেই বিদ্বান একশত ষোল বংসর জীবিত থাকে ॥ 

শাঙ্কর-ভাষ্যম।_নিশ্চিতা হি বিদ্যা ফলায় ইত্যেতদর্শয়ন উদ্াহরতি-_- 
এতদ্‌ যজ্দর্শনং হ ম্ম বৈ কিল তদ্‌ বিদ্বানাহ মহীদাসো নাঁমতঃ, ইিতরায়া 
অপত্যম্‌ ্তরেয়ঃ। কিং কম্মাৎ মে মমৈতদ্‌ উপতপনমুপতপসি স ঃ হে 
রোগ, যোহহং যজ্জোহনেন ত্বংকৃতেনোপতাপেন ন প্রেষ্যামি ন মরিষ্যামি। অতো 
বৃথা তব শ্রম ইত্যর্থঃ। ইত্যেবমাহ ম্মেতি পূর্বেণ সম্বন্ধঃ। স এবংনিশ্চয়ঃ 
সন্‌ যোঁড়শবর্ষশতম্‌ অজীবৎ। অন্তোইপ্যেবংনিশ্চয়ঃ যোড়শবর্ষশতং প্রজীবতি, 
য এবং যথোক্তং ষজ্ঞসম্পাদনৎ বেদ জানাতি স ইত্যর্থঃ ॥২৬২॥৭ 


ইতি তৃতীয়াধ্যায়স্ত যোড়শ-খণ্-ভাষ্যম্‌ ॥১৬। 


আনন্দগিরিঃ।__মহীদাসোদাহরণন্ত তাৎপধ্যমাহ__নিশ্চিতা হীতি | তদেতদ্‌ 
যজ্জনর্শমং বিদ্বানাহ স্মেতি সন্বন্ধঃ। হব! ইতি নিপাতয়োঃ কিলেত্যর্থঃ। উত্তন্ত 
চোদাহরণন্ত প্রসিদ্ধিবিষয়ঃ। হে রোগ কন্মান্মাৎ ত্বমুপতপসীতি সন্বন্ধঃ। কম্মা- 
দিত্যাক্ষেপে হেতুমাহ-_-যোহহমিতি । যো যজ্ঞঃ, সোহহমনেনেতি যোজন1 | ইতি- 
শবস্তাম্বয়মাচষ্টে_ইত্যেবমিতি। নিশ্চিতায়! বিদ্যায়! ধ্যানং প্রতি ফলং কথয়তি-__ 
সএবমিতি। ষগ্যপি মহীদাসম্ত যথোক্তনিশ্চয়বতো! যথোক্তৎ, তথাহপীদানীস্তনস্ত 
কিমায়াতমিত্যাশঙ্ক্যাই-অন্টোহগীতি। প্রজীবতীতি জীবনন্ত প্রকর্ষো রোগাছ্যুপ- 
তাপরাহিত্যৎ প্রশবেনোচ্যতে । এবংনিশ্চয় ইত্যুক্তং পুরুষ বিশদয়তি__য 
এবমিতি ॥২৬২॥৭ 


ইতি তৃতীয়াধ্যায়স্ত ষোড়শঃ খণ্ড ॥১৩| 


. ভাষ্যান্থবাদ।__-নিশ্চিত বিদ্যাই ফলসাধক হইয়! থাকে, ইহা প্রদর্শনার্থ এই 
উদাহরণ প্রদান করিতেছেন__বিদ্বান্‌ মহীদাস-নামক তরেয়_ ইতরা-নায়ী স্ত্রীর 
পুত্র এই যক্ঞনর্শন প্রথমে বলিয়াছিলেন-_“হে রোগ! তুমি কিসের জন্ত আমাকে 
এই প্রকার উপতাপ দিতেছ 1 [যেহেতু] ষক্তরূপী যে আমি তোমার প্রদত্ত 
এইরূপ উপতাপে মরিব না) অতএব তোমার পরিশ্রম বৃথা |” পূর্বোক্ত “এই- 
প্রকার বলিয়াছিলেন” এই কথার সহিত ইহার সঙ্বস্ধ। তিনি [বিস্তাবিষয়ে ] 
এইরপ স্থিরমতি হইন্না একশত যোল বৎসর জীবিত ছিলেন; অপর ব্যক্তিও 
ধিনি এই যথোক্তপ্রকার যক্ত-সম্পাদন জানেন, তিনিও এই প্রকার নিশ্চিতবুদ্ধি 
হইলে, একশত ষোল বৎসর জীবিত থাকেন ॥২৬২0৭ 


ইত্তি তৃতীয় অধ্যায়ের যোঁড়শ খণ্ডের ভাষ্যানুবাদ সমাপ্ত ॥১৬। 


তৃতীয়াধ্যায়ে 
সপ্তদশ; খণ্ড । 


স যদশিশিষতি যপিপাসতি যন্ন রমতে, তা অন্ত 
দীক্ষা ॥ ২৬৩॥১ 

সঃ (পূর্বোক্ত যজ্ঞপুরুষঃ ) [ জন্মনঃ অনন্তরৎ | যৎ অশিশিষতি ( অশিতুম্‌ 
ইচ্ছতি ), যং পিপানতি (পাতুম্‌ ইচ্ছতি ), যৎ ন রমতে (গ্রীতিং নানুভবতি ), 
তাঃ ( উক্তাঃ ভোজনেচ্ছাগ্ঘাঃ ) অন্ত ( পুরুষষ্য) দীক্ষাঃ ( বিধিযজ্ঞস্তেব পুরুষ- 
যজ্ঞগ্তাপি প্রারস্তঃ )॥ 

সেই পুরুষ যে [ জন্মের পর ]ভোজন করিতে ইচ্ছা করে, পান করিতে ইচ্ছা 
করে এবং রমণ অর্থাৎ প্রীতি অনুভব করে না, এই সমস্তই তাহার দীক্ষান্বরূপ; 
[ কারণ এখানেই জীবন-যজ্দের প্রান্ত ]। 

শাঙ্কর-ভাষাম্‌।_-স যদ্রশিশিষতীত্যাদির্যজ্ঞপামান্নির্দেশঃ পুরুষস্ত পুর্ব্বেগৈব 
সম্বধ্যতে। যদশিশিষত্যশিতুমিচ্ছঘতি। তথা পিপাতি পাতুমিচ্ছতি। যন 
রমতে ইট্টাগ্ঘপ্রাপ্তিনিমিত্তং। যদেবংজাতীয়কং ছুঃথমনুভবতি, ত1 অন্ত দীক্ষাঃ 
ঢুঃখসামান্তাদ্দি ধিষজ্ঞন্তেব ॥২৬৩॥১ 


আনন্দগিরিঃ- নন পূর্বেণাশীর্ধাধ প্রয়োগেখোদাহরণেনৈব সমনন্তরপ্সন্ত সম্বন্ধো 
নোগলভ্যতে, তত্রাহ__স যদ্দিতি। পূর্ণ তন্ত যানি চতুর্ব্ংশতিবর্ধাণীত্যাদিনা 
সাদৃশ্তনির্দেশেনেত্যর্থঃ। এবংজাতীয়কমশনায়াদিকৃতমিতি যাবৎ। অশ্িশিষা দিষু 
দীক্ষাদৃষ্টো হেতুমাহ-__ছুঃখেতি ॥২৩৩।১ 


ভাষ্যান্ববাদ ।-_পুরুষের সম্বন্ধে যে, “সঃ যৎ অশিশিষতি” ইত্যাদি যজ্ঞসাধর্শয- 
নির্দেশ, পূর্বোক্ত বজ্ঞপুরুষের সহিতই তাহার সম্বন্ধ। [ সেই পুরুষ ] যে অশন 
( ভোজন ) করিতে ইচ্ছা করে, পান করিতে ইচ্ছা করে, এবং অভিলধিত বিষয়ে 
অগ্রাণ্িনিবন্ধন যে গ্রীতি লাভ করে না, অর্থাৎ এই জাতীয় যে দুঃখানুভব করে, 
বিধিবিহিত যজ্জের ন্যায় ইহার সন্বন্ধেও এ অমুদয়ই দীক্ষাস্বরূপ ॥২৬৩।১ 
অথ যদশ্নীতি যৎপিবতি যদ্রমতে, তছুপসদৈরেতি ॥২৬৪॥২ 
অথ ( উক্তবিপর্যযয়ে ) [ সঃ পুরুষঃ] যৎ অগ্নাতি (অন্নার্দিকৎ ভূঙক্তে ), 


তর ছান্দোগ্যোপনিবৎ। 


যৎ পিবতি (জলাদিকম্‌ ইতি শেষঃ), যৎ রমতে ( অভীষ্টলাভনিমিত্বং প্রীতিম্‌ 
অনুভবতি ), তৎ (অশনার্দিকং) উপসদৈঃ [সাম্যম] এতি, [উপসদা হি 
পয়োব্রতে স্থম্‌ অনুভবতি, অতঃ তৎসাদৃশ্ঠমস্তেতি ভাবঃ ]॥ 

[ সেই পুরুষ ] যে অন্নার্দি ভোজন করে, জলাদি পান করে, এবং অভীষ্ট লাভে 
তৃপ্রিলাভ করে, ততসমন্ত উপসদ্গণের সাদৃশ্ত লাভ করে। কারণ, উপসদ্গণও 
পয়োব্রতে নুখসংভোগ করিয়া থাকেন; অতএব, তাহাদের সহিত ইহার 8 
ঘটিল॥ 
শাঙ্কর-ভাষ্যম্‌।_অথ যাশ্রাতি, যং পিবতি, যদ্রমতে রূতিঞ্চ তি 
হষ্টাদিসংযোগাৎ তছপটদৈঃ সমানতামেতি | উপসদাঞ্চ পয়োব্রতত্বনিমিত্তং সুখমন্তি। 
অল্পভোক্রনীয়ানি চ অহান্টাসন্নানীতি প্রশ্বাসাঃ, অতোহশনাদীনামুপসদাঞ্চ 
সামান্তম্‌ ॥২৬৪|২ 

আনন্দগিরিঃ।__দীক্ষাবচনসাদৃগ্তাৎ পুরুষস্ত যক্তবমুক্তম্‌, ইদানীম্‌ উপসদ্বপেতত্ব- 
সাদৃশ্তাদদপি তশ্ত ষক্ঞত্বং বিজ্ঞেয মিত্যাহ--অথেতি | অশনাদিবু কথমুপসনদ সিস্তত্রাহ 
_উপসঘাঞ্চেতি। পয়োব্রতত্বৎ পয়োভক্ষণযুক্তত্বম্‌। যজ্ঞে ষান্হান্তল্লভোজনীয়ানি 
প্রপিদ্ধানি তানি চোপনৎস্থ ক্রিয়মাণান্তাসন্নানীতি তান প্রশ্বাসঃ স্বাস্থ্য বিশেষঃ। 


অশনাদিযু চ সোহস্তীতি প্রসিদ্ধমিতি ভাবঃ। স্ুখনিমিত্তত্ব ক্লেশনিবৃত্তিহেতুত্ব 
৮ সামান্তম্‌ ॥২৬৪॥২ 


ভাষ্যান্থবাদ।-আরসে যেভোজন করে,পান করে, আর যে রমণ করে 
অর্থাৎ অভীষ্টাদিলাভে গ্রীতি অনুভব করে, তাহাই উপসদৃগণের সহিত সাদৃশ্ লাভ 
করে। উপসদ্গণেরও পয়োব্রতের বিধান আছে; সুতরাং তনিমিত্ত নুখভোগ 
রহিয়াছে) যে সমস্ত দিনে অল্প অল্প ভোঙ্জন করিতে হয়, সেই সমস্ত দিনও উহারই 
সনিছিত) এইঅন্ত অশনাদির ও উপসদ্গণের সাম্য ॥২৬৪২ 


অথ যদ্ধপতি যজ্জক্ষতি যন্মৈধুনং চরতি, স্তুতশক্ত্রৈরৈব 
তদেতি ॥২৬৫॥৩ 


অথ যৎ হসতি, যৎ জক্ষতি (ভক্ষয়তি), যং মৈথুনৎ (গ্রাম্যধন্মং) চরতি 


( আচরতি ১, তৎ (হসনাদদিকং ) ্ততশ্ৈ: (তত্তদাঘ্যৈঃ সামাংশবিশেষৈঃ ) 
| সাম্যম] এতি ॥ 


আর সেই পুরুষ যে হাস্য করে, যে ভোজন করে এবং গ্রাম্যধর্ম 


আচরণ করে, তাহা স্বত ও শন্ত্রনামক সামাংশবিশেষের সহিতই সায্য 
লাভ করে। 


সপ্তদ্শঃ খণ্ডঃ] তৃতীয়োহধ্যায়ঃ | ৩৫১ 


শাঙ্কর-ভাষ্যম্‌।-__অথ যৎ হুসতি, যৎ অক্ষতি ভক্ষয়তি, যৎ মৈথুনৎ চরতি, 
স্তত-শক্ত্ররৈব তৎসামান্তমেতি, শব্দবত্তসামান্তাঁৎ ॥২৬৫।৩ 


আনন্দগিরিঃ।-_ স্তুতশস্্রবৈশিষ্ট্যসাম্যাদপি পুরুষন্ত যজ্তত্বমিত্যাহ__অথ যদ্দিতি। 
হাসাদিষু স্বতশন্ত্রদুষ্টৌ হেতুমাহ-__শব্দবন্থেতি ॥২৬৫1৩ 


ভাষ্যান্ুবাদ ।-_-আর ষে হান্ত করে, ভক্ষণ করে এবং যে মৈথুন আচরণ করে, 
তাহ! সামবেদীয় স্তৃত ও শস্ত্রসংজ্ঞক অংশবিশেষের সহিত সাম্য লাভ করে; কারণ, 
উভয়ের মধ্যে শব্দরূপ সাদৃশ্ত রহিয়াছে ॥২৬৫।৩ 


অথ য€ তপো। দানমার্জবমহিতুনা সত্যবচনমিতি, তা৷ অস্থয 


দক্ষিণা? ॥২৬৬॥৪ 

অথ যৎ তপঃ (বিধিবোধিতকায়ক্লেশসহনং তপঃ-_কৃচ্জুচান্দ্রায়ণাঁদ্ি ), দ্বানম্‌ 
( অজ্জিতস্তার্থস্ত যথাশক্তি পাত্রসাৎকরণং ), আর্জবং ( সরলতা! ), অহিংস (হিস! 
_জীবোপঘাতঃ পরগীড়। চ, তৎপরিত্যাগঃ ), সত্যবচনম্‌ ( অনৃতবর্জনম-_ যথার্থ- 
ভাষণমিতি যাবৎ) ইতি; তাঃ (তপঃপ্রভৃতয়ঃ ক্রিয়া; ) অস্ত (পুরুষ-যজ্তন্ত) দক্ষিণাঃ 
( পূর্ণতাসম্পাদ কত্বাৎ দক্ষিণাসদশাঃ )॥ 

আর যে তপন্তা, দ্বান, সরলতা, অহিংসা ও সত্যবচন, তৎসমুদয়ই ইহার দক্ষিণা- 
স্বরূপ ; কারণ, উভয়ই সমানভাবে ধর্মপুষটিকর ॥ 

শাহ্কর-ভাষ্যম্‌।__ অথ ষং তপো' দ্বানমার্জবমহিংসা সত্যবচনমিতি, তা অস্ত 
দক্ষিণাঃ, ধর্মপুষ্টিকরত্বসামান্তাৎ ॥২৬৬৪ 

আনন্দগিরিঃ|-_দক্ষিণাবত্বসাম্যাদপি পুরুষস্ত যজ্ঞত্বমবধেয়মিতযাহ-_-অথেতি | 
তপোদানাঞিযু দক্ষিণা দৃষ্টো হেতুমাহ-_ধর্ম্মেতি ॥২৬৬|৪ 

ভাষ্যানুবাদ ।-_আর যে তপস্তা, দ্বান, সরলতা, অহিংস] ও সত্যভাষণ, তৎসমু- 
দয়ই এই পুরুষ-ষজ্ঞের দক্ষিণাম্বরূপ ; কারণ, [ ইহারা উভয়েই ] তুল্যপ্রকার ধর্ম 
পুষ্টিকর ॥২৬৬1৪ 


তম্মাদাহছ সোষ্যত্যসোষ্টেতি, পুনরুৎপাদনমেবাস্থয 


তন্মরণমেবাস্যা বভৃথঃ *্ক ॥২৬৭॥৫ 


| পুরুষরূপধজ্ঞ-প্রস্থতিৎ মাতরম্‌ অভিলক্ষ্য জনাঃ ] আহুঃ ( কথয়ন্তি)_ [ইয়ং] 
সৌধ্যতি ( প্রসবৎ করিষ্যুতি ), অসোষ্ট ( প্রস্থতা চ) ইতি (এতৎ) এব অন্তু 
( পুরুষ-যজ্ঞন্ত ) পুনঃ উৎপাদ্বনম্‌ ; [ য মরণং ] তত মরণম্‌ এব অন্ত (পুরুষ-যজ্ঞম্ত ) 
অবভূথঃ ( সমাপকত্বসাধনাঁৎ সমাপ্ডিন্লানস্থানীয়ম্‌ )। 


* তন্মরণমেবাবভৃথঃ ইতি বহুধু পাঠ। 


৩৫২ ছান্দোগ্যেপনিষৎ। 


যন্তরূপী পুরুষের প্রহ্থুতি মাতাকে লক্ষ্য করিয়া লোকেরা বলিয়! থাকে যে, 
অমুকে প্রসব করিবে, এবৎ অমুকে প্রসব করিয়াছে, ইহাই তাহার উৎপাদন; আর 
মৃত্যুই, তাহার অবভূথ ন্নান; কারণ, উভয়ই সমাপ্তিকর | 

শাঙ্বর-ভাষ্যম।-_যন্মাচ্চ যজ্ঞঃ পুরুষঃ, তন্মাৎ তৎ জনয়িষ্যতি মাতা যা, তদা 
আহুরন্তে-সোধ্যতীতি তস্ত মাস্তরম্) যদ্দা চ প্রস্থতা ভবতি, তদ! অসোষ্ট 
পৃরিকেতি; বিধিযজ্ঞ ইব-_সোঘ্যুতি দোমং দেবদত্তঃ, অসোষ্ট সোমৎ হজ্ঞত্ত ইতি। 
অতঃ শব্ধসামান্ঠাদ্বব৷ পুরুষে যজ্ঞ; | পুনরুৎপাদ্দনমেবান্ত তৎ পুরুষযাখ্যস্ত মজত, 
যৎ সোধ্ত্যসোষ্টেতি শবসম্ব্ধিত্বৎ বিধিষজ্ঞস্তেব। কিঞ্চ তন্মরণমেবাস্ত পুরুণ্যযজ্ঞ 
স্তাবভৃথ সমাপ্তিসামান্টাৎ ॥২৬৭।৫ | 

আনন্দগিরিঃ|-প্রকারান্তরেণ পুরুষস্ত যজ্ঞত্বং সাধয়তি-যন্মাচ্চেতি। “ফুড 
প্রাণিপ্রসবে” “যুঞ্ অভিষবে” ইতি ধাতুদ্বরদর্শনাৎ প্রসবে কনে চ সাধারণঃ সবন- 
শব্দন্ততঃ সবনশব্ববত্তে সামান্টাদ্ বা পুরুষে যজ্জরৃষ্টিঃ কর্তৃব্যেত্যর্থঃ। পুরুষগতৎ 
শবাদামান্তং বিশদয়তি_ পুনরিতি । যত পুনরল্ত পুরুষাখ্যন্ত বিধিষজ্ঞস্তেব 
সোষ্যতীত্যাদিশব'সন্বন্ধিত্বং, তদুৎপাদ্দনমেব তর্দিতি যোজনা । অবভৃথসম্বন্থিত্বাদপি 
পুরুষস্ত য্ঞত্বমস্তীত্যাহ___কিঞ্চেতি ॥২৬৭॥৫ 


ভাষ্যান্থবাদ |__যেহেতু পুরুষই ফজ্ঞস্বরূপ, সেইহেতু মাতা যখন তাহাকে 
উৎপার্দিত করিবেন, তখন অপর লোকে তাহার মাতাকে বালয়া থাকে-_প্রসব 
কারবে; আবার যখন প্রস্থতা হন, তখন বলিয়! থাকে-_প্রসব করিয়াছেন, অর্থাৎ 
কর্তব্য সম্পূর্ণ করিয়াছেন। শাস্ত্রোন্ত যজ্ঞে যেরূপ দেবদত্ত সোম আদান করিবে, 
যজ্জদত্ত সোম আদান ।করিয়াছে বল।হয়, ইহাও তদ্রেপ। এই জন্য অথবা! শব্গত 
সাদৃশ্বশতঃ পুরুষই যক্তম্বরূপ। শাস্ত্রোক্ত যক্দের স্তাঁয় এই পুরুষাখ্য যজ্ঞেরও যে, 
“লোধ্যতি ও অসোষ্ট” শবের সম্বন্ধ, তাহাই ইহার পুনরুৎপাদন ৷ আর উভয়ের মধ্যে 
সমাপ্তির সাদৃশ্ত থাকায়, মৃত্যুই এই পুরুষাখ্য যজ্ঞের অবভূথন্বরূপ (১) ॥২৬৭॥৫ 


তদ্ধৈতদ্ঘোর আঙ্গিরসঃ কৃষ্ণায় দেবকীপুক্রাযোক্তোবাচা- 
পিপাস এব স বভূব, সোহস্তবেলায়ামেতৎ ত্রয়ং প্রতি- 
পদ্ঘেত__অক্ষিতমস্তচ্যুতমসি প্রাণনহুশিতমসীতি । তত্রৈতে 
দে খচৌ ভবতঃ ॥২৬৮॥৬ 

(১) তাৎপর্য শাস্্রো্ত বজ্জে দোমরস নিঃসারণের ব্যবস্থা আছে, তাঁহাকে “দোমাভিষব' 


বলে, আর বজ্ঞশেষে 'অবভূথ' শ্লানেরও ব্যবস্থা আছে। পুরুষরগী যজ্ঞের উৎপত্তিই 'সোমাভি- 
খবস্থানীয়, আর মৃত্যুই তাহার 'অবভূথ-্থান& ' 


গ্ডদশঃ থণ্ডঃ ] তৃতীয়োহধ্যায়ঃ | ৩৫৩ 


ঘোরঃ নাম আঙ্গিরসঃ ( অঙ্গিরসঃ অপত্যৎ ) তৎ ( পুর্ববোক্তং ) হ (প্রসিদ্ধ ) 
এতৎ ( যক্্র্শনং ) শিষ্যায় ( শাসনযোগ্যায় ) দেবকীপুত্রায় কৃষ্ণায় উত্তা। (উপদিশ্ঠ) 
[ বক্ষ্যমাণং মন্তত্রয়ং ] উবাচ ( কথয়ামাস )। সঃ (দেবকীপুত্রঃ কৃষ্ণঃ ) অপিপাসঃ 
( বিগ্তান্তরেত্যঃ নিম্পৃহঃ ) এব বভুব। সঃ ( যথোক্জমন্ত্রবরিৎ পুরুষঃ ) অন্তবেলায়াং 
( মরণকালে ) এতৎ ত্রয়ং প্রতিপছ্ভেত (জপেৎ)। [কিং তৎত্রয়ম্? ইত্যাহ__] 
'অক্ষিতম্‌ (অক্ষতম্‌ ) অসি” ইতি [ প্রথমমন্ত: ], 'অচ্যুতম্‌ ( ম্বরূপাৎ অপ্রচ্যুতম্‌ ) 
অলি ইতি [ দ্বিতীয়ঃ মন্ত্র ]; প্রাণসংশিতম্‌ (প্রাণস্ত সং সম্যক, শিতৎ ুক্ষ্ং 
তত্বঞ্চ, অনি ইতি। তত্র ( ত্মিন্‌ যথোক্তেহর্থে) এতে (বক্ষ্যমাঁণে ) দ্বে খচৌ 
(মন্ত্রৌ) ভবতঃ। 

ঘোরনামক আঙ্গিরস খষি শিষ্য দেবকীনন্দন কৃষ্ণের উদ্দেশে সেই এই ঘজ্ঞদর্শন 
উপদেশ দিয়। পরবর্তী তিনটি মন্ত্রেরও উপদেশ করিয়াছিলেন। সেই দেবকীপুক্র 
কৃষ্ণ [উক্ত বিদ্যার উপদেশ শ্রবণ করিয়া অন্ত বিদ্যা! বিষয়ে] নিম্পৃহ হইয়াছিলেন। 
উক্তপ্রকার বিষ্যাভিজ্ঞ ব্যক্তি মৃত্যুসময়ে এই মন্ত্ত্রয় জপ করিবে, 
(১) 'অক্ষিত, অর্থাৎ অক্ষত আছ”? (২) “অচ্যুত অর্থাৎ স্বীয় প্রকৃতি হইতে 
বিচ্যুত নহ';) (৩) প্রাণের অতি স্ুক্্াবস্থা হইতেছ, এই বিষয়ে এইরূপ 
ছইটি মন্ত্র আছে। 

শাঙ্কর-ভাষ্যম।--তৎ হ এতৎ ষজ্ঞদর্শনৎ ঘোরো৷ নামত আঙ্গিরসো গোত্রতঃ 
কৃষ্ণায় দেবকীপুক্র/য় শিষ্যায় উত্ত। উবাচ--"তদেতক্রয়ম্” ইত্যাদিব্যবহিতেন 
সনবন্ধঃ। স চৈতৎ দর্শনং শ্রত্বা অপিপাস এবান্তাভ্যো। বিদ্ভাত্যো বভূব। ইখঞ্চ 
বিশিষ্টেয়ং বিদ্যা, যৎ কৃষ্ণন্ত দেবকীপুত্রম্ত অন্তাৎ বিগ্যাৎ প্রতি ভৃড়বিচ্ছেদেকরীতি 
পুরুষ-যক্জবিদ্ভাৎ স্তোতি। ঘোর আঙ্গিরসঃ কৃষ্ণায়োক্কেমাৎ বিগ্াং কিমুবাচেতি, 
তদাহ-_স এবং যথোক্তষজ্ঞবিৎ অন্তবেলায়া মরণকালে এতৎ মন্্ত্রয়, প্রতি- 
পদ্যেত জপেত্বিত্যর্থঃ। কিং তত? অক্ষিতম্‌ “অক্ষীণম্‌ অক্ষতং বা অঙ্গি 
ইত্যেকৎ যজুঃ। সামর্থ্যাৎ আদ্বিত্যস্থৎ প্রাণৎ চৈকীক্ৃত্যাছ। তথা তমেবাহ__ 
অচ্যুতৎ স্বব্ধপাদপ্রচ্যুতমসীতি দ্বিতীয় যজুঃ। প্রাণসংশিতৎ প্রাণস্ত সংশিতম্‌ * 
সম্যক্‌ তনৃরু তঞ্চ সুক্ষ, তত্বমসীতি তৃতীয়ং যজুঃ। তত্ৈতশ্সিকর্থে বিদ্যান্ততিপরে 
্বে ধাচৌ মন্ত্রৌ ভবতঃ ন জপার্থে, “ত্রয়ং প্রতিপন্ভেত” ইতি ব্রিত্বসঙ্যাবাধনাৎ ; 
পঞ্চসঙ্ঘ। হি তর! স্তাৎ ॥২৬৮।৬ 

আনন্দগিরিঃ।-_পুরুষে যজ্ঞদৃষটিরক্তা, সম্প্রতি বিশিষ্টপুরুষসম্বন্ধেন বিদ্যা স্তোতুৎ 
বিদ্যাঙ্গং চ জপং বিধাতুমুপক্রমতে-_-তৎ হ এতদ্দিতি। দেবকীপুজন্তৈতদ্র্শনশ্রবণ- 


* প্রাণশ্চ সসংশিতম্‌ ইতি বহুযু পাঠঃ । 
১২ 


৩৫৪ ছান্দোগ্যোপনিষৎ। 


ফলমাহ-__স চেতি | কিমর্থেরৎ গুরুশিষ্যাখ্যায়িকেত্যাহ__ ইথৎ চেতি। অক্ষিতমসীতি, 
কীদৃশীং দেবতাৎ প্রত্যুাতে, তত্রাছ__দামর্থ্যার্দিতি। নিকষ্টন্ত স্বতিসম্বন্ধাযোগাৎ 
পুরুষযজ্ঞে সবনদেবতাস্তরানুপপত্তেশ্চ প্রাণানামেবাধিদৈবিকং রূপমাদিত্যাখ্যং 
জপ্যমন্ত্ীর্ঘতেন সন্বধ্যত ইত্যর্থঃ। দ্বিতীয়মন্তন্ার্থাত্তরং বারয়তি-_তথেতি। 
প্রথমমন্ত্রদিত্যর্থঃ। ন চ দ্বয়োরেকার্থত্বে সত্যন্ততরন্ত বৈযগ্যম্, দ্বয়োরপি 
জপ্যত্বেনোপযুক্তত্বাদিতি দরষটব্যম্‌। মন্রয়প্রতিপাত্যৎ সাবিত্রৎ তত্ম্‌ খগ্ভ্যামপি 
প্রতিপাদিতমিতি প্রত্যয়দাঢ্যার্থমাহ তত্রেতি। কিমিতি বিগ্যান্ততিপরত্বম্‌ 
অনয়োরিষ্যতে, জপার্থত্বমেব কিং ন স্তাঁৎ, তত্রাহ__নেত্যার্দিনা। অনয়োর্জপার্থ- 
ত্বেহপি ত্রিত্বসংখ্যায়াঃ সত্বান্ন সা বাধ্যেত্যাশঙ্ক্যাহ__পঞ্চেতি। অনয়োজান্যিতে 
পঞ্চকং প্রতিপদ্ভেতেতি পঞ্চসংখ্যায়। বক্তব্যত্বাৎ ত্রিত্বং বাধিতৎ স্যাদিত্যর্থঃ ॥২৬৮॥৬ 


ভাষ্যান্ুবাদ ।__আঙ্গিরস অর্থাৎ অঙ্গিরার সন্তান ঘোর-নামক খধি সেই এই 
যক্জর্শন বা যজ্ঞবিষ্ঠ। স্বশিষ্য দেবকীপুত্র কৃষ্ণের উদ্দেশে উপদেশ করিয়। বলিয়ী- 
ছিলেন। [ এই শ্রুতিরই দুরবর্তাঁ | ”“তৎ এতও ব্রয্ম্” এই কথার সহিত 'বলিয়া- 
ছিলেন” ক্রিয়ার সম্বন্ধ । তিনিও ( কৃষ্ণও ) উক্ত বিদ্তা শ্রবণ করিয়! অন্ত বিদ্যায় 
নিম্পৃহ হইয়াছিলেন। এই বিগ্া এরূপ বিশিষ্ট ( উৎকৃষ্ট) যে, দেবকীপুক্র কৃষেের 
সম্বন্ধে অন্ত বিগ্ভার প্রতি অনুরাগ নিবৃত্ত করিয়৷ দিয়াছিল; এই কথা বলিয়া পুরুষ- 
মজ্ঞবিগ্ভারই স্ততি করিতেছেন। অঙ্গিরা-গোত্রীয্ ঘোর খষি কৃষ্ণকে এই বিগ্ভার 
উপদেশ করিয়৷ কি বলিয়াছিলেন, তাহা! বলিতেছেন-_উক্তপ্রকার বিষ্তাভিজ্ঞ 
ব্যক্তি অন্তবেলায় অর্থাৎ মরণসময়ে এই ( নিযনলিখিত ) তিনটি মন্ত্র প্রাপ্ত হইবে, 
অর্থাৎ জপ করিবে। সেই তিনটিমন্ত্রকিকি? ১।__“অক্ষিতম্‌ অনি” অর্থাত 
তুমি হইতেছ্ছ অক্ষিত__অক্ষীণ অর্থাৎ অক্ষত (পরিপূর্ণ )। যোগ্যতানুসারে 
[ বুঝিতে হইবে যে] এখানে আদ্দিত্যাধিষ্ঠিত পুরুষ এবং প্রাণ__এই উভয়কে 
এক করিয়া এ্ররূপ বলিয়াছেন। ২।-_সেই তাহাকেই আবার বলিয়'ছিলেন__ 
“অচ্যুতম্‌ অসি” অর্থাৎ তুমি হইতেছ স্ব্বরূপ হইতে অচ্যুত ( অস্থলিত ); এইটি 
দ্বিতীয় মন্ত্র। ৩।-_“প্রাণসংশিতম্‌ অসি”, অর্থাৎ তুমি হইতেছ প্রাণের সম্যক্‌ 
সক্ম তত্ব) এইটি তৃতীয় মন্ত্র। সেই এই বিষয়ে বিদ্যার প্রশংসাপর এই দুইটি 
মন্ত্র আছে) কিন্তু এই ছুইটি জপকাধ্যে প্রযোজ্য নহে। কেননা, তাহা হইলে 
“তিনটি মন্ত্র জপ করিবে, শ্রত্যুক্ত এই ত্রিত্ব সংখ্যার বাঁধা হইয়া পড়ে ; কারণ 
তাহা হইলে পঞ্চ সংখ্যা হইয়া পড়ে (২) ॥২৬৮1৬ 


এরর রিরিএানার়িরিিরারাররারার রো ারারে 
(২) তাখ্পধ্য-_-এই শ্রতিতে যে দেবকীপু কৃষের, নামোলেখ দৃষ্ট হইতেছে, ইহা! হইতে 


বগ্তদশঃ ওঃ ] তৃতীয়োহ্ধ্যায়ঃ | ৩৫৫ 


'আদিৎ প্রত্বস্ত রেতসঃ। উদ্ঘয়স্তমসস্পরি জ্যোতি; পশ্যস্ত 
উত্তরণ স্বঃ পশ্যন্ত উত্তরং দেবং দেবত্রা। সূর্য্যমগন্ম জ্যোতি- 
রুত্তমমিতি জ্যোতিরুত্তমমিতি ॥২৬৯॥৭ 


ইতি তৃতীয়াধ্যায়স্ত সপতদশঃ খণ্ডঃ ॥১৭| 

[ আত শবন্ত ৭-কারঃ অন্ুবন্ধঃ ( অপ্রযোগী ) ই শবশ্চ অনর্থকঃ। 
উৎ উপসর্নস্ত চ “অগন্ম” ইতি ব্যবহিতক্রিয়য়। সন্বন্ধঃ| প্রতবন্ত ( পুরাতনস্ত ) রেতসঃ 
(বীজভূতন্ত কারণন্ত ব্রঙ্মণঃ ) তমসঃ ( অজ্ঞানাৎ ) পরি (উপরি, অজ্ঞানাতীতৎ ) 
উত্তরং (উৎকৃষ্টতরং )জ্যোতিঃ (প্রকাশৎ) পতশ্ন্তঃ ( সাক্ষাৎকুর্বস্তঃ ), [ তথ! ] 
ত্বং (ন্বীয়ং স্বহদয়স্থং ) উত্তরৎ (উর্ধতরৎ) [জ্যোতিঃ] পশ্রন্তঃ বয়ং দেবং 
( প্রকাশমানং ) দেবত্রা ( দেবায়ত্তৎ ) হূর্য্যম ( রশ্মীনাৎ জগতশ্চ প্রেরকৎ ) উত্তমং 
জোতিঃ উদদগন্ম ( উদ্গতাঃ প্রাপ্ত! ইত্যর্থঃ)। [ইদ্মেব তৎ খগ্দ্বয়েণ মন্তত্রয়েণ 
চ প্রকাশিতং জ্যোতিরিতি ভাবঃ ] পুরুষধজ্ঞকল্পনসমাপ্ত্যর্থঃ খ্বিরভ্যাসঃ ॥ 

শ্রত্যুক্ত 'আত শব্ষের কার উচ্চারণার্থ, 'ইৎ* শব্দটি নিরর্থক; আর “উৎ 
উপসর্গটির “অগন্ম” ক্রিয়ার সহিত সম্বন্ধ । | 

চিরন্তন জগঘ্বীজের অজ্ঞানাতীত, উৎরুষ্টতর জ্যোতিঃ দর্শন করত এবং 
স্বহৃদয়স্থ সেই উত্তম জ্যোতিঃ দর্শন করত রশ্মিমগল ও সর্ব জগৎপ্রেরক দেবানুগত 
উতৎকৃষ্ঠতম জ্যোতি: প্রাপ্ত হইয়াছি। পুরুষ-বজ্ঞবিদ্যাসমাপ্ডিজ্ঞাপনার্থ “জ্যোতিরুত্তমম্” 
কথার দ্বিরুক্তি হইয়াছে ॥ 

শাহ্কর-ভাষ্যম।__-আত্। "ইত ইত্যত্র আকারন্তানুবন্ধঃ তকারোহনর্থকঃ, 
ইচ্ছৰশ্চ। প্রত্বস্ত চিরস্তনস্ত পুরাণন্তেত্যর্থঃ | রেতসঃ কারণস্ত বীজভূতন্ত 
জগতঃ, সদাখ্ন্ত জ্যোতি: প্রকাশং পশ্যস্তি। আশব উৎস্ষ্টানুবন্ধঃ পশ্ন্তীত্য- 
নেন স্বধ্যতে । কিংতৎ জ্যোতিঃ পত্ন্তি? বাসরম্‌ অহরহরিব তৎ সর্বতো 
ব্যাপ্তৎ ব্রন্ধণো! জ্যোতিঃ| নিবৃত্তচক্ষুষে। ব্রহ্ববিদে। ব্রহ্মচ্য্যাদি নিবৃত্তিসাধনৈঃ 
কেহ মনে করিবেন ন! যে, এই উপনিষংটি দ্বাপরযুগের . শেষে সম্ভৃত বসুদেবাত্মজ শ্রীকৃষ্ণের 
আবিভাবের পরে বিরচিত হইয়াছে । কারণ, শ্রুতি অনার্দি পদার্থ, তাহার সম্বন্ধে কালবিশেষ 
নির্দেশ কর সম্ভবপর হয় না; তবে এইরূপ নামোল্লেখের উপপত্তি তিন প্রকারে হইতে পারে। 
(১) শ্রুতি যেরূপ অনাদি, হৃষ্টিপ্রবাহও তদ্রুপ অনাদি; বীজ ও বৃক্ষের ন্যায় ইহাদেরও 
পৌর্ববাপধ্য-বিচার চলিতে পারে না। (২) বর্তমান সময়ে যেমন রামায়গ-মহাঁভারতাদি 
রস্থ পাঠ করিয়া তদুল্সিখিত রাম-যুধি্টিরাদি নাম দুষ্ট স্বীয় পুক্রাদিরও রাম-যুধিহ্িরাদি নামকরণ 
কর! হইয়া থাকে, এবং ইদানীস্তন সেই সমস্ত লোকদিগের মধোও কোন কোন লোকের 
ঘটনাবলী এতিহাসিক ঘটনাবলীর অনুরূপ হইয়া থাকে; তেমনি শ্রুতিতে দেবকীপুক্র কৃষের 
নাম অবগত হ্ইয়াই পশ্চাততন দেবকীপুশ্রেরও 'কৃঞ্ণ নাম রাখ! হইয়াছিল ; হয়ত শ্রোত কৃষ্ণের 
ঘটনার সঙ্গে তাহার ঘটনাবলীর অনেক সৌসাদৃগ্ত ঘটিয়াছিল। (৩) বধার্ঘভাষিণী শ্রুতি 


ভবিঘ্তৎ বিষয়কেও ভূতবৎ বর্ণনা করিয়া থাকেন; স্থতরাং উপনিষদেও ভবিষৎ শ্রীকৃষ্ণের উল্লেখ 
থাকা অনুচিত নহে। & 








৩৫৬ ছান্দোগ্যোপনিষৎ 


শুদধান্তঃকরণ! আ সমস্ততো জ্যোতিঃ পশস্তীত্যর্থঃ। পরঃ পরমিতি লিঙ্গব্যত্যয়েন, 
জ্যোতিপরত্বাৎ। ধং ইধ্যতে দীপ্যতে দিবি গ্োোতনবতি প্রন্মিন ব্রহ্মণি বর্তমানম্; 
যেন জ্যোতিষেদ্ধঃ সবিতা তপতি, চন্দ্রমা ভাতি, বিছ্যুদ্‌ বিষ্তোততে, গ্রহতারাগণ! 
বিভাসস্তে। 
কিঞচ, অন্টো মন্তরগ আহ যথোক্তৎ জ্যোতিঃ পথ্ঠন্-উদ্য়ং তমসো অজ্ঞান- 
লক্ষণাৎ পরি পরস্তাদ্রিতি শেষঃ। তমসো৷ বা অপনেত যৎ জ্যোতিঃ উত্তরম্‌ 
আদিত্যস্থং পরিপত্ঠান্তো বয়ম্‌ উদগন্মেতি ব্যবহিতেন সন্বন্ধঃ। তৎ শ্যোতিঃ 
বঃ স্বমাস্্ীরম্‌ হন্মদ্ধর্ণি স্থিতম্‌ আদিত্যন্থঞ্চ তদ্দেকং জ্যোতিঃ। যৎউত্তরম্‌ 
উৎকৃষ্টতরম্‌ উর্ধতরং বা অপরং জ্যোতিরপেক্ষ্য, পশ্তন্ত উদগন্ম বয়ম্‌। কমুদগন্ম 
ইত্যাহ__দেবং গ্যোতনবন্তং দেবত্রা দেবেষু সর্কেষু হুরধ্যৎ রসানাং বশ্মীনাং 
প্রাণানাঞ্চ জগত ঈরণাৎ কুর্ধ্যঃ, তম্‌ উদগন্ম গতবন্তঃ, জ্যোতিরুত্তমৎ অর্বব- 
জ্যোতির্ভ্য উৎকুষ্টতমম; অহো! প্রাপ্তা বয়মিত্যর্থঃ। ইদৎ তৎ জ্যোতিঃ, যদ্‌ 
খগ্ভ্যাং স্বতম্, যদ্‌ যজুন্ত্য়েণ প্রকাশিতম্। দ্বিরভ্যালো যজ্ঞকপ্পনাপরি- 
সমাপ্ত্যর্থ ॥২৬৯॥৭ 
ইতি তৃতীয়াধ্যায়স্ত সপুদশ-থণ্ড-ভাষ্যম্‌ ॥১৭॥ 
আনন্দগিরিঃ।__-“আদিতপ্রত্বস্ত রেতসে। জ্যোতিঃ পত্ঠস্তি বাসরম্। পরো 
যদিধ্যতে দিবি” ইতি মন্তস্ত প্রতীকগ্রহণমাদ্দিৎ প্রত্বস্য রেতস ইতি, তৎপদচ্ছেদ- 
ূর্ববকং ব্যাচট্টে আদিত্যা্দিনা। ইচ্ছব্শ্চানর্থক ইতি পূর্বেণ সন্বন্ধঃ। কিং 
তৎকারণমিত্যপেক্ষায়াং সদেব সোম্যে্মিত্যাদ্দিশ্রুতিসিদ্ধং ব্রহ্মেত্যাহ-_সাখ্য- 
শ্তেতি। আনন্দ ব্রহ্মণে! বিদ্বানিতিবৎ প্রত্রস্য জ্যোতিরিতি সম্বন্ধে! দ্রষ্টব্যঃ | 
উৎস্ানুবন্ধো ধবস্ততকারঃ স ইতি যাবং। নন্থু ব্রন্স্বরূপভূতমেতজ্জ্যোতিধৈব 
সর্ব পত্তাস্তো দৃশ্যান্তে, তত্রাহ__নিবৃত্তচক্ষুষ ইতি। নিবুত্তানি বিমুখখখীকৃতানি 
বিষয়েভ্যঃ চক্ষুংষি করণানি যেষাৎ তে তথা। অতএক ব্রহ্ষবিদ্ঃ, “কশ্চিত্বীরঃ 
প্রত্যগাত্মানমৈক্ষদা বৃত্তক্ষুরমৃতত্বমিচ্ছন্” ইতি শ্রত্যন্তরম্। তন্রৈবোপায়াস্তরং 
সচকনতি_ ত্রহ্মচ্্যার্দীতি। 
'স্মরণৎ কীর্তনং কেলিঃ প্রেক্ষণৎ গুহভাষণম্‌। 
সঙ্কল্পোহধ্যবসায়ন্চ ক্রিয়ানির্বংতিরেব চ॥ 
এতনমৈথুনমষ্টাঙ্গং প্রবদস্তি মনীষিণঃ | 
বিপরীতৎ ব্রন্মচ্য্যমেতদেবাষ্টলক্ষণম্‌।৮ 
ইত্যুক্ ] বরহ্ষধ্যমূ। আদিপদেনাহিৎসান্তেয়াদয়ে গৃহাস্তে। এতৈররিবৃত্বি- 
পরধানৈঃ লাধনৈঃ শুদধমুদদীপিতমস্তঃকরণৎ যেষাং, তে তথা। ব্যত্যয়ে হেতুঘাহ__ 
জ্যোতিষ্পরত্বাদিতি ষ স্বমহিম প্রতিষ্ঠিতং দীপ্যতে, তৎপরং জ্যোতিরিতি সন্বন্ধঃ। 
দবীপ্যমানত্বং বিবৃণোতি-_যেনেতি। 
ন্তরাস্তরমবতারয়তি__কিং চেতি। ইতশ্চ বিদ্বান্তত্যর্থেতি যাবৎ। কিমাহেত্য- 
পেক্ষায়াং ছিতীয়ং মন্ত্রমাদরত্তে_উবযস্তমিতি। তং ব্যাকরোতি-_-তমস ইত্যাদিন!। 


অপ্তদশঃ থণ্ঃ ] তৃতীয়োহ্ধ্যায়ঃ। ৩৫৭ 


তন্তৈব জ্যোতিষঃ প্রমাণে জ্যোতির্নান্তদন্তীত্যর্থঃ। দেবত্বেন প্রত্/গাম্মত্মমাহ__ 
স্বরিতি। তয়োরেকত্বং স যশ্চায় মিত্যাদিষু শ্রত্যন্তরসিদ্ধিং দর্শয়তি-__আঘিত্যস্থমিতি। 
তৎপদার্থৎ ত্বংপদার্থ, চোক্কা তয়োরৈক্যমুক্তমিদানীমেকীভূতং জ্যোতিধিশিন্টি-_ 
যছুত্তরমিতি। একত্বধীফলং কথন্নতি-_পত্তস্ত ইতি । ফলমেব প্রশ্নপূর্ববকৎ বিবুণোতি 
_ কমিত্যার্দিনা | ফলবিষয়ং স্বানুভবং দর্শয়তি-__অহে। ইতি  মন্ত্রাণাং মন্ত্রয়োরেক- 
বাক্যত্বমুপসংহরতি- ইন্বং তদ্দিতি ॥২৬৯॥৭ 
ইতি তৃতীয়াধ্যায়স্ত সপ্তদশঃ থণ্ডঃ ॥১৭॥ 

ভাষ্যান্ুবাদ ।__আতৎ “ইত এই স্থানে '*কারটি অনুবন্ধ, (৩) আর “ই, 
শবটির কোনই অর্থ নাই। প্রত্ব অর্থ-_চিরকালীন অর্থাৎ পুরাতন। “রেতস্‌ঃ 
অর্থ-_কারণ, জগতের বীজন্বরূপ সংপদ্বার্থ। সেই প্রত্ব জগদ্বীজভূত সৎপদার্থের 
জ্যোতিকে-__প্রকাশকে দর্শন করেন। তকার-রহিত "আঃ (আত) পদটির 
“পশ্ঠস্তি ক্রিয়ার সহিত সম্বন্ধ । কিরূপ জ্যোতি-দর্শন করিয়াছিলেন? বাসর, 
অর্থাৎ বাসরের ন্যায় সর্বব্যাপী ব্র্মজ্যোতিঃ, ব্রহ্মচ্যা্দি-সাধন-সাহায্যে ষাহাদের 
জ্ঞানচক্ষুঃ প্রত্যাবৃত্ত হুইয়াছে, সেই শুদ্ধচিত্ত ব্রহ্গবিদ্গণ সর্বত্র সেই জ্যোতিঃ 
দর্শন করেন। যাহ প্রকাশমান পরব্রদ্ষে বর্তমান থাকিয়। দীপ্তি পাইতেছে, 
যে জ্যোতিঃ দ্বারা উদ্দীপিত হইয়া সুর্য তাপ দ্িতেছেন, চন্দ্র প্রকাশ 
পাইতেছেন, বিহ্যুৎ প্র্ষরিত হইতেছে, এবং গ্রহ ও তারাগণ প্রতিভাত 
হইতেছে। 

অপিচ, অপর মন্ত্দরশ্শ উক্ত প্রকার জ্যো'তিঃ দর্শন করত বলিতেছেন-_অজ্তানরূপ 
তমের (অন্ধকারের ) পরবর্তী ( অতীত ) অথব। অজ্ঞানান্ধকারের অপনেতা উত্তর 
অর্থাৎ আদ্দিত্যন্থ ষে উতরুষ্ট জ্যোতিঃ দর্শন করত আমরা-__-“উদ্গন্ম” (উদ্গত 
হইয়াছি ), এই ব্যবহিত ক্রিয়াপদের সহিত সম্বন্ধ । সেই জ্যোতিঃ শ্ব-_স্বকীয়, 
অর্থাৎ আমাদের হদয়স্থ জ্যোতিঃ, ও আদিতাস্থ জ্যোতি; উভয়ই এক। যাহ 
পরজ্যোতিঃ (ব্রহ্মজ্যোতিঃ) অপেক্ষা উত্তর উতকৃষ্টতর, অর্থাৎ অপেক্ষাকৃত উর্ধাত্ভঁ। 
[ সেই জ্যোতিঃ ] দর্শন করতঃ আমর! উদ্‌গত ( উন্নত ) হইয়াছি। কিরূপে উদ্‌গত 
হুইয়াছি, তাহা বলিতেছেন-_প্রকাশসম্পন্ন সমস্ত দেবগণের মধ্যে (অবস্থিত ), 
রসসমূহ, রশ্মিমণ্ডল ও প্রাণসমূহাত্মক জগতের প্রেরণ করেন বলিয়া যিনি 'হুর্যয”- 
পদ্ববাচ্য; বড়ই আহলাদের বিষয় যে, সর্ধ জ্যোতিঃ অপেক্ষা উৎরৃষ্টতম সেই 
জ্যোতিঃ আমরা প্রাপ্ত হইয়াছি। ইহাই সেই ছুইটি খকে ম্তত (প্রশংসিত ) ও 
তিনটি বছ্জুঃ (মন্ত্র) দ্বারা প্রকাশিত জ্যোতিঃ। যজ্ঞকল্পনাসমাপ্তি-জ্ঞাপনার্থ 
“জ্যোতিরুত্তমম্” কথার দ্বিরুক্তি কর! হইয়াছে ॥২৬৯॥ 

ইতি তৃতীয় অধ্যায়ের সপুদশখণ্ডের ভাষ্যান্ুবাদ সমাপ্ত ॥১৭| 


(৩) তাৎপর্যা-্যাহা কেবল উচ্চারণকালে থাকে, অর্থ করিবার সময় অনাবগ্তক 
হয, তাহাকে অনুবন্ধ বলে। 


তৃতীয়াধ্যায়ে 


অফীদশ; খণ্ড। 
মনো ব্রন্মেত্যুপাসীতেত্যধ্াত্মম ; অথাধিদৈবতমাকাশো 


্রন্মেতি, উভয়মাদিষউং ভবত্যধ্যাত্ং চাধিদৈবতং চ ॥২৭০।১ ) 

[ অথ অধ্যাত্বাধিটদবতভেদেন মনআকাশয়োঃ ব্্ননষ্টিবিধানার্থম্‌ উপক্রমতে 
_ “্মনোব্রক্ষেতি” ইতাদি। মনঃ (মন্ুতে অনেন ইতি মনঃ-_অন্তঃকরণম্‌) 
'ৎ ব্ন্ধণ ইতি উপাসীত (মনসি কগদৃষ্টিঃ কর্তব্যা ইত্যর্থঃ)। ইতি (এতৎ 
উপাসনম্‌ ) অধ্যাত্বম্‌ ( আত্মানং মনঃ অধিক্ত্য প্রবৃত্তমিত্যর্থঃ )। অথ (অনন্তরম্) 
অধিদৈবতম্‌ ( দেবতাবিষয়কম্‌ উপাসনম্‌) [উচ্যতে ইতি শেষঃ]। 'আকাশঃ 
বর্ষণ ইতি [ উপাসীত ইতি শেষঃ ]| ( আকাশে ব্দৃষ্টিঃ কর্তব্যেত্যর্থঃ )। ইতি 
( ইথম্‌) উভয়ং (দ্বিগ্রকারম্‌) [ উপাসনম্‌] আদিষ্ট ( উপদিষ্টম) ভবতি_- 
অধ্যাত্বং চ, অধিরৈবতং চ। [তত্র] মনপি ব্রন্ধদর্শনম্‌ অধ্যাত্মম, আকাশে চ 
বক্ষদর্শনৎ অধিদৈবতমিতি ভাবঃ )। 

এখন মন ও আকাশে ব্রহবদৃষ্টির উপদেশ করা হইতেছে-_'মনই ব্রহ্ম” ইত্যাকার 
উপাসনা! করিবে, ইহা! অধ্যাত্ম উপাসনা । অনন্তর অধিদৈবত উপাসন1 কথিত 
হইতেছে--আকাশই ব্রহ্ম ইত্যাকার [ উপাসনা করিবে ]। অধ্যাত্ম ও অধিদৈবত, 
এই ছুই প্রকার [ উপাসন! ] উপদিষ্ট হইতেছে ॥ 

শাঙ্কর-ভায্মম্‌।_মনোময় ঈশ্বর উক্ত, আকাশাম্বেতি চ ব্রহ্ষণে। গুণৈক- 
দেশত্বেন। অথেদানীং মন-আকাশয়োঃ সমস্তবর্বৃষ্টিবিধানার্থ আরন্তঃ--“মনো 
বর্ষ" ইত্যাদি । মনঃ মন্ুতে অনেনেতি অন্তঃকরণম্‌, “তৎ ব্রহ্ম পরম্‌ ইত্যুপাসীত 
ইতি, এতদাত্মবিষয়ং দর্শনম্__অধ্যাত্বম। অথ অধিতৈবতং-_দেবতা বিষয় মিদ্ 
বঙষ্যামঃ-_-আকাশো ব্রন্বেত্যুপাপীত ইতি। এবমুভয়মূ অধ্যাত্মম অধিদৈবতথ্চোভয়ং 
বৃষ্টিবিষয়মা দিষ্মপদিষ্টং তবতি। আকাশমনসোঃ বুক্মত্বাৎ মনসা উপলভ্যত্াচ্ 
বর্ষণে! যোগ্যৎ মনো বর্বদৃষ্টেঃ) আকাশশ্চ সর্বগতত্বাৎ হুঙ্ত্বাদুপাধিহীনতাচ্চ।২৭০১ 


আনন্দগিরিঃ।--ননু যক্ঞবিজ্ঞানেন বক্ষ্যমাণ্বিজ্ঞানন্ত ন সঙ্গতিরস্তীতি কথ 
পৌর্ঝাপর্ধয মিত্যাশশ্ক্যা্তরতগুস্ত ব্যবহিতেন সনবন্ধমাহ--মনোময় ইতি | ইতি চেশ্বর 


অগ্টাদশঃ খণ্ডঃ ] তৃতীয়োহ্ধ্যায়ঃ | ৩৫৯ 


উক্ত ইতি পূর্বেণ সন্বন্বঃ | তত্র ব্রহ্ধণো গুণয়োরেকদেশত্বেন মন আকাশম্চোক্ত 
ইত্যাহ-_ব্রন্ষণ ইতি। যথোক্গুণকবরহ্দৃষ্ট্যা অমর্থস্ত তয়োরেব সম্পূর্ণবন্বদৃষ্ি 
কথনার্থমুত্তরগ্রস্থমবতারয়তি--অথেতি। এবমুভয়মুপদিষ্টং ভবতীতি সম্বন্ধঃ। 
তদদেবোভয়ং বিভজতে-_অধ্যাত্মমিতি কথং মনোদৃষ্টিবিষয়ত্বেনাধ্যাত্ব২ মনে 
বরদ্ষেত্যুপাসনৎ বিধিতস্ততে, তত্রাহ--মনসেতি। তথাপি কথৎ ব্রহ্দৃষ্টেরাকাশৎ 
বিষয়ীভবতি ন হি তেনোপলভ্যতে ব্রদ্গেত্যাশঙ্ক্যাছ--আকাঁশশ্চেতি। ব্রহ্ম- 
ৃ্টের্যোগ্য মিতি পুর্ব্ণ সম্বন্ধঃ ॥২৭০1১ 

ভাষ্যান্ুবাদ।- পূর্বে ঈশ্বর মনোময় বলিয়া! উক্ত হইয়াছেন, এবং ব্রন্ধের 
যাবতীয় গুণের মধ্যে একাংশমাত্র সুক্মতাঁরপ অবলম্বনে “আকা শামা” বলিয়াও উক্ত 
হইয়াছেন। অতঃপর এখন মন ও আকাশে সম্পূর্ণভাবে ব্রহ্ধদৃষ্টিবিধানার্থ “মনে! 
ব্রহ্ম” ইত্যাদি গ্রন্থের আরম্ত হইতেছে । মন অর্থ যাহা দ্বার মনন (চিন্তা) করা! 
যায়, সেই অন্তঃকরণ; “তাহাই পরব্রঙ্গস্বরূপ' ইত্যাকার উপাসনা করিবে; ইহা 
অধ্যাত্ব, অর্থাৎ আত্মবিষয়ক দর্শন । অনন্তর অধিদৈবত, অর্থাৎ দেবতাবিষয়ক 
এই উপাসন1 বলিব 'আকাশই ব্রন্স্ব্ূপ, ইত্যাকারে উপাসনা! করিবে । এই 
প্রকারে উভয় অর্থাৎ অধ্যাত্ম ও অধিদৈবতভেদে দ্িপ্রকার ব্্বদষ্টিবিষয়ক উপাসন! 
উপদিষ্ট হইতেছে । আকাশ ও মনের মধ্যে মন অতি সু এবং মনের দ্বার! ব্রন্মের 
উপলব্ধি হয় বলিয়াও মনই ব্রহষদৃষ্টির উপযুক্ত স্থান; আর আকাশও অতি সুক্ষ, 
সর্বব্যাপী ও নিরুপাধি বলিয়া ব্র্বদৃষ্টির উপযুক্ত স্থান ॥২৭০॥১ 


তদেতচ্চতুস্পাদ্‌ ব্রন্ষ__বাকৃ পাদঃ প্রাণ পাদঃ চক্ষুঃ 
পাদঃ শ্রোত্রং পাদ ইত্যধ্যাত্বম,় অথাধিদৈবতম্_ অগ্নিঃ 
পাদো বাযুঃ পাদ আদিত্যঃ পাদে৷ দিশঃ পাদ ইতি, উভয়মেবা- 
দিষ্টং ভবত্যধ্যাত্বং চৈবাধিদৈবতং চ ॥২৭১।২ 


তৎ ( উক্তৎ ) এতৎ ( মনোনামকৎ ব্রহ্ম) চতুষ্পাৎ (চত্বারঃ পাদাঃ-_-অংশ! 
অন্ত ইতি চতুষ্পাৎ) [ চতুষ্পাত্বমেব প্রপঞ্চয়তি__ ] বাক্‌ (বাগিন্দ্রিয়ং) পা: 
( একঃ অংশঃ ), প্রাণঃ ( পঞ্চবৃত্ত্যাত্মকঃ ) পাদঃ (দ্বিতীয়ঃ অংশঃ), চক্ষুঃ পাদঃ 
(তৃতীয়ঃ অংশঃ ), শ্রোত্রং (শ্রবণেন্টরিয়ং ) পাদ্ঃ ( চতুর্থঃ ভাগঃ ), ইতি ( এতাবৎ) 
অধ্যাত্মম[ উপাসনম্]। অথ (অনন্তর ) অধিট্দবতম্‌ ( উপাঁনম্‌) [উচ্যতে-_] 
অন্িঃ পাদ, বাযুত পাদঃ, আদিত্যঃ পাদ, দিশঃ পাদঃ, ইতি। অধ্যাত্মমচ অধি- 
দৈবতৎ চ এব উভয়ম্‌ এব [ উপাসনম্‌ ] উপদিষ্টং ভবতি। 


৩৬৪ ছান্দোগ্যোপনিষত। 


এখন অধ্যাত্ব ও অধিদৈবত-ভেঘে পাদবিভাগ কথিত হইতেছে_লেই এই 
মনোনামক ব্রদ্ধ চতুষ্পাদ্‌__বাগিন্ডিয় এক পাদ, প্রাণ অপর পাঘ, চক্ষুঃ তৃতীয় 
পাদ, এবং শ্রবণেক্জ্িয় চতুর্থ পাদ,_ইছা হইতেছে অধ্যাত্ম ; অনস্তর, অধিদৈবত 
[ পাদবিভাগ কথিত হইতেছে__ ] অগ্রি এক পাদ, “বায়ু দ্বিতীয় পাদ, আদিত্য 
তৃতীয় পাদ, দিকৃসমূহই চতুর্থ পা । অধ্যাত্ম ও অধিদৈবত-ভেদে এই ছুই প্রকারই 
উপাসন] উপদিষ্ট হইল ॥ | 

শান্কর-ভাষ্যম।-তদেতৎ মনআথ্যৎ চতুষ্পদ ব্রঙ্গ চত্বারঃ পাদ। অন্তেতি। 
কথং চতুষ্পাত্ব, মনসো! ব্রহ্গণঃ? ইত্যাহ_বাক্‌ প্রাণশ্চক্ষুঃ শ্রোভ্রমিত্যেতে 
পাদ ইত্যধ্যাত্মম। অথ অধিদৈবতম্__মকাশন্ত ত্রন্ধণঃ অপ্ির্বাযুরাদিত্যো 
দ্িশ ইত্যেতে। এবমুভয়মেব চতুষ্পাদ্তরঙ্াপিষ্টৎ ভবতি-_অধ্যাত্বখ্চেবাধিদৈবতঞ্চ। 
তত্র মনসো বাগেব ব্রহ্মণশ্চতুথঃ পাদ ইতরপাদত্রয়াপেক্ষয়া । বাচা হি পাদেনেব 
গবাদ্দিবং বক্তব্যবিষয়ং প্রতি তিষ্ঠতি; অতে। মনসঃ পাদ ইব বাকৃ। তথ! 
প্রাণে প্বাণঃ পাঃ, তেনাপি গন্ধবিষয়ং প্রতি চ ক্রামতি। তথা চক্ষুঃ পাঃ 
শ্রোত্রং পাদ ইত্যেবমধ্যাত্বং চতুষ্পাত্বং মনসো ব্রহ্ষণঃ। তথা অধিনৈবতম্‌ 
অগ্থিবাষাদিত্যদিশ আকাশন্ত ব্রহ্ধণ উদর ইব গোঃ পাদাবিব লগ্না উপলতভ্যন্তে ; 
তেন ত্ত/কাশ্তাগ্যাদয়ঃ পাদ] উচ্যন্তে। এবম্‌ উভয়ম্‌ অধ্যাত্মক্চেবাধিদৈবতৎ চ 
চত্ুপ্পাৎ আদিষ্টং ভবতি ॥২৭১|২ 

আনন্দগিরিঃ।-_অধ্যাত্মমধিৰৈবতং চ বিহিতস্তোপাসনস্তাঙ্গানু চিন্তনং দর্শয়তি__ 
তদেতদ্দিতি। মনসশ্তুষ্পাত্ প্রশ্নপূর্বকং ব্যুৎপাদয়তি--কথমিত্যাদ্িনা। আধি- 
দৈবিকস্তাকাশস্ত চতুপ্াত্বং প্রকটয়তি__অথেত্যাদিনা। মনআকাশয়োরুক্তং 
চতুষ্পাত্বং নিগময়তি__এবমিতি ॥২৭১1২ 

ভাষ্যান্থবাদ।__সেই এই মনোনামক ব্রহ্ম চতুষ্পাদ্‌, অর্থাৎ ইছার চারিটি পাদ 
বা অংশ আছে। মনোত্রন্দের চতুষ্পাত্ব হয় কিরূপে? এই আশঙ্কায় কহিতে- 
ছেন_বাগিক্জিয়, প্রাণ, চক্ষু ও শ্রবণেন্রিয়, ইহারাই তাহার চারিটি পাদ, ইহা 
অধ্যাত্ম ( দবেহছগত পদার্থাবলম্বনে কল্পিত)। অনন্তর, অধিটদবত পারদ কথিত 
হইতেছে__অগ্রি, বায়, আদিত্য ও দবিক্সমৃহই আকাশত্রদ্ষের পাদ । এই প্রকারে 
অব্যাত্ম ও অধিদৈবত ভেদে ছুই প্রকারই চতুষ্পাদ ব্রহ্ম উপদিষ্ট হইল। তন্মধ্যে, অপর 
নি 

য় গমন করে], তদ্রপ লোকে বাক্যের সাছায্যেই 


অষ্টাদশঃ খণ্ডঃ ] তৃতীয়োহ্ধ্যায়ঃ। ৩৬১ 


বক্তব্য বিষয়ের প্রতি অবস্থান করে, এই কারণেই বাগিন্দিয় মনের পাদতুল্য। 
সেইরূপ প্রাণ অর্থাৎ শ্রাণেন্দ্িয়ও একটি পাদ; কেননা, তাহা দ্বারাই গন্ধের প্রতি 
ধাবিত হইয়া থাকে। সেইরূপ চক্ষুও একটি পাদ, শ্রোত্রও আর একটি পাদ, 
এইরূপে মনোব্রদ্ষের অধ্যা তম চতুষ্পাত্ব [ সিদ্ধ হয় ]| সেইরূপ, গোর উদরে যেরূপ 
পাদসমুহ সংলগ্ন থাকে, তদ্রুপ অগ্নি, বায়ু, আদিত্য ও দিক্সমূহ পাদের ন্যায় 
আকাশব্রদ্দে সংলগ্ন দেখ! যায়। এই কারণেই অগ্নি প্রভৃতি দ্বেবতাগণ সেই 
আকাশব্রন্ষের পা্সমূহ বলিয়া কথিত হয়। এই প্রকারে অধ্যাত্ম ও অধিদৈবত, 
এই উভয়প্রকার চতুষ্পা্‌ ব্রহ্ম উপদিষ্ট হইয়। থাকেন ॥২৭১|২ 

বাগেব ব্রহ্মণশ্তুর্থঃ পাদঃ; সোহগ্নিনা জ্যোতিষ ভাতি 
চতপতিচ। ভাতি চ তপতি চ কীত্ত্যা যশস৷ ব্রহ্মবর্চসেন 


য এবং বেদ ॥২৭২॥৩ 

[ তত্র আধ্যাস্মিকেযু পাদেধু মধ্যে] বাকৃ এব [মনোময়ন্ত ] ব্রহ্মণঃ চতুর্থ: 
পাদঃ; সঃ (বাকৃপাদঃ ) অগ্নিনা! ( তদধিষ্ঠাত্রা! ) জ্যোতিষ ভাতি দ্ীপ্যতে 
চ, তপতি (উত্তাপ, করোতি ) চ। যঃ এবং (যথোক্ত প্রকার ) বেদ, সঃ 
(বিদ্বান) কীর্ত্যা (লোক প্রতিষ্ঠয়া ), শসা, ব্রহ্মবর্চসেন ( অধ্য়নাদ্বিজনিতেন 
তেজস! ) ভাতি চ, তপতি চ। 

আধ্যাত্মিক পাদচতুষ্টয়ের মধ্যে বাক্‌্ই মনোময় ব্রন্মের চতুর্থ পাদ; তাহ 
অগ্রিজ্যোতি দ্বার! দীপ্তিগ্রাপ্ত হয়, এবং তাপ প্রদান করে। ধিনি এইপ্রকার 
জানেন, তিনি নিজেও যশ (লোক প্রতিষ্ঠ। ) ও তপন্তাধ্যয়নাদ্িজনিত তেজঃ 
দ্বার! দীপ্তি প্রাপ্ত হন, এবং তাপ প্রদ্দান করেন ॥ 

শাঙ্কর-ভাষ্যম্‌।-- তত্র বাগেব মনসো। ব্রহ্গণশ্ততুর্থঃ পাদ্ঃ। সোইগ্নিনা। অধি- 
দৈবতেন জ্যোতিষ! ভাতি চ দ্বীপ্যতে তপতি চ সন্তাপক্রৌক্কযৎ করোতি। অথবা 
তৈলঘ্ৃতাগ্যাগ্নেয়াশনেন ইদ্ধা বাগ. ভাতি চ তপতি চ বদনায়োৎসাহবতী স্তাদ্ি- 
ত্যর্থঃ। বিদ্বংফলং_ভবতি চ তপতি চ কীর্ত্যা যশস! ব্রহ্মবর্চসেন, ষ এবং 
যথোক্তৎ বেদ ॥২৭২)৩ 


আনন্দগিরিঃ।_ আধ্যান্মিকান্‌ পাধান্‌ প্রপঞ্চয়তি_তত্রেতি। পাদত্বং বাচো৷ 
ব্যৎপাদয়তি_বাচা1 হীতি। যথা গবাদি গন্তব্য পাদেনৈব প্রাপ্পোতি, দেব- 
দবত্তোইপি বাচৈব পার্দেন বক্তব্যৎ বিষয়ৎ প্রতিলভতে। তেন তন্তা যুক্তৎ পাঘত্ব- 
মিত্যর্থঃ। প্রাণন্ত বাচ ইব পাদত্বং দর্শরতি-__তেনাপী'তি। আধিটদববিকান্‌ পাদ্ান্‌ 


৩৬২ ছান্দোগ্যোপনিষৎ ূ 


বিবণোতি_-অথেতি। যথা গোরুদরে পাদা লগ্লা লক্ষ্য্তে, তথাকাশল্তোদর ইবাপ্্যা- 
দয়ে! লগ দৃত্ন্তে। তন্মাৎ তন্ত তে পারা ইব ভবস্তীত্যর্থঃ | দ্বিবিধপার্ঘবিবরণ- 
মুপসংহরতি-_-এবমিতি। সম্প্রতি আধ্যাজ্সিকপাদানামাধিদৈবিকপাদৈ রধিষ্ঠেয়তয় 
সমবদ্ধোইনুচিন্তনীয় ইতি দর্শয়িতুমুপক্রমতে-_তত্রেতি। সোহগ্রিনেত্যাদেরর্থাস্তরমাহ 
__ অথবেতি। কীর্তিষশসোঃ প্রত্যক্ষত্বপরোক্ষত্বাভ্যাং ভেঘঃ ॥২৭২৩ 

ভাস্তানুবাদ ।-_তন্মধ্যে বাক্‌ই মনোময় ব্রদ্মের চতুর্থ পাদ; তাহা নিজের 
অধিষ্ঠাতুদেবতা। অগ্মিজ্যোতিঃ দ্বারা দীপ্তি পায় অর্থাৎ সম্তাপ__উষ্ণতা জন্মায়। 
অথব] তৈল-দ্বৃত প্রভৃতি তেজঃপ্রধান বস্তু ভোজন দ্বারা বাক্‌ উদ্দীপ্ত হইয়া 
বাক্যোচ্চারণে উৎসাহসম্পন্ন হইয়া থাকে । বিদ্বানের ফল-_ধিনি যথোক্তপ্রকার 
বিষয় অবগত হন, সেই বিদ্বান কীর্তি লোকপ্রতিষ্ঠা, যশঃ (দ্ানাদিজনিত 
গ্রশস্তি) এবং তপস্ত! ও অধ্যয়নাদিজনিত তেজঃ দ্বারা দ্বীপ্তি পান, এবং তাপ 
দেন ॥২৭২|৩ 


প্রাণ এব ব্রহ্মণশ্চতুর্থ; পাদঃ, স বায়ুনা জ্যোতিষা ভাতি 
চ তপতি চ। ভাতি চ তপতি চ কীত্া! যশসা ব্রহ্মবর্চসেন, 


য এবং বেদ ॥২৭৩॥৪ 

প্রাণঃ ( দ্বাণঃ ) এব ব্রহ্গণঃ ( মনোময়ন্ত ) চতুর্থঃ পাদঃ, সঃ (পাদঃ) বায়ুন! 
( গন্ধযুক্তেন ) জ্যোতিষ! ভাতি চ তপতি চ। যঃ এবং (যথোক্তপ্রকারং ) বেদ 
(বিজানাতি ), সঃ (বিদ্বান) কীত্্য| বশস! ব্রহ্মবর্চসেন চ ভাতি চ তপতি 
( অন্তৎ সর্ব পূর্বববৎ )।॥ 

প্রাণ অর্থাৎ স্রাণেন্্িযই মনোময় ব্রহ্গের চতুর্থ পাদ, এই চতুর্থ পাদ গন্ধবহ 
বায়ুরূপ জ্যোতি দ্বারা দীপ্তি পায় ও তাপ দেয়। ধিনি এইপ্রকার অবগত আছেন, 
সেই বিঘান্‌ ব্যক্তিও কীর্তি, যশঃ ও ব্রন্ধবর্চস দারা দীপ্তি পান এবৎ সন্তাপ প্রদান 
করেন ॥ 

শাঙ্কর-ভাত্মম্‌।--তথা প্রাণ এব ব্রহ্ষণ্তুর্থঃ পাদঃ| স বায়ুন গন্ধাত্মনা 
ভাতি চ তপতি চ॥২৭৩|৪ 

আনন্দগিরিঃ।_॥২৭৩৪ 


ভাষ্যাহগবাদ।__সেইরপ প্রাণই ব্রদ্ধের চতুর্থ পাদ, তাহা গন্ধাত্বক (গন্ধবহ ) 
বায়ুদ্বারা দীপ্তি পায় ও অন্তাপ প্রদান করে ॥২৭৩]৪ 
চক্ষুরেব ব্রহ্মণশ্চতুর্থঃ পাদ স আদিত্যেন জ্যোতিষ! ভাতি 


চ তপতি চ। ভাতিচ তপতি চ কীত্যা। যশস৷ ব্রহ্মবর্চসেন, 
য এবং বেদ ॥২৭৪|৫ | 


অষ্টাদশ: খণ্ডঃ ] তৃতীয়োহ্ধ্যায়ঃ। ৩৬৩ 


চন্ষুঃ এব মনোময়্রক্ষণঃ চতুর্থঃ পাদঃ, স আদিত্যেন জ্যোতিষ] [ রূপগ্রহণায় ] 
ভাতি চ তপতি চ। “ভাতি চ তপতি চ* ইত্যাগ্ন্তৎ সমানম্‌॥ 
চক্ষুই মনোময় ব্রন্দের চতুর্থ পাদ) তাহা শুরুরুষ্ণাদি রূপ গ্রহণের জন্য 
আদিত্যরূপ জ্যোতিঃ দ্বারা দীপ্তি পায় ও তাপ দেয়। অন্ান্ত অংশ পূর্বের 
তুল্য ॥ 
শাহ্কর-ভাষ্যম্‌।-_ তথা চক্ষুরাদ্বিত্যেন রূপগ্রহণায় ॥২৭৪॥৫ 
আনন্দগিরিঃ।-_॥২৭৪।৫ 
ভাষ্যান্ববাদ্দ।-_ পূর্বববৎ বূপপ্রকাশের জগ্ত আদিত্য [জ্যোতি] দ্বারাঁ_ 
ইত্যাদি পূর্বববৎ ॥২৭৪৫ 
শোত্রমেব ব্রহ্মণশ্চতুর্ধট পাদ স দ্িগৃভির্জ্যোতিষা 
ভাতি চ তপতি চ। ভাতি চ তপতি চ কীত্ত্যা যন 
ব্রহ্ধমবর্চসেন, য এবং বেদ য এবং বেদ ॥২৭৫॥৬ 
ইতি তৃতীয়াধ্যায়ন্ত অষ্টাদৃশঃ থণ্ডঃ ॥১৮। 
শ্রোত্রম্‌ এব ব্রহ্গণঃ ( পুর্বোক্তস্ত ) চতুর্থঃ পাদঃ, সঃ (পাদঃ) দ্বিগৃভিঃ জ্যোতিষ! 
[ শবগ্রহণায় ] ভাতি চ তপতি চ। অন্তৎ সমানম্‌॥ 
শ্রোত্রই মনোময় ব্রন্মের চতুর্থ পাদ, তাহ! [ শব্ধ গ্রহণের জন্য ] দবিকৃর্ূপ 
জ্যোতি দ্বারা দীপ্তি পায় ও তাপ দেয়। অন্তাংশ পূর্বববৎ ॥২৭৫1৬ 
শান্কর-ভাষ্যম্‌।-__ শ্রোত্র, দ্বিগৃভিঃ শবগ্রহণায়। বিদ্যাফলং সমানম্‌ সর্বত্র 
ব্রহ্ম ্পত্তিরদৃষ্টৎ ফলৎ, য এবং বেদ । দ্বিরুক্তির্দর্শনসমাপ্ত্যর্থা ॥২৭৫৬ 
ইতি তৃতীয়াধ্যায়ন্ত অষ্টাদূশ-খণ্ড-ভাষ্যুম্‌ ॥১৮ 
আনন্দগিরিঃ।- সর্বত্রেত্যুভয়তঃ সন্থধ্যতে ॥২৭৫1৬ 
ইতি তৃতীয়াধ্যায়স্ত অষ্টাদশঃ' খণ্ডঃ ॥১৮ 
ভাম্মানুবাদ।- শব্ধ গ্রহণের জন্ত দ্বিক্রূপ জ্যোতি দ্বারা শ্রবণেন্দিয় 
[ প্রকাশ পায় ]। ধিনি এরূপ জানেন, তাহার বিগ্যাফল সর্বত্রই সমান, এবং 
বহ্ষভাব লাতই তাহার অৃষ্ট অর্থাৎ অলৌকিক ফল। ব্রহদদৃষ্টির প্রতিপাদন- 
সমাপ্যর্থ দবিরুক্তি করা হইয়াছে ॥২৭৫1৬ 
ইতি তৃতীয় অধ্যায়ের অষ্টাদশখণ্ডের ভাষ্যানুবাদ সমাপ্ত ॥১৮। 


তৃতীয়াধ্যায়ে 
উনবিংশ; খণ্ডঃ। 
আদিত্যো ব্রন্গেত্যাদেশস্তস্তোপব্যাখ্যানম অসদেবেদমগ্র 
আসীৎ, তৎ দদামীৎ, তৎনমভবদাণ্ডং নিরবর্তত, তথ 
নরস্ত মাত্রায়, তঙ্গিরতি্ভত, তে আগুকপালে 


র্জতঞ্চ সুবর্ণধ্াভবতাম্‌ ॥২৭৬॥১ 

গ্রাগ্ুক্ষে আদিত্যে সকল-বরমদৃ্টি-বিধিৎসয়া৷ ইদমারভ্যতে [ প্রাগুক্ত: ] 
'আদিত্যঃ ব্রহ্ম" ইতি আদেশঃ (উপদেশঃ) [উক্তঃ]| তম্ত ( উপদেশস্ত ) 
উপব্যাখ্যানং ( বর্ণনৎ বিশর্দীকরণমিতি যাবৎ ) [ক্রিয়তে__ ], ইং (দৃশ্তমানং 
নামরূপাভিব্যক্তং জগৎ) অগ্রে (উৎপত্তেঃ পূর্ববং) অসৎ (নাম-রূপাত্যাম্‌ 
অনতিব্যক্তমূ) আসীৎ) [অসখ্শবন্ত আকাশকুন্মকরপত্বং নিরাকর্তূম্‌ 
আহ-_] তৎ ( নামরূপানভিব্যক্তৎ জগৎ) স্ৎ (নুক্মতয়। বিদ্যমানৎ ) আসীৎ; 
তৎ (হুম্মৃতয়া অবস্থিতৎ জগৎ) সমভবৎ ( অল্পমাত্রাভিব্যক্ততয়৷ অস্কুরীভূতং 
বীর্ঘমিব অভবৎ); তচ্চ আও ( অওুরূপং ছান্দসত্বাৎ দৈর্ঘ্যৎ ) নিরবর্ভূত 
€ নিপন্নম অভবৎ), তঙ (অগণ্ুং) মংবৎসরশ্ত মাত্রাং (পরিমাণৎ ) অশয়ত 
(শয়িতমিব নিম্পন্দতয়া স্থিতম্‌ অভবৎ); [অনস্তরঞ্চ ] তৎ (অগ্ুং ) নির- 
ভিন্ধত (ভিন্নধ_দ্িখপ্ডিতম্‌ অভূৎ )) তে আগুকপাঁলে (অগুন্ত উর্ধাধোভাগো ) 
রজতং চ সুবর্ণ, চ অভবতাম্‌। 

'আদিত্য ব্স্বরূপ, এই যে উপদেশ কর! হইয়াছে, তাহারই বিশদ 
ব্যাখ্যা আরন্ধ হইতেছে-_নামরপাভিব্যক্ত এই ভ্রগৎ উৎপত্তির পূর্ব অসংই 
ছিল, অর্থাৎ নিশ্চয়ই নাম-রূপাঁকারে অনভিব্যক্ত ছিল; [বস্ততঃ] তখনও 
সংই ( হুল্মরূপে বিষ্যমানই ) ছিল। তাহাই অস্কুরীভূত বীজের ন্যায় অতি 
অল্লমাত্রায় অতিব্যক্ত হইল) তাহা অগ্ুরূপে পরিণত হইল; তাহা সংবৎসর 
পরিমিত কাল নিম্পন্দভাবে রহিল, [অনন্তর] তাহ! ছুইথণ্ডে বিভক্ত হইল; 


অণ্ডের সেই কপালদ্য় অর্থাং উর্ধীধোভাগ ছুইটি রক্ত ও নুবর্ণময় 
ছিল।॥ 


উনবিংশঃ খণ্ডঃ ] তৃতীয়োহ্ধ্যায়ঃ। ৩৬৫ 


শানহ্কর-ভাষ্যম।- আদিত্যো বঙ্গণঃ পাদ উক্ত£, ইতি তম্মিন সকলবক্গ- 
ৃষ্টযর্থমিদমারভ্যতে- আদিত্যে ব্রদ্দেতি আদেশ উপদেশঃ, তন্তোপব্যাখ্যানং 
ক্রি্নতে স্বত্যর্থম-_অস্দব্যাকৃতনামরূপম্‌ ইদৎ জগৎ অশেষম্‌ আগ্রে প্রাগবস্থায়ামুৎ- 
পত্তেরাসীদ ন ত্বসদেব, “কমমসতঃ সঙ্জায়েত” ইত্যসৎকাধ্যত্বম্ত প্রতিষেধাৎ। 
নম্বিহ অসদদেবেতি বিধানাৎ বিকল্পঃ স্তাৎ? ন, ক্রিয়ান্বিব বস্তনি বিকল্লানুপ- 


পত্তেঃ। কথৎ তি ইদমসদেবেতি ? নন্ববোচাম *অব্যাকৃতনামরূপত্বাদসদি- 
বাসৎ ইতি । 


নন্বেবশব্োহবধারণার্থঃ; সত্যমেবম্, ন তু সত্বাভাবমবধারয়তি ; কিং তছি 1 
নামরূপব্যাকৃতবিষয়ে সচ্ছব্প্রয়োগে। দৃষ্টঃ॥ তচ্চ নাম্রূপব্যাকরণমার্িত্যায়ত্বং 
প্রায়শো জগতঃ, তদ্ভাবে হান্ধং তম ইদ্ং ন গ্রজ্ঞায়েত। কিঞ্চনেত্যতন্তৎ- 
স্ততিপরে বাক্যে সদগীদৎ প্রাগ্ডৎপত্তের্জগদসদেবেত্যাদিত্যৎ স্তৌতি ব্রন্ধ- 
ৃষ্টার্ত্বায়। আদিত্যনিমিত্তো ছি লোকে সর্দিতি ব্যবহারঃ | যথা অসদেবেদ 
রাজ্ঞঃ কুলং সর্বগুণসম্পন্নে পুর্ণবন্মণি রাজহ্ঠসতীতি, তদ্বং। ন চ সত্বমসত্বঞ্চেছ 
জগতঃ প্রতিপিপাদগ়িষিতম্, আদিত্যো ব্রন্ষেত্যাদেশপরত্বাৎ উপসংহরিস্স্তে চ 
“আঘিত্যৎ ব্রদ্দেত্যুপান্তে* ইতি। 

তত সদাসীৎ তদসচ্ছব্ববাচ্যৎ প্রাগুৎপত্তেঃ স্তিমিতম্‌ অনিষ্পন্দম্‌ অসদ্দিব 
সংকার্য্যাভিদুখম্‌ ঈষছুপ্জাত প্রবৃত্তি অদাপী,; ততোইপি লব্ধপরিস্পন্দ, তৎ 
লমভবৎ অন্নতরনামরূপব্যাকরণেন ,অঙ্কুরীভূতমিব বীজম্। ততোহপি ক্রমেণ 
স্থগীভবৎ ত্দ1 অস্ত্যোহণং সমবর্তৃত সংবৃত্তম। আগওমিতি দৈর্্যং ছান্দসম্‌। তদওং 
সংবৎসরন্ত কালন্ত প্রসিদ্ধন্ত মাত্রাং পরিমাণমভিন্বশ্বরূপমেব অশয়ত স্থিতং 
বহৃব; তৎ ততঃ সংবৎসরপরিমাণাৎ কালাদুর্ধং নিরভিগ্ভত নিভিন্নম্_বয়সা- 
মিবাগুম। তন্ত নিভিননন্তাগস্ত কপালে দ্বে রজতঞ্চ ন্ুবর্ণঞচ অভবতাং 
সংবৃত্তে ॥২৭৬]১ 

আনন্দগিরিঃ।__খণ্তীন্তরস্ত সঙ্গতিমাহ-_-আদিত্য ইতি। তশ্তেত্যাদিত্যো 
গৃহতে। অনভিব্যক্তনামরূপত্বাভিপ্রায়েণ অসচ্ছবে! গৌণো| ব্যাখ্যাতস্তব্রৈবাকারা- 
বষটন্তেন শঙ্কতে__নম্িহেতি | কথমসতঃ সঙ্জায়েতেত্যসৎকারণত্বন্ত ষষ্ঠে নিরাকরিযবা- 
মাণত্বাৎ তত্র সংকারণং ভবতু প্রকৃতে তু সাবধারণা অসচ্ছব্বাৎ অসদেব কারণং 
বিবক্ষিতম্‌ ইত্যুদ্দিতানুদিতহোমবদ্‌ বিকল্প ইত্যর্থঃ। ক্রিয়ায়া» কর্তৃতত্ত্বাৎ তথিচ্ছয়া 
তত্র বিকল্লাদবস্তনস্ত সিদ্বস্ত তরিচ্ছাননুবিধায়িত্বাক্ন বিকল্পঃ সম্ভবতি। নহি 
স্থাগুরেব কন্তচিবপেক্ষয়া পুরুষে। ভবতীতি পরিহরতি-_ন ক্রিয়াস্বিবেতি। বিকল্প! 
68827557578 86755715882 


* অতঃপরম্-_ব্যাকৃতনামরপাভাবমবধারয়তি ; ইত্যধিকং কেচিৎ পঠস্তি। 


৩৬৬ ছান্দোগ্যোপনিষৎ। 


বাক্যন্ত গতিবক্তব্যেতি পৃচ্ছতি-_কথমিতি। অসচ্ছবস্ত বা গতিরবধারণন্ত বাঁ 
পৃচ্ছ্যতে তত্রেদৎ প্রত্যাহ__নন্বিতি। 

দিতীয়ং__শঙ্কতে__নন্বেবশব ইতি। তন্ত কা গতিরিতি শেষঃ। পূর্বকালীন- 
সত্বাভিধায়কাসীচ্ছবন্ত বাক্যশেষে শ্রবণান্নোপক্রমে চ সত্বাভাবাবধারণং বিবক্ষিতৎ 
কিন্ত অভিব্যক্তভাবাবধারণম্‌ আদিত্যস্তত্যর্থমিতি সমাধত্তে__সত্যমেবমিতি 1 
কা পুনরিয়মাদিত্যন্তরতিঃ * উপযুজ্যতে তত্রাহ-_বরহ্বদৃষ্টাীতি। জগতো! নামরূপ- 
ব্যাকরণম্‌ আদ্দিত্যায়ত্তমিতি তছৃপপাদয়তি-_ আঘদিত্যেতি। তথাপি কথমাদিত্য- 
স্তৃতিরিত্যাশশ্ক্য দৃষ্টান্তেন দর্শয়তি-_যথেতি। কিঞ্চ বসল 
আদিত্যে বর্নদৃষ্টিবিধিপরমিদ্বং বাক্য ন তস্ত কারণসত্তবে তাৎপর্য্যং কল্পফিতুৎ শক্য- 
মনন্যথা সিদ্ধকল্পকাভাবাদিত্যাহ-_ন চেতি। তৎপরত্বর কথমবগতমিত্যাশঙ্ক্য উপ- 
সংহারন্ত উপক্রমানুসারিত্বাদিত্যাহ-_উপসংহরিষ্যতীতি | 

কথ তন্তাসচ্ছববাচ্যত্ব, তদাহ-_স্তিমিতমিতি। সত্বং তি কথমিতি তদাঁহ 
_কার্যেতি। বীজন্তোচ্ছুনতাবৎ কারণন্ত সিস্ক্ষাবন্থাৎ দর্শয়তি-_ঈষদিতি। 
লব্ধপরিষ্পন্দং প্রাপ্তপরিণামং সভূতমুক্াকারেণাভবদদিত্যর্থ: | সুক্মভূতোৎপত্ত্যনস্তরং 
হুলভূতোৎগত্তিমাহ__ততোহগীতি। ভূতমুক্াকারপ্রাপ্তেরনস্তরং পঞ্চীকরণপ্রক্রিয়য়া 
অন্োন্তাবয়বানুপ্রবেশেন হুলতৃতাবস্থমাসীদি ত্যর্থঃ| স্লেভ্যশ্চ ভূতেভ্যোহওনিবৃ্তিং 
প্রতিজানীতে-_ অন্ত্য ইতি। অপৃসহিতেভ্যো ভূতেভ্য ইত্যর্থঃ ॥২৭৩।১ 

ভাত্যান্ুবাদ।-_আদিত্যকে ব্রহ্ষের পাদ অর্থাৎ অংশমাত্র বল! হ্ইয়াছে, 
এখন সেই আদিত্যে সম্পূর্ণ ব্রহমদৃষ্টির নিমিত্ত এই প্রকরণ আরব্ধ হইতেছে-_ 
'আদিত্যই ব্রহ্মণ এইরূপ যে আদেশ অর্থাৎ উপদেশ কর! হ্ইয়াছে, তাহারই 
প্রশংসার্থ এই বিশদ ব্যাখ্যা করা হইতেছে__এই নিখিল জগৎ আগ্রে অর্থাৎ 
উৎপত্তির পুর্বে অসৎ__অনভিব্যক্তনামনূপ ছিল, অর্থাৎ বর্তমানের স্তায় তৎকাঁলে 
অগতের কোন প্রকার নাম কিংবা! আকৃতি প্রকাশিত ছিল ন1; কিন্ত একেবারে 
অসংই'( অন্তত্বহীনই ) ছিল না; কারণ অসৎ হইতে কিরূপে সংপদীর্ঘ জন্মিতে 
পারে, এইরূপে অসংকার্ধ্যকেই প্রতিষিদ্ধ করা হইয়াছে । ভাল, এখানে অসংই 
এইরূপে [ অসংবাদের ] বিধান থাকায় বিকল্প হইতে পারে? অর্থাৎ সৎও 


ছিল, অসংও ছিল, এইরূপে উভয় পক্ষ কল্পনা কর! যাইতে পারে? ন' 
_ক্রিয়াতে যেরূপ বিকল্প-কল্পনা হইতে পারে, বস্তুতে সেরূপ বিকল্প করা 


(৫)-_তুলাবল ছুইটি বিরুদ্ধ পক্ষের কল্পনাকে বিকল্প বলে। যেমন--“উদ্দিতে জুহোতি 
১৮১৭ অর্থাৎ হুর্যোদয়ের পর হোম করিবে, অথবা! সৃর্য্যোদয়ের পরে হোম করিবে” 
এলে বকল্পাবধ হওয়ায় মুর্যোদয়ের পূর্ব অথবা! পরেও হোম কর! যাইতে পারে । 
তেমনি এখানে বিকল্প হইলে অর্থ হইত এইরূপ যে, স্বষটি পূর্ধ্বে এই জগৎ সংও ছিল, অসংও 
ছিল। কিন্ত ত্রিয়ামাত্রেই মনুষ্ঠের ইচ্ছার উপর নির্ভর করে, সুতরাং মনুষ্য ইচ্ছানুসারে 





উনবিংশঃ থণ্ডঃ ] তৃতীয়োহ্ধ্যায়ঃ| ৩৬৭ 


যাইতে পারে না, (৫) ভাল, তাহা হইলে পইদম্‌ অসং এব* এইরূপ 
[ অবধারণ সহিত হয়] কিরপে? কেন1- পূর্বেই ত বলিয়াছি, তৎকালে 
নাম ও রূপ অভিব্যক্ত না থাকায় যেন অসংই ছিল। 

ভাল, [ “অসৎ এব* ] এই “এব শব্দের অর্থ অবধারণ, তাহ! যে সত্তার 
অবধারণ করিতেছে, তাহা নছে। তবে কি ?__সাধারণতঃ অভিব্যক্ত নাম-রূপ সম্পন্ন 
বস্ত বিষয়েই “সং, শবের প্রয়োগ দৃষ্ট হইয়া থাকে, জগতের সেই নাম-্ূপের 
অভিব্যঞ্জনও আবার প্রায়শঃ আদিত্যের অধীন; কারণ, আদিত্য ন! থাকিলে 
ঘোর অন্ধকারাচ্ছন্ন এই জগৎ বিশেষরূপে পরিজ্ঞাত হইতে পারিত না। বিশেষতঃ 
আদিত্যেরই স্তুতিপর এই বাক্যে আদিত্যে ব্রহ্মদৃষ্টির উপযুক্ততা৷ সুচনার জন্ 
উৎপত্তির পূর্বে এই জগৎ লৎ হইলেও যেন অসৎই ছিল, এই বলিয়া জগছুৎপাক ] 
আদিত্যের স্তৃতি করিতেছেন । কারণ, লোকে “সং বলিয়া যে ব্যবহার, আদ্িত্যই 
তাহার কারণ, [ নচেৎ কেহই কোন বস্তুর অস্তিত্ব জানিতে পারিত না]। যেমন 
সর্বগুণসম্পন্নপূর্ণবর্মা রাজ! না থাকিলে এই রাজবংশ অসৎই, অর্থাৎ না থাকার 
মধ্যে পরিগণিত, ইহাও তত্রপ। বিশেষতঃ আদিত্যে ব্রশ্দৃষ্টি প্রতিপাঘন করাই 
যখন এই বাক্যের তাৎপর্য; তখন জগতের সত্ব বা অসত্ব প্রতিপার্দন করা এখানে 
অভিপ্রেত নহে। আর 'আঘিত্যকে ব্রহ্ম বলিয়! উপাসনা করিবে”, এইরূপ 
উপসংহারও কর! হইবে। “তৎ মৎ আদীঘ্” কথার অর্থ এই যে, উৎপত্তির পূর্বে 
“অসৎ' পদ্দবাচ্য এবং স্তিমিত ও স্পন্দরহিত, অতএব অসংসদৃশ সেই জগৎ সৎ 
অর্থাৎ কার্ধযাকারে পরিণামোনুখীভূত, অল্প পরিমাণে সংঘ্রাত প্রবৃত্তি, এবভভৃত 
সংস্বরূপ ছিল; তদপেক্ষাও অধিকতর ক্রিয়াসম্পন্ন সেই জগৎ সম্তৃত হইয়াছিল, 
অর্থাৎ অল্পপরিমাণে নামরূপ অভিব্যক্ত হওয়ায় অস্কুরীভাব প্রাপ্ত বীজের সদৃশ 
হইয়াছিল, তখন ক্রমশঃ তদপেক্ষাও স্ুলভাব প্রাপ্ত হইয়া! জল হইতে অগ্ঁকারে 
পরিণত হইল। বৈদিক প্রয়োগ বলিয়। “অও্” শবের দীর্ঘতা (আও ) হইয়াছে । 
দেই অওটি প্রসিদ্ধ সংবসর পরিযিত কালের মাত্রা, অর্থাৎ পরিমাণ সময় অথগ্ডিত- 
ভাবেই অবস্থিত ছিল। সংবৎসর পরিমিত কালের পর সেই অওই পক্ষীর অণ্ডের 
হ্যায় নিডিন্ন ( দ্বিথত্তিত) হইল) সেই দ্বিখণ্ডিত অণ্ডের কপালদ্য় ( অংশঘ্য় ) 
রুজত ও সুবর্ণ হইল ॥২৭৬১ 





ক্রিয়াসম্পাদন করিতে পারে বলিয়! ক্রিয়া বিষয়ে বিকল্প, কিন্তু কোন বদ্তই মনুষ্বের ইচ্ছাধীন 
নহে; সুতরাং বন্ত বিষয়ে বিকল্প হইতে পারে না, উহ! একরাপ। 


ছান্দোগ্যোপনিষৎ। | 
তদযদ্রজতং সেয়ং পৃথিবী, যৎ স্থবরণথ সা ছো্জ্জরাম 
তে পর্বত! যছুন্বত তৎ সমেঘো নীহারো যা ধমনয়স্তা নছ্যো 


যদান্তেয়মুদ্কণ স সমুদ্রেঃ ॥২৭৭॥২ 

তৎ (তয়োঃ অগ্ডকপালয়োঃ মধ্যে ) যৎ রজতৎ ( রৌপ্যময়ং অধঃকপালং ) 
সা( তৎ) ইয়ং ( অনুভূয়মান! ) পৃথিবী [বভৃব, এবং সর্বত্র যথাযোগ্যৎ ক্রিয়া- 
সন্ধঃ ) যত স্ুবরণং ( ্ব্ণময়ম্‌ উদ্ধকপালৎ) সা (তৎ) স্ভৌঃ (ছ্যলোকঃ স্বর্গ ইতি 
যাবৎ ), যৎ জরায়ু (গর্ভাধারঃ ), তে (তৎ) পর্বতা যৎ উন্বৎ ( গর্ভবেষ্টমং 2 
তৎ সমেঘঃ ( মেঘৈঃ সহ বর্তমানঃ) নীহারঃ (হিমং), ষা ধমনয়ঃ ( শিরাঃ ), 
তাঃ নগ্যঃ, যৎ বাস্তেয়ং ( বন্তো মুত্রাশয়ে ভবৎ ) উদ্দকং (জলং) সঃ (তৎ) সমু্রঃ 
[ বড়ূব ইতি শেষঃ ]॥ 

সেই অগ্ডকপালঘ্বয়ের মধ্যে যে রজতকপাল, তাহাই এই পৃথিবী; যাহা স্থবর্ণ- 
কপাল, তাহাই ছ্যলোক ; যাহা জরায়ু, তাহাই পর্বত সমূহ ; যাহা গর্ভবেষ্টন, তাহাই 
মেঘ ও হিম; যে সমস্ত ধমনী (শিরা ), তৎসমস্তই নদীসমুহ ; যাহা মুত্রাশয়জাত 
জল, তাহাই সমুদ্র ॥ 

শাঙ্কর-ভাষ্মম।-_-তৎ তয়োঃ কপালয়োঃ যদ্রজতৎ কপালমাসীৎ্, সেয়ং 
পৃথিবী; পৃথিবুপলক্ষিতম্‌ অধোহগুকপালমিত্যর্থঃ|। যৎ ন্ুবর্ণৎ কপালং সা 
স্তৌঃ ছ্যলোকোপলক্ষিতমুদ্ধং কপালমিত্যর্থঃ। যৎ জরায়ু গর্ভবেষ্টনং স্থুলম্‌ অগুস্ত 
দ্বিশকলীভাবকালে আসীৎ, তে পর্বতা বভূবুঃ । যৎ উন্বৎ হু্ষমং গর্ভপরিবেষ্টনং 
তৎ সহ মেঘৈঃ সমেঘে৷ নীহারঃ অবস্তায় বভৃবেত্ার্থঃ। যা গর্ভন্ত জাতস্ত 
দবেছে ধমনয়ঃ শিরাঃ, তা নগ্যো। বতৃবূঃ। য্ৎ তত্ত বন্তৌ ভবং বান্তেরমুদ্বকং সঃ 
সমুদ্রঃ॥২৭গ|২ 


৩৬৮ 


আনন্দগিরিঃ1__অবস্তায়শবেন হিমমুচ্যতে ॥২৭৭২ 


তাষ্যান্ুবাদ ।-সেই কপালঘয়ের মধ্যে যাহা রজতকপাল ছিল, তাহাই 
এই পৃথিবী, অর্থাৎ পৃথিবী শব উপলঙ্গণমাত্র, বুঝিতে হুইবে অধোবর্তী 
অগুবপাল; যাহা স্বর্ণ কপাল, তাহাই ছ্যলোক (ন্বর্গ), বুঝিতে হইবে, 
ছালোকসম্দ্ধ উর্ধগত অণ্কগাল (ভাগ )) যাহা জরায়ু অর্থাৎ অণ্ডের দ্বিখণ্ডিত 
ভাবকালীন যে হুল গর্ভবেষ্টন ছিল, তাহাই পর্বতসমূহ হইল; যাহা শব, 
অর্থাৎ গর্ভের যাহা সুক্ষ বেষ্টন, তাহাই সমেঘ নীহার, অর্থাৎ মেঘ ও হিম হইল; 
উৎপন্ন গর্ভের দেহে যে ধমনী বা শিরাসমূহ, তৎসমুদ্ধযই নদীসমুহ হইল ; 


উনবিংশঃ থণ্ডঃ] তৃতীয়োহ্ধ্যায়ঃ। ৩৬৯ 


আর যাহা বস্তিতে (মুত্রীশয়ে ) সমুৎপন্ন-_বান্তের় জল, তাহাই সমুদ্র 
হুইল ॥২৭৭॥২ 
অথ যতৃদজায়ত সোহসাবাদিত্যঃ তং জায়মানং. ঘোষা 
উলূলবোইনৃদ্তিষঠন্‌ % সর্ববাণি চ ভূতানি সর্ব্বেচ কামা- 
ত্মাততস্তোদয়ং প্রতি প্রত্যায়নং প্রতি ঘোষা উল্লবোইনু- 
তিষ্ঠন্তি সর্ববাঁণি চ ভূতানি সর্বেব চ কামাঃ ॥২৭৮।৩ 
অথ ( অনস্তরৎ ) যত তৎ ( গর্ভরূপং ) অজ্ায়ত ( উৎপন্নং বভৃব ), সঃ (উৎপন্ন) 
[এব ] অসৌ (দৃশ্তমানঃ) আদিত্যঃ (কুর্্যঃ) [বভৃব ]| জায়মানং চ তস্‌ 
( আদিত্যং ) অন্ু (লক্ষ্টীকৃত্য ) উলৃলবঃ ( বিস্তীর্শস্বভাবঃ) ঘোষাঃ (শববাঃ) 
সর্বাণি চ ভূতানি (স্থাবর-অঙ্গমানি ) সর্ব কামাঃ (তেষাৎ ভোগ্যাঃ বিষয়াঃ ) চ 
উদ্বতিষ্ঠন্‌ ( ধনিজনপুত্রক্জন্মনীব উ্িতা বভূবুঃ ), তন্মাৎ ( হেতোঃ ) তম্ত ( আদি- 
ত্যন্ত ) উদয়ং প্রতি ( হু্্যোদয়ং লক্ষ্ীকৃত্য ) প্রত্যায়নং ( প্রতিগমনম্‌ অস্তগমনং ) 
প্রতি যদবা, পু্ঃ পুনঃ আয়নৎ উদয়ঃ প্রত্যায়নৎ, ততপ্রতি ঘোষাঃ উল্‌ুলবঃ সর্বাণি 
চ ভূতানি, সর্কে চ কাষাঃ অন্তিষ্ঠস্তি ( আবির্ভবস্তি)॥ 
অনন্তর, সেই যাহা! জন্মিল, তাহাই এই আদিত্য; উৎপত্তিসময়ে সেই 
আদিত্যকে লক্ষ্য করিয়া উচ্চধ্বনিযুক্ত বহু শব্দ, সমস্ত ভূত (স্থাবর ও জঙলগম ) এবং 
সমস্ত ভোগ্য বিষয় উখিত হইল। সেই হেতু তাহার উদয় ও অন্তগমন লক্ষ্য 
করিয়! [ এখনও ] উচ্চরবধুক্ত শব্দ, সমস্ত ভূত ও সর্বপ্রকার ভোগ্য বিষয় উপস্থিত 
হইয়। থাকে ॥ 
শাহ্ছর-ভাষ্যম।--অথ যত তদজায়ত গর্ভরূপৎ তশ্মিন্নও্ডে, সোহসাবাদিত্যঃ, 
তমাদিত্যৎ জার়মানং ঘোষাঃ শব্বা উলুলব উর্ধরবো বিস্তীর্ঘরবা উদ্দতিষ্ঠন্‌ উখিত- 
বন্ত;, ঈশ্বরন্তেবেহ প্রথমপুত্রজন্মনি, সর্ববাণি চ স্থাবররঙগমানি ভূতানি সর্ধ্বে চ তেষাৎ 
। ভূতানাৎ কামাঃ কাম্যন্ত ইতি বিষয়াঃ স্ত্রীবনত্রাননাদয়ঃ ; যন্মাদাদিত্যজন্মনিমিত্তা ভৃত- 
কামোৎপত্তিঃ তম্মাদগ্যত্বেহপি তন্যাদিত্যন্তোদয়ং প্রতি প্রত্যায়নৎ প্রত্যস্তগমনং চ 
গ্রতি, অথবা পুনঃ পুনঃ প্রত্যাগমনং প্রত্যায়নং, তৎ প্রতি তন্নিমিত্বী- 
কত্যেত্যর্থঃ ; অর্ব্বাণি চ ভূতানি অর্ক চ কামা ঘোষ। উলুলবশ্চান্ৃতিষ্টস্তি। প্রসিদ্ধ 
হি এতদুদয়াদৌ মবিতুঃ 0২৭৮৩ 
* উদ্দতি্ঠন্ত__ইতি কচিৎ দৃগ্ততে । 


ছাঁন্দোগ্যোপনিবতৎ। 


আনন্দগিরিঃ।__উলুলব ইত্যুৎসবকালীনাঃ শব্ববিশেষা দবেশবিশেষে প্রসিদ্ধাঃ। 
রীব্ত্ারাদয় উদতিষ্ঠনলিতি পুর্বে সন্ন্ধঃ । কিমত্র প্রমাণমিত্যাশঙ্ক্যাহ--প্রসিদ্ধং 


হীতি। এতদিতি ভূতাহ্যথানম্‌ ॥২৭৮1৩ 
ভাম্তান্বাদ ।-_-অনস্তর সেই অগ্ডমধ্যে সন্তানরূপে যাহা! উৎপন্ন হইল, তাহাই 


এই দৃশ্তমান আদিত্য ) সেই জায়মান আদিত্যকে লক্ষ্য করিয়। জগতে ধনিগণের 
পুত্র জন্মিলে ষেরূপ হয়, তদ্রুপ বিবিধ শব, উচ্চ রব, স্থাবরজঙ্গমাত্মক সমস্ত 
ভূত, এবং লেই ভূতবর্গের সমস্ত কাম, অর্থাৎ কাম্য বিষয় স্ত্রী, বস্ত্র ও অন প্রস্থৃতি 
উৎপন্ন হইল। যেহেতু আদিত্যের জন্মই কাম্য বিষয়োৎপত্তির নিমিত্তীভূত, 
নেই হেতু আজও সেই আদিত্যের উদয়কে লক্ষ্য করিয়া অথবা পুনঃ পুঝঃ 
প্রত্যাগমন-_ফিরিয়! আসার নাম প্রত্যায়ন, তাহাকে নিমিত্ত করিয়া 
সমস্ত ভূত ও সমস্ত কাম্য বিষয়, বিবিধ শবা ও নানাবিধ উচ্চরব উখ্িত হইয়! 
থাকে ॥২৭৮। ৩ 

সয এতমেবং বিদ্বানাদিত্যং ব্রন্গেত্যুপান্তেহভ্যাসো হ 


যদেনত সাধবো ঘোষা আ চ গচ্ছেমুরুপ চ নিজ্রেড়ের- 


নিয্রেড়েরন্‌ ॥২৭৯॥৪ 
ইতি তৃতীরাধ্যায়স্ত উনবিংশঃ খণ্ঁঃ ॥১৯॥ 
ইতি ছান্দোগ্যোপনিষদ্ব্াঙ্মণে তৃতীয়ঃ 
প্রপাঠকঃ সমাপ্তঃ ॥৩া 
সঃ যঃ (কশ্চিৎ ) এতম্‌ আদিত্য, এবৎ ( যথোক্তরূপং) বিদ্বান (জানন্) 
আদিত্যৎ ব্রহ্ম" ইতি উপাস্তে (ব্রন্ববৃদ্া আদিত্যম্‌ উপান্তে ); অভ্যাসঃ (শীঘ্র) 
' হ ( নিশ্চয়ে ) সাধবঃ ( শুভাঃ ) ঘোষাঃ ( ধ্বনয়ঃ), এনম্‌ (বিছুষম) আগচ্ছেঘুঃ চ 
উপনিজেড়েরন্‌ চ ( স্ুথম্‌ উৎপাদয়েযুঃ )। চ দ্বিরুক্িরধ্যায়সমাপ্তার্থ।॥ 
যেকোন লোক এই আদিত্যকে এইরূপে জানিয়া আদিত্যকে বর্গ” বলিয়া 
উপাসনা করেন, নিশ্চয়ই অবিলম্বে শুভ শব্সমূহ ইহার নিকট উপস্থিত হয়, 
এবং স্থখোপভোগসাধকও হইয়া! থাকে। তৃতাঁয় অধ্যায়সমান্তি-হুচনার্থ দ্বিরুক্তি 
হইয়াছে ॥ 
শাঙ্কর-ভাষ্যম্‌।_-সযঃ কশ্চিদেতমেবৎ যথোক্তমহিমানং বিদ্বান্‌ সম্াদিত্যং 


বরন্গেত্যুপান্তে, স তন্তাবৎ প্রতিপদ্ধত ইত্যর্থ:। কিঞ্চ, দষ্ট ঃ 
ঃ » দৃষ্টং ফলম্‌ অভ্যাসঃ 
ক্ষিপ্রং তদ্দিদে। ষ্ধিতি ক্রিয়াধিশেষণমেনমেবংবিদং সাধবঃ শোভন! ঘোষাঃ। 


৩৭৩ 


উনবিংশঃ খণ্ঁঃ ] তৃতীয়োহ্ধ্যায়ঃ | ৩৭১ 


সাধৃত্বং ঘোষাদদীনাৎ যছুপভোগে পাপান্ুবন্ধাভাবঃ। আচ গচ্ছেযুরাগচ্ছেয়ুস্চ, 
উপ চ নিজেড়েরন্লিজরেড়েরংশ্চ ন কেবলমাগমনমাত্রং ঘোষাণাম্, উপন্ুথয়েযুশ্চ, 
উপন্ুথঞ্চ কুষ্যুরিত্যর্থঃ। দ্বিরভ্যাসোহ্ধ্যায়-সমাপ্ত্যর্থ আদরার্থশ্চ ॥২৭৯।৪ 
ইতি তৃতীয়াধ্যায়ন্ত উনবিংশ-খণ্ড-ভাষ্যম্‌ ॥১৯॥ 
ইতি ভ্রীমদেগা বিন্দভগবৎপুজ্যপাদশিষ্যন্ত পরমহৎসপরিব্রাজকা চাধ্যস্ত 
শ্রীশঙ্করভগবতঃ কৃতৌ ছান্দোগ্যোপনিষদ্বিবরণে 
তৃতীয়োহধ্যায়ঃ সমাণ্তঃ ॥৩| 
আনন্দগিরিঃ।- অবৃষ্টফলমাহেত্যুন্তী দৃষ্টফলমাচষ্টে_কিংচেতি। তদ্িদো 
দৃ্ফলমিতি সঙ্বন্ধঃ। ক্রিয়াবিশেষণমিতি | এবংবিদৎ সাধবো ঘোষ! আগচ্ছে- 
যুরিতি যত্তৎক্ষিপ্রমপ্রতিবন্ধেনৈবেত্যর্থঃ। আদিত্যে ব্রহ্মদৃষ্টিরাদরস্ত বিষয়ঃ 
॥২৭৯1৪॥ 
ইতি তৃতীয়াধ্যায়স্যৈকোনবিংশঃ খণ্ড ॥১৯ 
ভাষ্যান্ুবাদ ।--যষে কোন লোক যথোক্ত মহিমান্বিত এই আদিত্যকে অবগত 
হইয়! আদিত্যকে ব্রহ্ম বলিয়! উপাসনা করে, সে লোক সেই আদ্িত্যের ভাব 
প্রাপ্ত হয়। আরও এক কথা, তাহার দৃষ্ট ফল এই-__-'যৎ পদটি [নিয়োক্ত ] 
ক্রিয়ার বিশেষণ। অবিলম্বে সাধু শব্বসমূহ তাহার নিকট উপস্থিত হয়, শব্দাদির 
সাধুত্ব এই যে, উপভোগে কোনরূপ পাপোৎপাদ্ক না৷ হুইয়' আগত হয়, এবং 
উপনত হয়; অর্থাৎ শব্দসমূহ যে কেবল আগতই হয়, তাহ! নহে, পরন্ত ভোগম্ুখও 
উৎপার্ধন করিয়া থাকে । অধ্যায়সমাপ্তি ও আদরপ্রকাশার্থ দ্বিরুক্তি কর! 
হইয়াছে ॥২৭৯।৪ 
ইতি তৃতীয় অধ্যায়ের উনবিংশখণ্ডের ভাব্যানুবাদ সমাপ্ত ॥১৯॥ 
ইতি তৃতীয়াধ্যায়ের ভাব্যানুবাদ সমাপ্ত ॥৩। 


চতুর্থেহধ্যায়ে 
প্রথম খণ্ডঃ। 
() জানশ্রুতির্থ পৌন্রায়ণঃ শরদ্ধাদেয়ো৷ বনুদায়ী বাক্য 


আস; দ হু সর্বত আবসথান্‌ মাপয়াঞচক্রে সর্ববত । এব 


মেহম্নমৎস্যন্তীতি &% ॥২৮০॥১ ৃ 

পৌনরায়ণঃ (পুত্রস্ত পৌন্রঃ ) জানশ্রুতিঃ ( জনশ্রুতন্ত অপত্যৎ)হ ( এঁতিহে) 
শর্ধাদেয়; (শ্রদ্ধা দেয়ং দাতব্য যন্ত, স; তথোক্তঃ ), বহুদায়ী ( বহু দাতুং শীলং 
যন্ত, সঃ বহুদায়ী ), বহুপাক্যঃ ( বহু পাক্যং পক্তব্যম্‌ অন্নাদিকৎ যন্ত, স তথোক্তঃ), 
আস (বতৃব)। অঃ (জানশ্রুতিঃ ) হ (প্রসিদ্ধ ) সর্বতঃ (সর্বাত্যঃ দিগত্যঃ) 
[ এত্য-আগত্য ] মে (মম) অন্নৎ অবস্তস্তি (তক্ষযিয্যন্তি) ইতি (এবং) 
[ মনসিকৃত্য ] সর্বতঃ এব (সর্বান্থু দিক্ষু ) আবসথান্‌ (এত্য বসস্তি যেযু ইতি 
আবসথাঃ গান্থশালাঃ, তান্‌) মাপয়াঞ্চক্রে (কারিতবান্‌)। 

পুরাকালে পুক্রের পৌন্র-_পৌন্রায়ণ জানশ্রুতি নামক [রাজা] শ্রদধাপুর্বক 
ফানশীল, বনুদাত। এবং বহুপাক্য (ধিনি অতিথিভোজনার্থ বন অন্ন পাক করান) 
ছিলেন। সকল দিক্‌ হইতে লোকের! আসিয়া আমার অন্ন ভক্ষণ করিবে, এই 
মনে করিয়া তিনি সর্বর্দিকে পান্থশাল! নির্মাণ করাইয়াছিলেন ॥ 

শাঙ্কর-ভাষ্যম্‌।-_বায়ু-প্রাণয়োব্রন্বণঃ পাধদৃষ্টাধ্যাসঃ পুরস্তাদ্বণিতঃ। অথে- 
দ্বানীং তয়োঃ সাক্ষাদত্রহ্মতেনোপান্তত্বায়োত্বরমারভ্যতে | সুখাববোধার্থা আখ্যা- 
ফনিকা, বিস্তাদান-গ্রহণবিধি গ্রদর্শনার্থ। চ। শ্রদ্ধাননদানানুদ্ধতত্বাদীনাঞ্চ বিদ্ভাপ্রাপ্তি- 
সাধনত্বং প্র্শ্যতে আখ্যায়িকয়া__ 

জানশ্রুতিঃ জনশ্রতন্তাপত্যম্‌। হ এ্রতিহার্থ;ঃ। পুক্রন্ত পৌন্রঃ পৌন্রায়ণঃ, 
ল এব শ্রদ্ধাদের় শ্রদ্ধাপুরঃলরমেব ব্রাহ্মণাঁদিভ্যে। দেয়মস্তেতি শ্রদ্ধাদেয়ঃ | বন্- 
দায়ী প্রতৃতং দ্বাতুং শীলমস্তেতি বহদবায়ী। বহুপাক্যঃ বহুপক্রব্যমহন্তছনি গৃহে 
যন্ত, অযৌ বনুপাক্যঃ, ভোঙনাথিত্যে বছ অন্ত গৃহ, পচ্যত ইত্যর্থঃ। এবং 

পসম্পন্নোহসৌ জানশ্রুতিঃ পৌন্রায়ণো। বিশিষ্টে দেশে কালে চ কন্মিংশ্চিং 
* মেংনমতত্ত্তীত্যত্র মেইধন্তস্তীতি ইতি ক্কচিৎ। 


গ্রথমঃ খণ্ডঃ ] চতুর্থোহধ্যায়ঃ | ৩৭৩ 


আস বভৃব। স হু সর্বতঃ সর্ববান্গ দিক্ষু গ্রামেযু নগরেষু চাষসথান্_এত্য বসস্তি 
যেঘিতি আবমথাঃ, তান্‌ মাপয়াঞ্চক্রে কারিতবানিত্যর্থঃ। সর্বত এব মে মমান্নং 
তেঘাবসথেষু বসস্তঃ অংস্তস্তি ভোক্ষ্যন্তে ইত্যেবমভিপ্রায়ঃ ॥২৮০|১ 


আনন্দগিরিঃ1--আদিত্যস্ত হুত্রাবচ্ছেদ্ঘভেদত্বাৎ তছ্‌পাসনানস্তরং হ্থাত্রোপাসন- 
মুপন্তস্ততে | নম্থ অধ্যাত্মমধিটদেবতং চ বাযুপ্রাণয়োঃ হুত্রাত্মতৃতয়োরুপাসনৎ পূর্ববা 
ধ্যায়েপি ব্যাখ্যাতং, তথ চ কোহত্র বিশেষঃ, যেন তছুপানং পুনরারভ্যতে, অত 
আহ-_বাযুপ্রাণয়োরিতি। সাক্ষাৎ পাকল্পনৎ বিনেতি যাবৎ । ব্রহ্গত্বেন বরহ্মকার্ধ্য- 
রূপেণেত্যর্থঃ। বিগ্ভেতি। 
প্র্মার্থে ৭ যত্ন স্তাতাৎ শুশ্রষা বাপি তদ্বিধা। 
তত্র বিদ্ত। ন বপ্তব্যা শুভং বীজমিবোধরে” ॥ 
ইতি স্মৃতিমনুসন্ধায় পুফলধনমাদায় রৈকে। রাজ্জে বিদ্যাং প্রাদাৎ, জানশ্রুতিশ্চ 
শান্্ার্থৎ জ্ঞাত পু্লধনং দত্তৈব শ্রদ্ধািসম্পন্স্ততো বিদ্ামাদদৌ। তথান্তোইপি 
বিগ্কায়! দাতা গ্রহীতা ব। স্তাদিতি তদ্দানগ্রহণয়ো বিধিপ্রদর্শনার্থ। চাখ্যায়িকেত্যর্থঃ | 
নন্নু ঘট শতানি গবামিত্যাদিদর্শনাৎ ধনদানমেব বিদ্যাগ্রহণে সাধনমিহ প্রতীয়তে, 
ন তু শ্রদ্ধাদীত্যাশঙ্ক্যাহ__শরদ্ধেতি। আদিপদেন তাৎপর্য প্রণিপাতাদয়ে গৃহ্যন্তে। 
আখ্যায়িকয়৷ তু হ পুনরেবেত্যাদিলক্ষণয়েতি যাবং। জনশ্রতস্ত পুরো যন্তস্ত 
পৌন্রঃ পৌন্রায়ণঃ সচ প্রকৃতো জানশ্রতিরেবেত্যাহ-_পুক্রস্তেতি। শরন্ধয়। দেয়স্ান্পত্ব- 
শঙ্কাং বারয়তি-_বনুদারীতি। বহুপাকস্য ফলমাহ__ভোঞ্জনেতি। উক্তস্য রাজ্ঞে৷ 
বর্তমানত্বাভাবাৎ অসত্বমাশঙ্্যোক্তম-__এবমিতি। ন্বসমীপৎ প্রাপ্তেভ্য এবাধিভ্যো- 
২সাবন্নৎ দদ্ধাতীত্যাশঙ্ক্যাহ__স হেতি ॥২৮০।১ 


তাষ্যান্তবাদ ।- পূর্বে বায়ু ও প্রাণে ব্রন্মের পাদৃষ্টির অধ্যাস (আরোপ ) বর্ধিত 
হইয়াছে, অতঃপর এখন সেই বায়ু ও প্রাণের সাক্ষাৎ ব্রহ্মবূপে উপাস্তত্ব জ্ঞাপনের 
পন্ত পরবর্তী গ্রন্থ আরন্ধ হইতেছে। আখ্যায়িকার উদ্দেশ্ত-_বিষয়টিকে অনায়াসে 
বোধগম্য কর! এবং বিগ্যার্দানের ও বিদ্যা গ্রহণের নিয়ম প্রদর্শন করা। অরনধাপূর্ববক 
অন্নদান ও অনুদ্ধততাদি ব্যবহারই যে, বিদ্তাপ্রাপ্তির সাধন আখ্যায়িকার সাহায্যে 
তাহাই প্রদ্মশিত হইতেছে__ 
জানশ্রতি অর্থ জনশ্রুতের পুত্র । “ছু” শব্দের অর্থ এঁতিহ (পুরাবৃত্ত )। 
+ পৌন্রায়ণ অর্থ পুত্রের পৌন্র, সেই জানশ্রুতিই শ্রদ্ধাদেয়, অর্থাৎ ব্রাহ্মণাদি উদ্দেশে 
অদ্ধাপূর্ব্বক দ্বান করাই তাহার স্বভাব, বহছদায়ী-_গ্রভৃত পরিমাণে দান 
করাই যাহার ম্বভাব, তিনি বহৃদ্ধায়ী; বন্ৃপাক্য অর্থ_-যাহার গৃহে প্রত্যহ 
বহুতর অন্ন পাক করা হয়, অর্থাৎ ভোব্নাধিগণের উদ্দেশে বাহার গৃহে বু 
অন্ন পাক করা হইয়া থাকে, এবংবিধ গুণসম্পন্ন জানশ্রুতি পৌন্রায়ণ কোন 
এক বিশিষ্ট কালে ও বিশিষ্ট প্রদেশে বর্তমান ছিলেন। তিনি সর্বদিকে সর্ক 


ছান্দোগ্যোপনিষৎ। 


গ্রামে আবসথসমূহ নির্মাণ করাইয়া ছিলেন । 'আবসথ, অর্থ--[ ভিন্ন দেশ হইতে 
লোক ] আসিয়া যে স্থানে বাস করে, অর্থাৎ পাস্থশাল! । আবসথ' নির্মাণের 
অভিপ্রায় এই যে, সর্বস্থান হইতে লোকসমূহ আসিয়া সেই সমস্ত আবসথে বান 
করিয়৷ আমার অন্ন ভোজন করিবে ॥২৮০।১ 

অথ হ হুহ্সা নিশায়ামতিপেতুস্তদ্বৈবং হস হখদ- 
মভ্যুবাদ_ হো হোহয়ি ভল্লাক্ষ ভল্লাক্ষ, জানশ্রুতেঃ পৌন্্রা- 
ণস্ত সমং দিবা জ্যোতিরাততম্, তন্মা প্রসাওক্ষীন্তা্বা মা 


প্রধাক্ষীরিতি ॥২৮১॥২ 

অথ (কদাচিৎ) হংসাঃ (হংসরূপধারিণঃ খষয়ঃ) নিশায়াং (রাত্রৌ) 
অভিপেতুঃ (জানশ্রুতেঃ দৃষ্টিপথোপরি আজগ্াঃ)। তৎ (তশম্মিন কালে) হু 
( গ্রতিহ্থে) [একঃ] হংসঃ [ অপরৎ ] হৎসম্‌ এবং ( বক্ষ্যমাণপ্রকারং ) অভ্যুবাদ 
(সম্যক্‌ উচ্চৈঃ উবাচ) হো হো অফ়ি (সম্বোধনস্চকম্‌ অব্যয়ম্) ভল্লাক্ষ 
ভল্লাক্ষ (দর্শনে প্রণিধাননূচকৎ সম্বোধনম্‌), [যদ্বা) “ভল্লাক্ষশব্দঃ 'মন্দদৃষ্টি 
শবা-সমানার্কঃ |] [কিং ন পশ্তসি?] পৌল্রায়ণন্ত জানশ্রতেঃ জ্যোতিঃ 
( তেজঃ) দিবা ( আকাশে ) সমম্‌ (অবিষমৎ যথা শ্তাৎ, তথা ) আততং (ব্যাপ্ত) 
(দিবামমং দ্বিবসতুল্যৎ বা) [অস্তি], তব] তত (জ্যোতিঃ) মা প্রসাজ্জীঃ 
( স্পর্শং মা! কার্ধীঃ ), তৎ (জ্যোতিঃ ) ত্বা (ত্বাং ) মা! প্রধাক্ষীঃ (ম! প্রধাক্ষীৎ দগ্ধং 
মাকাবাঁৎ) ইতি ॥ 

কোন সময় হংসরূশধারী [ খধিগণ] রাব্রিকালে আকাশে তাহার দৃষ্টিপথে 
আসিয়াছিলেন। তন্মধ্যে পশ্চাদর্তী হংস অগ্রগামী হংসকে এইরূপ বলিল, যে, 
ভোঃ ভোঃ ভল্লাক্ষ ভল্লাক্ষ (মনদদৃষ্টি লোককে “ভল্লাক্ষ বলে ), পৌন্রায়ণ জানশ্রুতির 
তেজ আকাশে সমানভাবে ব্যাপ্ত রহিয়াছে; তাহা স্পর্শ করিও না; তাহা যেন 
তোমাকে দগ্ধ করিয়। ফেলে না ॥ | 

শান্কর-ভাঘ্যম্‌।-_তত্রৈবৎ সতি বাজনি তম্মিন্‌ ঘর্্বকালে হম্ত্যতলস্থে অথ হ হৎসা 
নিশায়াং রাত্রৌ৷ অতিপেতুঃ। খবষয়ো দ্বেবতা বা, ব্নাক্ঞোহন্নদানগুণৈস্তো ষিতাঃ 
সন্ত; হংসরূপা তৃত্বা রাজ্ঞো দর্শনগোচরে অতিপেতুঃ পতিত্ববস্তঃ | তৎ তন্মিন্‌ 
কালে তেষাৎ পততাৎ হংসানাম্‌ একঃ পৃষ্ঠতঃ পতন্‌ অগ্রতঃ পতস্তং তৎ হুৎসম্‌ 
অত্যুবাদ অতযুক্তবান্‌__ হো হোহয়ীতি ভে! তো৷ ইতি সন্বোধ্য 'ভল্লাক্ষ ভল্লাক্ষ 


৩৭৪ 


প্রথমঃ খণ্ডঃ ] চতুর্থোহ্ধ্যায়ঃ | ৩৭৫ 


ইতি আদরৎ দর্শয়ন্‌ যথা পশ্ত পন্তাশ্ত্যযমিতি, তদ্বৎ। ভল্লাক্ষেতি মন্দদৃষ্টিত্ব 
সুয়ন্নাহ ) অথবা, সম্যগ্ত্রহ্মদর্শনাভিমানবন্বাৎ তন্ত অসরৃছৃপালব্ধত্তেন পীড্য- 
মানোহমধিতয়! তৎ সৃচয়তি ভল্লাক্ষেতি | 


জানশ্রুতেঃ পোল্রায়ণন্ত সম তুল্যৎ দ্বিবা ছ্যলোকেন জ্যোতিঃ প্রভাত্বরম্‌ 
অন্নদানাদিজ নিতপ্রভাবজম্‌ আততৎ ব্যাপ্ত, হ্যলোকম্পৃিত্যর্থঃ। দ্বিবা অহা ব 
সমং জ্যোতিরিত্োতৎ ; তন্ম। প্রসাজ্জীঃ সঞ্জনং সক্তিং তেন জ্যোতিষা সথন্ধং মা 
কার্ধীরিত্যর্থঃ। ততপ্রসঞ্জনেন তজ্ব্যোতিঃ ত্বা ত্বাং মা প্রধাক্সীঃ মা দৃহত্িত্যর্থঃ, 
পুরুষব্যত্যয়েন মা প্রধাক্ষীদ্দিতি ॥২৮১।২ 


আনন্দগিরিঃ।-_বিশিষ্টান্ননানফলং দর্শয়িতুমারভতে-_তত্রেতি। বাক্যার্থং দর্শ- 
তি_খষয় ইতি। সম্বোধনাভ্যাসস্ত বিষয়মাহ_ আদরৎ দর্শয়ন্লিতি। তদের 
ৃষ্টান্তেন স্পষ্টয়তি-_যথেতি। ভল্লাক্ষশন্ার্থমাহ-__ভল্লেতি। ভল্লাক্ষশবে৷ ভদ্রাক্ষ- 
বিষয়ঃ অন্‌ বিরুদ্ধলক্ষণয়। মন্নদৃষ্টিত্বহূচকঃ| ভল্লাক্ষশবাস্ত বিষয়াস্তরমাহ-_অথবেতি। 
তন্ত পৃষ্ঠগামিনে! হৎসস্য মহাত্ম! নাতিক্রমণীয়ে! বিজানতেতি সম্যগ. ঘর্শনাঁভিমান- 
শালিতাৎ তেনাগ্রগামী হংসো জানশ্রুতিমতিচি্রমিযুরমধিতয়। পীড্যমানঃ সন্‌ ত্বং 
ধর্মৎ জানাসি ন, জ্ঞানাভিমানং তু বহুসীতি উপালবস্তত্র ভল্লা ক্ষেত্যুপালম্তস্বরূপৎ 
সচয়তীত্্থঃ। পৃষ্ঠগামী হুংসো! নিন্দাপূর্ববকমগ্রগাঁমিনং হৎসং সম্বোধ্য কিমুচিবানিত্য- 
পেক্ষায়ামাহ-_আ্ানশ্রুতেরিতি । মা প্রধাক্ষীরিতি পাঠে কথধ মা প্রধাক্ষী দিত্যুচ্যতে, 
তত্রাহ-__পুরুষব্যত্যয়েনেতি। মধ্যমপুরুষৎ প্রথমপুরুষং কৃত্ব! ব্যাখ্যানমিত্যর্থঃ॥২৮১]২ 


ভাষ্যান্থুবাদ।--অনম্তর্, এবভভূত সেই রাজা গ্রীঘ্মকাঁলে প্রাসাদ-পৃষ্ঠে শয়ান 
আছেন, এমন অবস্থায় নিশী-সময়ে অর্থাৎ বাত্রিকালে কতকগুলি হংস উপস্থিত 
হইয়াছিল, অর্থাৎ খষি বা! দেবতাগণ রাজার অনদানগুণে পরিতোধিত হইয়! 
হংসরূপ ধারণপুর্ব্ক রাজার দৃষ্টিপথে আসিয়া! উপস্থিত হইয়াছিলেন। সেই 
অময় উডটীন সেই পক্ষিগণের মধ্যে পশ্চাদগামী একটি হংস অগ্রগামী সেই 
হংসকে বলিয়াছিলেন যে, হো হো অয়ি অর্থাৎ ভো। ভে! এইরূপে সম্বোধন 
করিয়া, “দেখ দেখ আশ্চর্য্য” বলিয়। যেমন সম্বোধন কর! হয়, তেমনি “ভল্লাক্ষ 
ভল্লাক্ষ” বলিয়া! আদর প্রদর্শন করিয়া অথচ “ভল্লাক্ষ” শবে উহার দৃষ্টিমান্দ্য 
সথচনা-পুর্ব্বক বলিয্লাছিলেন-_অথবা, আমার সম্যক্‌ ব্রহ্মজ্ঞান হইয়াছে, এই 
অভিমানে অগ্রগামী হংসকর্তৃক পশ্চার্ী হস বারংবার তিরস্কত হইয়া এবং 
তাহাতে ব্যথিত হইয়াই যেন [ পশ্চানবস্তী হংসটি ] “ভল্লাক্ষ” শবে আপনার 
অসহিষ্ণুতা সৃচন! করিতেছেন। 

পৌল্রায়ণ জানশ্রতির অন্নদানাদি-প্রভাবজাত ছ্যুলোকতুল্য, অথবা দিবসের 
তুল্য সমুজ্জলধ জ্যোতি পরিব্যাপ্ত রহিয়াছে অর্থাৎ ছ্যলোক স্পর্শ করিয়া 


৩৭৬ ছান্দোগ্যোপনিষৎ। 


রহিয়াছে। তুমি সেই প্রোতিকে স্পর্শ করিও না, অর্থাৎ সেই জ্যোতির 
লহিত সংস্পর্শ করিও না। তাহার সংস্পর্শে সেই জ্যোতি যেন তোমাকে 
দ্ধ না করে। [শ্রুতিতে “প্রধাক্ষী৮” এইরূপ মধ্যম পুরুষের প্রয়োগ 
থাঁকিলেও] তাহার পরিবর্তন করিয়! €প্রধাক্ষীৎ* এইরূপে প্রথম পুরুষ করিতে 


হইবে ॥২৮১|২ 
তমু হ পরঃ প্রত্যুবাচ__কম্বর এনমেতৎ সন্ত) সধুথ্ান- 

মিব রৈকমাথেতি, যো৷ নু কথণ্্‌ সধুখ্া রৈকক ইতি ॥২৮২॥৩ | 

পরঃ ( ইতরঃ অগ্রগামীতি বাবৎ ) হ ( এঁতিহে )তম্‌ ( তথোক্তবস্তৎ পশ্চাদ্‌ 
গাষিনম্‌) উ (বিতর্কে ) প্রত্যুবাচ--মরে ( নিকষ্টসম্োধনে, নিকৃষ্টোইয়ং রাজ 
ইতি ভাবঃ)উ (বিতর্কে) কম্‌ এনম্‌ এতৎ ( এবং থা স্তাৎ, তথা) সন্তং 
( অতি তুচ্ছোহয়ং রাজেতি ভাবঃ রাজানৎ ) সহুগ্বানৎ (ষুগ্ব। গন্থী কুদ্রশকটা, তয় 
সহ বর্তমানং ) রৈকং তেদাখ্যৎ বক্ষজ্ঞম্) ইব আথ (ব্রবীষি ) [ত্বম্‌ ইতি শেষঃ ]। 
[এবমুক্ত ইতর আহ ]_ নু (ভোঃ) যঃ [ত্বয়া উচ্যতে, ] কথং সঃ সবুগ্থা 
রৈকঃ? ইতি ॥ 

অগ্রগামী হতস পশ্চাঘস্তী সেই হুংপকে প্রত্যুত্তরে বলিলেন, অরে এবংবিধ 
অবস্থাপন্ন এই কাহাকে তুমি সমুগ্বা ভের্থাৎ চলনোপযোগী কষুদ্রশকট দ্বারা পরিচিত) 
সেই রৈকের ন্যায় বলিতেছ? [তখন পশ্চাঘর্তী হংস জিজ্ঞাসা করিলেন__] তুমি 
যাহার কথ! বলিতেছ, সেই সবুগ্বা রৈকক কি প্রকার? ॥ 

শান্কর-ভাষ্যম্‌।-_তমেবমুক্তবন্তৎ পর ইতরোশগ্রগামী প্রত্যুবাচ--অরে নিকৃষ্টো- 
ইয়ং রাজ! বরাকঃ) তং কম্‌ উএনং সন্ত কেন মাহাত্ম্যেন যুক্তৎ সন্তমিতি কুৎসয়তি ; 
এনমেবং সবহুমানমেতদ্বচনমাখ রৈকমিব সবৃগ্বানম্‌। সহ যুগ্বন! গন্ধ্য বর্তত ইতি 
সধুগ্বা রৈকঃ, তমিব আখ এনম্‌? অননুরূপম্‌ অস্থিননযুক্তমীদৃশং বক্তুং রৈক ইবেত্যভি- 
প্রায় । ইতরশ্চাহ__যে৷ নু কথ ত্বয়োচ্যতে সমুগ্বা রৈককঃ। ইত্যুক্তবস্তৎ ভল্লাক্ষ 
আহ-_শৃগু যথা স রৈকঃ 1২৮২৩ 

আনন্দগিরিঃ।-__সন্তমেনং প্রা ণিমাত্রং রাজানমধিকৃত্য সবহুমাঁনমেতদ্বচনমাথেতি 
সম্বন্ধ; | তত্র বৈধর্থ্যদৃষটাস্তমাহ__রৈক্ক মিবেতি। যুগ বহতীতি যুগ্যো বলীবর্দোইস্বো 
বা অস্তামন্তীতি যুগ্বা শরকটা, তয় সহ বর্ততে ইতি সমৃগ্ব! রৈকঃ। বকারো মত্বর্থীয়ঃ। 
তব রৈকং জ্ঞানমাহাত্মাযুক্তমধিক্কৃত্য যথা প্রশংসাঁবচনং তথা! কম্মিণমেবং রাজানমধি- 
ক্ৃত্য কথমেবমাথেত্যর্থঃ। উক্তৎ বাক্যার্থ, সঙ্কলয়তি-_অননুরূপমিতি। অশ্মিন্‌ 
বরাকে রাজনি ধর্ম্মাত্রনিষ্ঠে নেদমনুরূপৎ বচনং, রৈকে পুনহিবজ্ঞানবতি যথোক্তং 


বচো যুক্তমেবেতি। ইতরঃ পৃষ্টগামী হংসঃ | যঃ সধুগ্ব! ৈক্কঃ ত্বয়োচ্যতে, স কথং সু 
স্যাদিতন্থয়ঃ ॥২৮২।৩ 


প্রথমঃ থণ্ডঃ ] চতুর্থোহধ্যায়ঃ ] ৩৭৭ 


ভাম্মান্ুবাদ ।__পশ্চাদগামী হংস এই প্রকার বলিলে পর, অপর অর্থাৎ অগ্র- 
গামী হংস প্রতিবাদ করিয়া বলিলেন-__-অরে (নিকৃষ্ট সন্বোধনে ), এই বেচারী 
রাজ! নিকট; ইনি এমন কি মাহায্যে যুক্ত যে, সেই সংৃগ্ব' রৈকের স্তায় 
বহুমানপুরঃসর এই সামান্ত ব্যক্তির কথ! বলিতেছ; এই বলিয়া! তাহার নিন্দা 
করিতেছেন। ষুগ্বা অর্থ__গমনশীল ক্ষুদ্র শকট, রৈক সেই শকটের সহিত বর্তমান 
থাকে, এইজন্য সমু্বাপদবাচ্য ; ইহাকে তাহার ন্তায় বলিতেছ। অভিপ্রায় এই 
যে, ইহার সম্বন্ধে ঈনৃশ অযোগ্য বাক্য প্রয়োগ কর! যুক্তিযুক্ত হয় না। অপরও, 
( পশ্চাগামী হংসও ) বলিল-_মহাশয্ন, আপনি যাহার কথা ক্ষলিলেন, সেই 
সধুগ্ব। রৈকক কি প্রকার? এই কথা বলিলে পর ভল্লাক্ষ বলিলেন_-সেই রৈক্ক যে 
প্রকার, তাহ! শ্রবণ কর ॥২৮২॥৩ 


যথা কৃতায়-বিজিতায়াধরেয়া সংযন্ত্যেবমেনত সর্ববং তদ- 


ভিমমেতি। যৎুকিঞ্চ প্রজাঃ সাধু কুর্ববন্তি, যস্তদ্বেদ যৎ স 
বেদ, স ময়ৈতদুক্ত ইতি ॥২৮৩|৪ 

দৃষ্ান্তেন রৈকবৃত্তং প্রবক্তমাহ ]_যথেতি। দৃতব্যবহারে এক-ছ্বিত্রি 
চতুরষ্কাঃ কৃত-ত্রেতদ্বাপর-কলিনামানঃ চত্বারঃ অয়াঃ সস্তি। অয় ইতি 
পাশকানাৎ সাধারণসংজ্ঞা । তত্র কৃতায়ঃ চত্রক্কঃ, ত্রেতা ত্র্যন্কঃ, দ্বাপরঃ, দ্যন্কঃ 
কলিঃ একাঙ্কঃ; তত্রচ অধিকাঙ্কায়জয়ে তন্নধযনাঙ্কাঃ বিভিতা ভবস্তীতি দ্যুতসময়- 
প্রসিদ্ধিঃ। 

কৃতায়ে ( চতুরক্কে গাশকে ) বিজিতে (লব্ধবিজয়ে সতি) যথা অধরেয়াঃ 
( তন্নযনা তরি-দ্ধযকাঙ্কাঃ ত্রেতা-দ্বাপর-কলিনামানঃ ) সংযস্তি (আত্মানং তদধীনং 
করবস্তি তত্রৈব অন্তর্ভবস্তীত্যর্থঃ); এবং ( তথা ) সর্বং তৎ (ত্রেতাদিস্থানীয়ং ) 
এনম্‌ কৃতায়স্থানীয়ং বৈকৎ অভিসমেতি (ত্টত্রব অন্তর্ভবতি )) [কিং তত? 
ইত্যাহ ]__প্রজাঃ ( জনাঃ ) যত কিঞ্চ সাধু ( শোভনৎ কর্ম) কুর্বস্তি, [ তৎ সর্ব 
রৈকে অন্তভূতিমস্তীতি ভাবঃ ]। সঃ ( রৈকঃ) ষৎ বেদ (জানাতি ১, [অন্তোহপি] 
যঃ (কশ্চিৎ)তৎ বেদ; [তশন্তাপি এবং ফলৎ ভবতি]। ময়া ( ভল্লাক্ষেণ) 
সঃ (রৈকঃ ) এতৎ ( এবং ) উক্তঃ (বণিতঃ) ইতি ॥ 

চতুরষ্কবিশিষ্ট কৃতনামক পাশক বিজয়ী হইলে তদপেক্ষা অল্লাঙ্কবিশিষ্ট তিন, 
দুই, এক অন্বযুক্ত ত্রেতা, দ্বাপর ও কলি নামক পাশকসমুহ যেরূপ তাহার অধীন 
হয়$ তদ্রপ সেই সমস্তই রৈকে অন্তভূতি হইয়া থাকে। [কি অন্তভূত হয়, 
তাহা কথিত হইতেছে-_] জনমগ্লী যাহা কিছু উত্তম কর্ম করে, [ তৎসমত্ত ]। 
সেই রৈক যাহা জানে, অপর যে কোন লোকও তাহা জানিলে তাহার সম্বন্ধেও 
এইরূপ ফলই হইয়া থাকে। সেই রৈক্ব আমাকর্তৃক এইরূপ বগিত 
হইলেন ॥ 


৩৭৮ ছান্দোগ্যোপনিষৎ। 


শাঙ্কর-ভাষ্যম্‌।-__যথা লোকে কৃতায়ঃ কতো! নাম অয়ো দ্যুতসময়ে প্রসিদ্ধ- 
শ্তুরক্ক:, স যদ জয়তি দ্যুতে প্রবৃত্তানাৎ, তন্মৈ বিজিতায় তদর্থমিতরে ব্রিঘ্যেকাঙ্কা 
অধরেয়াঃ ত্রেতাদ্বাপরকলিনামানঃ সংযস্তি সঙচ্ছস্তে অন্তর্ভবস্তি? চতুরক্কে কৃতায়ে 
ত্রিদ্বোকাঙ্কানাৎ বিদ্বমানত্বাৎ তরন্তরভবস্তীত্যর্থঃ । যথায়ৎ দৃষ্টান্ত, এবমেনৎ রৈকৎ 
কতায়স্থানীয়ং ত্রেতাদিস্থানীয়, সর্ব তদভিসমেতি অন্তর্ভবতি রৈকে। কিস্তুৎ? 
যৎ কিঞ্চ লোকে সর্বাঃ প্রজাঃ সাধু শোভনৎ ধর্মজাতং কুর্বস্তি, তৎ। সর্ব বৈকলত 
র্ে্তর্বতি, তন্ত চ ফলে সর্করপ্রাণিধশ্মফলমন্তর্ভবতীত্যর্ঘঃ। অথ অগ্রোহপি 
কশ্চিং যন্তদৃবেগ্াং বেদ | কিন্তু? যদ্‌ বেগ্যং সরৈককো বেদ। তদ্বেদ্ামন্তো ইপি 
যো বেদ, তমপি সর্ব প্রাণিধর্শমজাতং তংফলঞ্চ রৈকমিবাভিসমেতীত্যনুবর্ততে । স 
এবন্ূতো৷ রৈক্কোহপি ময় বিদ্বানেতদুক্তঃ | এবমুক্কো রৈকৃবৎ স এব কৃতায়স্থানীয়ো 
ভবতীত্যভি প্রায়; 1২৮৩1৪ 

আনন্দগিরিঃ।-__-স বৈকো৷ যেন 'প্রকারেণ স্তাৎ, তৎ প্রকারং শৃিংতি প্রতিজ্ঞা 
প্রকার প্রদিদশয়িষয়া দৃষটাস্তমাহ__যথেতি। দত্ত সময়ঃ স্কেতস্তদনুষ্ঠানকালো যেন 
দ্যুতবিগ্ভায়ামেজতি সোইক্ষস্তস্ত কশ্চিন্ভাগোহয়শববাচ্যঃ, তত্র যশ্ততুরক্কৌ৷ ভাগশ্চত্বা- 
রোহস্কাশ্চিহান্তশ্মিন্নিতি বুৎপত্তেঃ কৃতনামব্যবহৃতেন যদ! দ্যুতে প্রবৃত্তানাৎ মধ্যে স 
কোহপি জয়তি, তদ1 তশ্মৈ কৃতনামবতে বিজিতায়াধরেয়াঃ সংযস্তীতি সম্বন্ধঃ | 
তদর্থৎ ব্যাচষ্টে_তদর্থমিতি । অধরেয়ান্‌ ব্যাকরোতি-_অধরেয়া ইতি। তানের 
বিশিনটি__ত্রেতেতি। অক্ষন্ত ষশ্মিন্‌ মার্গে ব্রয়োহঙ্কাঃ, স ত্রেতা নামায়ো ভবতি। 
যত্র তু দ্বাবন্ধৌ স দ্বাপরঃ-নামকঃ। যত্রৈকোহঙ্কঃ স কলিসঙ্গ ইতি বিভাগঃ । 
তাদর্থ্নেতরাঙ্কানামন্তর্ভাবমুক্তৎ ব্যক্তীকরোতি-_চতুরঙ্ক ইতি। তদস্তর্ভবস্তি 
তশম্মিন কৃতে ত্রেতাদয়ন্তেহস্তর্ভবস্তীতি যাবৎ। মহাঁসংখ্যায়ামবাস্তরসংখ্যান্তর্ভাবঃ 
প্রসিদ্ধ এবেত্যর্থঃ। দৃষ্টাস্তমনুগ্ত দাঁ্াণস্তিকমাহ_যথেতি । রৈকমভিব্যাপ্য সর্ব্ঘং 
সমৈতীতান্তার্থ, সংক্ষিপতি__অন্তর্ভবতীতি। রৈকে সর্বত্তাস্তর্াবৎ প্রশ্নপূরবকং 
প্রকটয়তি-_-কিং তদ্দিতাদিনা। তত্বর্মন্ত মহত্বাদরন্যেষাং চ ধর্মজাতন্তাক্ত্বাত্ত- 
স্তেতরন্থিননস্তর্ভাবঃ সম্তভবতীত্যর্থঃ। কিৎ চ, সর্ষেষাৎ প্রাঁণিনাঁৎ ধর্মফলমল্লীয়ন্ত্ান্মছ- 
তরে রৈকস্ত ধর্মফলেইস্তর্ভবতীত্যাহ--তন্ত চেতি। ন কেবলং রৈক্শ্তৈতন্মাহা আ্যং, 
কিন্তৃনস্তাপি জ্ঞানবতোহস্তীতি জানশ্রুতেরনুগ্রহার্থমাহ-_তথেতি ॥২৮৩॥৪ 

ভাষ্যান্ুবাদ।-_[ “অয়” অর্থ পাশকের ভাগ] চারিটি অস্কঘুক্ত কুৃতনামক 
অয় দত-ব্যবহারে প্রসিদ্ধ আছে। লোক-ব্যবহারে যেমন দুাতক্রীড়ায় গরবৃতত 
লোকদিগের মধ্যে যখন সেই কৃতনামক অয়টি বিজয়ী হয়, তখন সেই বিজয়ী 
অয়ের উদ্দেশে যথাক্রমে তিন, ছুই, এক অন্ক-বিশিষ্ট ত্রেতা, দ্বাপর ও কলিনামক 
ন্যুনসংখ্যাযুক্ত অপর অয় সকল সঙ্গত হয়, অর্থাৎ তাহা'রই অন্তভূত হয়; কারণ, 
চারি অন্কবিশি্ট কৃতায়ের মধ্যে তিন, দুই ও এক অঙ্ক বিদ্যমান থাকায় তাহারা 


প্রথমঃ খণ্ডঃ ] চতুর্ধোহধ্যায়ঃ। ৩৭৯ 


উহাতে অন্তত হইয়। থাকে । এই ছৃষ্টাস্তটি যেরূপ, ঠিক এইন্ধপ, ক্ৃতনামক 
অয়স্থানীয় এই রৈকে ত্রেতাদিস্থানীয় সেই সমস্তই অন্তভূ্তি হয়। [যাহা 
অন্তভূতি হয় ] তাহা কি? জগতে সমস্ত লোকে যাহ কিছু লাধু অর্থাৎ উত্তম কর্ণ 
করে, তৎ সমস্ত রৈকে অন্তত হয়] থাকে, অর্থাৎ সমস্ত প্রাণিগণের ধর্মই রৈকের 
কর্মফলে অন্তভূতি হইয়া থাকে । সেই অন্ত যে কোনও লোক সেই জ্ঞাতব্য বিষয় 
অবগত হয়, সেই জ্ঞাতব্য বিষয়টি কি? যেজ্ঞাতব্য বিষয় সেই রৈক 'জানে। 
অন্তও যে কোন লোক সেই জ্ঞাতব্য বিষয় অবগত হয়, সমস্ত প্রাণীর ধর্মকর্ম ও 
তৎফল রৈকের ন্যায় তাহাতেও অন্তভূতি হইয়া! থাকে। [এখানেও সেই] 
"“অভিমমেতি” ক্রিয়ার সম্বন্ধ হইয়াছে। রৈক ব্যতীত এবনভ্ূত অপর বিদ্বান্‌ 
ও আমাকর্তক এই প্রকারে উক্ত হইল। অভিপ্রায় এই যে, রৈকের ন্যায় সে 
লোকও কৃতায়-স্থানীয় হইয়! থাকে ॥২৮৩1৪ 

তছু হ জানশ্রুতিঃ পৌজ্রায়ণ উপশুশ্রাব ; স হু সঞ্জিহান 
এব ক্ষত্তারমুবাচাঙ্গারে হ সধৃখ্ানমিব রৈকমাথেতি, যে! নু 
কথণ্‌ সযুখা রৈক ইতি ॥২৮৪॥৫ 

ঞ্ 

যথা কৃতায়বিজিতায়াধরেয়াঃ সংযান্ত্যেবমেনত সর্ববং তদ- 
ভিমমৈতি যৎকিঞ্চ প্রজাঃ সাধু কুর্ববন্তি, ষন্তদবেদ যৎ স 
বেদ, সময়ৈতদুক্ত ইতি ॥২৮৫৬ 

পৌন্রায়ণঃ জানশ্রুতিঃ উ ( অপি ) তত( হংসবচনৎ ) হ (প্তিহো) উপপ্শ্রাব ; 
সঃ হ সংজিহানঃ (শয্যাৎ পরিত্যজন্‌ প্রাতঃ) এব ক্ষত্তারম্‌ (সারথিম্‌) 
উবাচ-_অঙ্গ অরে ( উভয়মপি সন্বোধনমৃচকম্‌ অব্যয়ম্‌) লধুগ্বানং রৈকম্‌ ইব 
আথ (মাম অকথয়ৎ) [ হংসঃ ইতি শেষঃ] হইতি। নু (ভোঃ)যঃ [এবম্‌ 
উক্তঃ ], সঃ সযুখ্ব( রৈকঃ কথম্? (কিম্প্রকারঃ)? ইতি। ষষ্ঠঃ গ্লোকস্ত 
গ্রাগেব ব্যাথ্যাতঃ | 

পৌন্রায়ণ জানশ্রুতি উহা! শুনিতে পাইলেন ; (অনন্তর) তিনি শয্যা পরি- 
ত্যাগের সঙ্গে সঙ্গেই সারথিকে বলিলেন__অহে [হস] সবৃগ্বা &রকের হ্যায় 
[ আমাকে ] বলিয়াছে। বৎস, যিনি [এ প্রকার উক্ত হইয়াছেন ], সেই সধুগ্ব! 
রৈক কি প্রকার? হষ্ঠ শ্লোকের অর্থ পূর্বের ন্যায় ॥ 


শাঙ্কর-ভাষাম্‌।__-তদ হ তদেতদীদৃশং হংসবাক্যম আত্মন£ কুৎসারপমন্তন্ত 
বিছুষে। রৈকাদেঃ প্রশংসারূপম্‌ উপগুশ্রাব শ্রুতবান্‌ হর্খ্যতলম্থে৷ রাজ! জানশ্রুতিঃ 


৩৮০ ছান্দোগ্যোপনিষৎ। 


পৌল্রায়ণঃ। তচ্চ হংসবাক্যৎ ন্মরন্নেব পৌনঃপুন্তেন রাত্রিশেষমতিবাহয়ামাস। 
ততঃ ল বন্দিভীরাজা স্ততিযুক্তাভির্বাগ ভিঃ প্রতিবোধ্যমান উবাচ ক্ষত্তারং সঞ্জি- 
হান এব শয়নং নিদ্রাৎ বা পরিত্যজন্নেব__হে অঙ্গ বস অরে সধুগ্বানমিব রৈক্- 
মাথ কিং মাম্‌, স এব স্তত্যর্হো নাহমিত্যভিপ্রায়ঃ। অথবা, সধুগ্বানৎ রৈকমাথ 
গত্বা মম তদ্দিদৃক্ষাম্‌। তদা ইবশবৌহবধারণার্থোইনর্থকে। বা বাচ্যঃ। স'চ 
কতা প্রত্যুবাচ রৈকানয়নকামো৷ রাজ্ঞোইভিপ্রায়জ্ঞঃ__যো স্থু কথং সধুগ্বা রৈক 
ইতি, রাজ্রৈবঞ্চোক্ত আনেতুং তচ্চিহ্ং ভ্ঞাতুমিচ্ছন্‌ যে! নু কথং সধুগ্বা রৈকক ইত্য- 
বোচৎ। স চ ভল্লাক্ষবচনমেবাবোচৎ তস্ত স্মরন ॥২৮৪-২৮৫।৫-৬ | 
আনন্দগিরিঃ|__ প্রতিপন্ন হংসবচনখেদিত ইতরে। রাজ রাত্রিশেষমতিবাহা 
শয়নং জহদাতআনঃ সমীপন্থং স্তৃতিকর্তারৎ ক্ষত্তারম্‌ অরে হেত্যাদি বাক্যমুক্তবান্‌। 
তন্তাভিপ্রায়মাহ__স এবেতি । কথমিবশবে। দ্বিতীয়ে! ঘটতে, তত্রাহ-_তখেতি। 
অবধারণস্তাপি নোপযোগোইস্তীতি চেং, তত্রাহ-_অনর্থকে। বেতি। প্রশ্নবাঁক্যং 
ব্যাচ্টে-_রাজ্ঞেতি। যোনু কথমিত্যাদি পুর্ববদ্‌ ব্যাখ্যেয়ম্‌ ॥২৮৪-২৮৫॥৫-৩৬ 


তাঘ্যান্থুবাদ ।__হম্দ্যতলস্থ পৌন্রায়ণ জানশ্রুতি রাজা আপনার নিন্দা- 
প্রকাশক এবং রৈক এভৃতি অপর বিদ্বানের প্রশংসাত্মক এবংবিধ সেই এই 
হংসবাক্য শ্রবণ করিলেন; এবং পুনঃ পুনঃ সেই হুংস-বাক্য ম্মরণ করিতে 
করিতেই রাত্রির অবশিষ্টাংশ অতিবাঠুহত করিলেন। তাহার পর সেই রাজা 
বন্দিগণের স্তরতিযুক্ত বাক্যে প্রতিবোধ্যমান হইয়! শয্যা কিংবা নিদ্রা! পরিত্যাগের 
সঙ্গে সঙ্গেই ক্ষত্তাকে বলিলেন_-অরে অঙ্গঈ__হে বৎস, সবুগ্ব! রৈকের স্তায় 
আমাকে কেন বণিয়াছ? অভিপ্রায় এই যে, সেই রৈক্ই স্ততির পাত্র- আমি 
নহি। অথবা [ইহার অর্থ এইরূপ-_] তুমি যাইয়া সমৃগ্বা রৈককে আমার 
তদ্দর্শনেচ্ছা। বল। এ পক্ষে 'ইব শব্দটিকে 'অবধারণার্থবোধক, কিংবা নিরর্থক 
বলিতে হইবে । রাজার অভিপ্রায়জ্ঞ সেই ক্ষত্তা রৈকের আনয়নাভিলাষী হইয়া 
বলিল_ মহাশয়, যে রৈক [উক্ত হইয়াছে], সেই সধুগ্বা রৈক কি প্রকার? 
রাজা তাহাকে এ প্রকার বলিলে পর সেই ক্ষত্তা তাহাকে (সেই রৈ্ককে ), 
আনয়নের জন্য তাহার পরিচয় জানিতে ইচ্ছুক হইয়া সেই সংুখ্বা রৈক কি 
প্রকার? ইহা প্রিজ্তাসা করিয়াছিলেন। সেই রাজাও সেই ভল্লাক্ষের কথাই 


ণ্য্থ। কৃতাস্ বিজিতায়” ইত্যাদি শ্মরণ করিয়া! তাহাই বলিয়াছিলেন॥ 
২৮৪-২৮৫।৫-৬ 


স হ ক্ষত্তান্বিকয নাবিদমিতি প্রত্যেয়া় ত৫ হোবাচ 
যত্রারে ব্রাহ্মণস্তান্থেষণ! তদেনমচ্ছেতি ২৮৬৭ 


প্রথমঃ থণ্ডঃ ] চতুর্োহধ্যায়ঃ | ৩৮৯ 


সঃ ক্ষত্ত। হ ( তিনে) অস্বিষ্য (ইতত্ততঃ অনুসন্ধায়) ন অবিদম্‌ (অহৎ ন 
জ্ঞাতবান্‌) ইতি [কৃত] প্রত্যেযায় ( প্রতিনিবৃত্তঃ বভৃব )। [জানশ্রুতিঃ ] হ 
তম্‌ (ক্ষত্তারম্‌) উবাচ (উক্তবান)অরে (হে ক্ষত্তঃ), যত্র (প্রদেশে 
অবণ্যাদে ) ব্রাহ্মণস্ত (ব্রহ্মনিষ্স্ত ) অন্বেষণ! ( অন্বেষণৎ ভবতি ), তত (তত্র) 
এনম্‌ (রৈকম্‌) অঙ্ছ্গ (খচ্ছ গচ্ছ__অন্বেষণৎ কুরু ইত্যর্থঃ )। 

সেই ক্ষত্তা ইতস্ততঃ অন্বেষণ করিয়। 'জাঁনিতে পারিলাম নাঃ বলিয়। ফিরিয়া 
আসিল; রাজ। তাহাকে বলিলেন-_অহে, যেখানে ব্রহ্মনিষ্ঠ ব্যক্তিকে অনুসন্ধান 
করিতে হয়, সেখানে তাহার নিকট যাও, অর্থাৎ সেই অরণ্যাদ্ি প্রদেশে রৈকের 
অনুসন্ধান কর ॥ 

শাঙ্কর-ভাষ্যম।-_স হু ক্ষত্তা নগরং গ্রামৎ বা! গত্বা' অন্থিষ্য রৈকং নাঁবিদং 
ন ব্যজ্ঞাসিষমিতি প্রত্যেয়ায় প্রত্যাগতবান্। তৎ হোবাচ ক্ষত্তারম্__অরে ত্র 
ব্রা্মণন্ত ব্রহ্গবিদ একান্মেইরণ্যে নদীপুলিনাদৌ বিবিক্তে দেশেহম্বেষণ। 
অনুমার্ণণৎ ভবতি, তৎ তত্র এনং রৈকম্‌ অচ্্ছ খচ্ছ গচ্ছ, তত্র মার্গণং 
কুর্বিত্যর্থঃ 1২৮৬৭ 

আনন্দগিরিঃ|-_তত্তেতি কর্ম্মণি যী ॥২৮৬।৭ 

তাষ্যান্ুবাদদ ।__সেই ক্ষত্বা গ্রামে বা! নগরে যাইয়া! রৈক্ের অনুসন্ধান 
করিয়৷ 'জানিতে পারিলাম না” বলিয় প্রত্যাগমন করিল। [রাজ] সেই 
ক্ষত্তাকে বলিলেন_ অরে ক্ষত্তঃ, যেখানে অর্থাৎ নির্জন ও পবিত্র অরণ্য ও নরঘধী- 
তীরাি প্রদেশে ব্রা্মণের_ ত্রহ্গজ্ঞ ব্যক্তির অন্বেষণ অর্থাৎ অনুসন্ধান হইয়া 
থাকে তুমি সেখানে এই রৈকের নিকট গমন কর, অর্থাৎ সেখানেই অনুসন্ধান 
কর ॥২৮এ৭ 


সোইধস্তাচ্ছকটম্য পামানং কষমাণমুপোপবিবেশ, ত্্‌ 
হাভ্যুবাদ-_্বং নু ভগবঃ সুখ! রৈকঃ ইতি, অহণ্‌ হুর! ত ইতি 
হ প্রতিজজ্ঞে ১ সহ ক্ষতাবিদমিতি প্রত্যেয়ায় ॥২৮৭।৮ 


ইতি চতুর্থাধ্যাযন্ত প্রথমঃ ধণ্ডঃ ॥১। 


সঃ (ক্ষত্ত| ) শকটস্য অধস্তাৎ ( নিয়দেশে ) [ অবস্থিতং ] পামানং (খর্জুং) 
কষমাণৎ ( কগু,য়মানং ) [দৃষ্বী অয়মেব সঃ, ইতি চ নিশ্চিত্য তন্ত) উপ 
( লমীপে ) উপবিবেশ (বিনয়েন উপবেশনং কৃতবান্)। তং (রৈকং) হু 
অভ্যাবা (উবাচ )__-ভগবঃ ( ভগবন্‌ ), ত্বং স্থ (বিতর্কে ) সধুগ্ব। রৈক্ঃ ইতি । 


৩৮২ ছান্দোগ্যোপনিষৎ। 


অরা ত (অরে ইত্যনাদরস্ৃচকং সন্বোধনম্) অহৎ হি (অহমেব রৈকঃ) ইতি 
প্রতিজজ্ঞে (গ্রত্যুকতবান্‌)। [ অনস্তরঞ্ ] সঃ ক্ষত্তা হ অবিদৎ ( রৈকৎ জ্ঞাতবান্‌ 
অহম্‌) ইতি প্রত্যেয়ায় ( জানশ্রুতিসমীপম্‌ আগতবান্‌ )। 

সেই ক্ষত্তা শকটের অধোদেশে পামা (চুলকানি চর্বরোগবিশেষ ) 
চুল্কাইতেছেন [দেখিয়া] তাহার সমীপে উপবেশন করিলেন। তীহাকে 
জিজ্ঞাসা করিলেন-_ভগবান্‌, আপনিই কি সেই সধুগ্বা রৈক? তিনি অনাদরে 
বলিলেন__অরে আমিই [সেই রৈক ]। অনন্তর সেই ক্ষত্তা “জানিয়াছি”: মনে 
করিয়া! প্রত্যাগমন করিলেন ॥ । 

শাঙ্কর-ভাষ্যম।-_ইত্যুক্ঃ কত্ত অ্বিষ্য তং বিজ্রনে দেশে অবস্তাৎ শকটন্ত 
গ্ত্যাঃ পামানৎ ধর্জ,ৎ কষমাণৎ কণু,য়মানং দৃষ্টণ অয়ৎ নূনৎ সধুগ্বা রৈক ইতি 
উপ সমীপে উপবিবেশ বিনয়েনোপবিষ্টবান্। তঞ্চ রৈকং হু অভ্যুবাদ__উক্তবান্‌ 
_ ত্বমসি হে ভগবঃ ভগবন্‌ সধূষ্। রৈকক ইতি? এবং পৃষ্টঃ অহমন্মি হি অরাত 
অরে ইতি হ অনাদর এব প্রতিজজ্ঞে অভ্যুপগতবান্। স তং বিজ্ঞায় অবিদৎ 
বিজ্ঞাতবানম্মীতি প্রত্যেয়ায় প্রত্যাগত ইত্যার্থ; ॥২৮৭1৮ 

ইতি চতুরথাধ্যায়ন্ত প্রথম-খণড-ভাষ্যম্‌ ॥১। 


আনন্দগিরিঃ|-_ময়। হি গাহস্থ্যং চিকীধ্যতে, তঘর্থৎ চ ধনমর্থ্যতে, ন চায়ং 
তাদর্থ্যেন কিঞ্চিছুপকর্তৃমিত্যাশয়েনানাদরৎ বিজ্ঞাতবানম্মি যহুক্তলক্ষণং রৈকং, তন্ত 
চ গাহ্‌স্থ্যাভি প্রায়ং ধনাধিত্বং চেতি শেষঃ ॥২৮৭৮ 


ইতি চতুর্থাধ্যায়ন্ত প্রথম; খণ্ডঃ ॥১| 

ভাষ্যানুবাদ ।-_-এই প্রকার আদিষ্ট সেই ক্ষত্বা অন্বেষণ করিয়া নির্জন- 
প্রদেশে গন্থী শরকটের ( একজাতীয় ক্ষুদ্র শকটের) অধোদেশে গামা অর্থাৎ 
খর, নামক চর্মরোগবিশেষ চুলকাইতেছেন দেখিয়া “নিশ্চয়ই ইনি সেই সধুগ্থ 
রৈক্ক' এই মনে করিয়া তাহার সমীপে উপবেশন করিলেন, অর্থাৎ বিনয় 
সহকারে উপবেশন করিলেন, এবং সেই রৈক্ধকে জিজ্ঞাসা করিলেন__হে 
ভগবন্, আপনিই কি সেই রৈক? এইরূপ জিজ্ঞাসিত হুইয়! অরা, অর্থাৎ অরে 
বলিয়৷ অনাদরেই প্রত্যুত্তর প্রদান করিলেন। তাহাকে বিশেষরূপ 'জানিয়াছি, 
মনে করিয়! ক্ষত্তা গ্রত্যাগমন করিলেন ॥২৮৭॥৮ 

ইতি চতুর্থ অধ্যায়ের প্রথমখণ্ডের ভাষ্যানুবাদ সমাপ্ত ॥১1 


চতুর্থাধ্যায়ে 


দ্বিতীয়; খণ্ড 


তছু হ জানশ্রগতিঃ পৌন্রায়ণঃ ষটশতানি গবাং নিক্কমশ্ 
তরীরথং তদাদায় প্রতিচক্রমে ; তণ্‌ হাত্যুবাদ ॥২৮৮॥১ 

[অথ জানশ্রতেবিদ্তাগ্রহণার্থ, রৈকোপগমনমাহ তছ ইত্যাদিন। |] 
পৌন্রায়ণঃ জানশ্রতিঃ হ (এঁতিহে ) গবাৎ ষট্শতানি (ষটুশতসংখ্যাকাঃ গাঃ ), 
নিফম্‌ (নুবর্ণময়ং কণ্ঠহারম্‌), অশ্বতরীরথম উ (চ), তত (যথোজ্জৎ সর্ব) 
আদায় (গৃহীত) প্রতিচক্রমে (রৈকরমীপৎ গতবান্); [এতেন রৈরস্ত 
ধনাধিত্বং, তেন গাহস্থযগ্রহণাভিলাষশ্চ সচিত ইতি ভাবঃ। ] তং (রৈকং) হ 
[ গবাদদীনি অন্ুল্যা দর্শয়ন্‌ ] অভ্যুবাদ ( উক্তবান্‌)॥ 

পৌন্রায়ণ জানশ্রতি ছয় শত গো, স্বর্ণময় কণ্ঠহার এবং অশ্বতরীযুক্ত রথ, 
এ সমস্ত লইয়া [ রৈক্-সমীপে ] গমন করিলেন, এবং তাহাকে বলিলেন__॥ 

শাঙ্কর-ভাষ্যম্‌।-_-তৎ তত্র খবের্গাহস্থ্যং প্রতি অভিপ্রায়ং বুদ্ধী। ধনাধিতাঞ্চ, উ 
হ এব জানশ্রুতিঃ পৌল্রায়ণঃ ষট্শতানি গবাং, নিফং কণ্হারম্‌ অঙ্থতরীরথং 
অশ্বতরীভ্যাৎ যুক্তং রথ, তদাদায় ধনং গৃহীত্বা। প্রতিচক্রমে রৈকং প্রতি গতবান্‌। 
তঞ্চ গত্বা৷ অভ্যুবাদ হ অত্যুক্তবান্‌_1২৮৮|১ 


আনন্দগিরিঃ1-_ক্ষতৃবচনে শ্রুতে সতীতি সপ্ম্যর্থঃ। ধনাথিতাৎ চ বুদ্ধেতি 
পুর্বে সন্বন্ধঃ। উহ্শবস্ত পর্বববদত্রাপ্যেবকারোইর্থঃ॥২৮৮।১ 


ভাষ্যান্ুবা্ঘ ।--পৌন্রায়ণ জানশ্রুতি খবির (রৈকের) গার্হস্থ্য গ্রহণাভি- 
প্রায় এবং ধনাভিলাষ নিশ্চয়্ূপে অবগত হইয়। ছয় শ্রত গো, স্ুবর্ণময় কণছার 
ও অশ্বতরীরথ, অর্থাৎ অশ্বতরীঘয়যুক্ত রথ, ইহা! লইয়া অর্থাৎ উক্ত ধন সঙ্গে 
লইয়া রৈক্কের উদ্দেশে গমন করিলেন, এবং যাইয়া তাহাকে বলিলেন--॥ 
২৮৮|১ 

রৈকেমানি ফটটশতানি গবাময়ং নিক্ষোহয়মশ্বতরীরথোহনু 
ম এতাং ভগবো দেবতা শাধি, যাং দেবতামুপাস্ন- 
ইতি ॥২৮৯॥২ 


২০৮৪ ছান্দোগ্যোপনিষৎ। 


হে রৈক, ইমানি (পুরোবর্তীনি ) গবাৎ বট্শতানি, অয়ং নি, অয়ং চ 
অশ্বতরীরথঃ [ত্বদর্থ, ময়া আহতঃ7) এতৎ সর্ব গৃহীত্বা ], ভগবঃ হে ভগবন্‌ 
এতাঁং ( বিগ্বাৎ ) মে ( মাৎ ) অন্ুশাধি ( শিক্ষয় উপদিশেত্যর্থঃ )। যাং দেবতাম্‌ 
উপাস্সে (ত্বম্‌ আরাধয়লি, ইত্যর্থঃ) [এতেন শিশ্যবত্তযা জানশ্রুতের্গমনং 
সুচিতম্‌ ]॥ 

হে বৈর, এই সনুথস্থ ছয়শত গো, এই হ্বর্ণময় কণ্ঠহার, এবং এই অশ্থাতরী- 
যুক্ত রথ [ এই সমুদয় আপনার নিমিত্ত আনীত হইয়াছে, আপনি গ্রনথণ করুন, 
এবং ] আপনি যে দেবতার উপাসনা! করেন, সেই দেবতাকে আমায় উপদেশ 
দিন | র 


শাঙ্কর-ভাষ্যম।__হে রৈক গবাৎ ষট্শতানি ইমানি তুভ্যৎ ময়ানীতানি । 
অং নিফঃ, অশ্বতরীরথশ্চায়ম্‌, এতদ্বনম আদ্ৎস্ব। ভগবঃ, অন্থশাধি চ মে 
মাম এতাম্‌, যাং চ দেবতা ত্বম্‌ উপাস্সে, তদ্দেবতোপদেশেন মামন্ুশাধী- 
ত্যর্থঃ 0২৮৯২ 

আনন্দগিরিঃ।-_॥২৮৯॥২ 


ভাষ্যান্ুবাদ ।_হে রৈক, আমি আপনার অন্য এই ছয়শত গো, এই 
নবর্ণহার এবং এই অশ্বতরীবুক্ত রথ আনিয়াছি, এই ধন গ্রহণ করুন; এবং 
হে ভগবন্! আমাকে ইছা অনুশাসন করুন_উপদেশ দিন; আপনি যে 
দেবতার উপাসন। করিয়! থাকেন, সেই দ্বেবতার উপদেশ দ্বারা আমাকে শিক্ষা 
দ্বিন ॥২৮৯।॥২ 


তমু হ পরঃ প্রত্যুবাচাহ হারেত্বা শুদ্র তবৈব সহ 
গোভিরত্তিতি ; তছু হ পুনরেব জানশ্রুতিঃ পৌন্রায়ণঃ সহত্রং 
গবাং নিক্ষমশ্বতরীরথং ছুহিতরং তদাদায় প্রতিচক্রমে ॥ ২. ৩ 

তৎ ( এবুক্সবন্ত, রাজানং ) পরঃ (রৈক্ঃ) প্রত্যুবাচ (প্রত্যুক্তবান্‌) হু 
( এঁতিহো ) হে শুদ্র (শোকার্জ জানশ্রুতে ), ইয়ং তত্বতপ্রদ্ধত। ) হারেত্ব। (হারেণ 
ইত্বা_গন্্ী শকটা), গোভিঃ (মহৎ প্রদবত্তাভিঃ ) সহ তব এব অস্ত্র তিষ্তু, 
এতাবতা অশ্লীয়ঃলাধনেন ন মে প্রয়োর্জনমিতি ভাবঃ) ইতি। “উৎ শবশ্চ 
€ইহ নিরর্৫থকঃ) ইতি। পৌত্রায়ণঃ জানশ্রুতিঃ হ তৎ (খষেঃ অভিমতৎ) 
[ জ্ঞাত্বা ] পুনঃ এব ( পুনরপি ) গবাৎ সহত্রং, নিঞ্চং (হবর্ণছারৎ ), অশ্বতরীরথং 


€ অশ্বতরীযুক্তৎ রথৎ ) ছুহিতরং ( কন্তকাৎ )[ চ] তৎ (সর্ব) আদায় (গৃহীত্ব! ) 
প্রতিচক্রমে ( রৈকসমীপম্‌ উপগতবান্‌)। 


দ্বিতীয়ঃ থ্ঃ ] চতুর্ধোহধ্যায়ঃ | ৩৮৫ 


অপর রৈক্ক তাহাকে (জানশ্রুতিকে ) প্রতিবচন বলিয়াছিলেন-_হে শুব্র 
( শোকার্জ ), এই বাহুনযুক্ত শকটার্দি গোসমূহের সহিত তোমারই থাকুক । 
পৌন্রায়ণ জানশ্রুতি খধির অভিপ্রায় অবগত হইয়া! সহ গো, ম্বর্ণহাঁর, 
অশ্বতরীযুক্ত রথ এবং একটি কন্তা, এই সমস্ত লইয়! পুনশ্চ তাহার নিকট গমন 
করিলেন ॥ 

শাঙ্কর-ভাষ্যম্‌।__তমেবমুক্তবন্তং রাজাঁনং প্রত্যুবাচ পরো রৈকঃ। উহে_ 
ত্যয়ৎ নিপাতো বিনিগ্রহার্থীয়োইন্টত্র, ইহ ত্বনর্থকঃ, এবশব্স্ত পৃথক্প্রয়োগাৎ। 
হারেত্বা হারেণ যুক্তা ইত্বা গনী, সেয়ং হারেত্বা .গোঁভিঃ সহ তবৈবাস্ত তবৈব 
তিষ্ঠতু,। ন মম অপর্য্যাপ্তেন কর্মার্থমনেন প্রয়োজনমিত্যভিপ্রায়ঃ। হে শৃত্র 
ইতি__ননু রাজাসৌ ক্ষতৃসন্বন্ধাৎ, “স হ ক্ষত্তারমুবাঁচ ইত্যুক্তম্; বিদ্যাগ্রহণায় 
চ ব্রাহ্মণসমীপোপগমাৎ, শূদ্রম্ত চানধিকারাৎ কথমিদমননুরূপৎ রৈকেণোচ্যতে-_ 
হে শুদ্রেতি। 

তত্রাুরাচা্যাঃ__হুংসবচনশ্রবণাৎ শতক এনম্‌ আবিবেশ; তেনাসৌ শুঁচা 
শ্রত্বা বৈকৃস্ত মহিমানং বা আদ্রবতীতি খধিরাত্মনঃ পরোক্ষজ্ঞতাং দর্শয়ন্‌ "শৃুদ্র' 
ইত্যাহেতি। শুদ্রবদ্ূবা ধনেনৈব এনৎ বিঘ্যাগ্রণায় উপজগাম, ন চ শুশ্রীষয়!। 
ন তু জাত্যেব শূড্র ইতি। 

অপরে পুনরাহুঃ__অল্পৎ ধনমাহৃতমিতি রুষৈব এনমুক্তবাঁন্‌ শুদ্ধ ইতি । লিলঞ্চ 
বহ্বাভরণে উপাদ্দানৎ ধনন্তেতি। তত হ থবের্মখতং জ্ঞাত্ব! পুনরেব জানশ্রুতিঃ 
পৌভ্রায়ণে! গবাৎ সহস্রমধিকৎ জায়াঞ্চ খষেরভিমতাং ছুহিতরমাত্মনম্তদাদায় 
প্রতিচক্রমে ক্রান্তবান্‌ ॥২৯০।৩ 

আনন্দগিরিঃ।-_অন্ত্রাপি বিনিগ্রহার্থত্বসম্তবে কিমিত্যানর্থক্যমিত্যাশঙ্ক্য তবৈব 
ইতোবকারাদেব বিনিগ্রহসিদ্ধিরিত্যাহ__এবশব্স্তেতি । গাহস্থ্যাথিনস্তব 
কর্মানুষ্ঠানার্থমিদূৎ ধনং ভিষ্ঠতামিতি চেত্রেত্যাহ__ন মমেতি । শৃদ্রশবেন জান শ্রুতেঃ 
সন্বোধনমন্চিতমিতি চোদয়তি__নন্বিতি। তন্তাশূদ্রত্বে হেত্বস্তরমাহ-_বিস্যাগ্রহ- 
ণায়েতি। তন্ত শ্রুতিদ্বারা বিদ্যাধিকারে৷ নাস্তীত্যপশৃদ্রাধিকরণে নির্ধারিতমিত্যা- 
শয়েনাহ- শৃদ্রস্ত চেতি। জানশ্রুতেঃ সতি ক্ষল্রিয়ত্বে শৃদ্রসম্বোধনমযোগ্য মিত্যুপ- 
সংহরতি_-কথমিতি। নজাতিশৃদ্রো জানগএরতিঃ; কিন্তু ক্ষত্রিয় অস্মিন গৌণঃ 
শদ্রশব্দ ইত্যেকীয়মতোপন্তাসেন পরিহরতি-__-তত্রেতি।  শুগাবিষ্টত্বেনাসৌ 
জানশ্রুতিঃ শুচা হেতুন! রৈকমাদ্রবতীতি শৃড্রঃ, শ্রত্বা বা হংস-বাক্যৎ রৈক্ষমাদ্রবতীতি 
নৈমিত্তকং তত্র শূদ্রপদমিত্যর্থঃ। তথাপি কিমিতি শৃদ্রপদেন রাজানমৃষিঃ 
সন্বোধ়তীত্যাশঙ্ক্যাহ_্ধধিরিতি। উক্তপ্রকা রদ্ব়সমাপ্তাবিতিশব্দঃ | প্রকারাস্তরেণ 
জানশ্রুতেঃ শৃত্রত্বৎ গৌণ্‌ৎ বুাৎপাদয়তি-_ শৃদ্রবদ্বেতি । ন চ শুশ্রষয়া তেন শূত্র 
ইতি' শেষঃ। মুখ্যৎ শুদ্রত্বং ক্ষতৃসন্বন্ধেন ব্যাবর্তয়তি-_-ন ত্বিতি। ক্ষত্রিয়ে 


১৩ 


৩৮৬ ছান্দোগ্যোপনিষৎ 


জ্ঞানশ্রুতৌ শৃদ্রশবপ্রবৃত্তৌ নিমিত্তান্তরমাহ__অপরে পুনরিতি। তত্র গমকং 
দর্শয়তি-_লিঙ্গং চেতি। যদৃষের্মতমধিকধনাধিত্বমিতি যাবৎ | অধিক ফটুশতেভ্যঃ 


সকাশাদিতি শেষঃ |২৯০)৩ 

ভাষ্যান্ুবাদ ।__জানশ্রুতি এই প্রকার বলিলে পর, পর অর্থাৎ রৈক্ক তাঁহাকে 
বলিলেন, লেই এই হারেত্বা_হারক__রথচালক অর্থাৎ বাহনের সহিত যুক্ত 
ইত্বা-_গমনশীল ক্ষুদ্র শকটটি গোসমুহের সহিত তোমারই থাকুক। অভিপ্রায় এই 
যে, এই অপর্যাপ্ত ধনে আমার প্রয়োজন নাই। 'িহ, শব্টি অন্তত্র নিগ্রনার্থক 
হহলেও এখানে নিরর্থক); কারণ, পৃথক্‌ “এব, শবের প্রয়োগ রহিয়াঁছে। 
“হে শুদ্র” ইতি-_পূর্ববে কথিত হইয়াছে যে, “তিনি সারথি প্রেরণ রে 
এইরূপে সারথি-প্রেরণের উল্লেখ থাকায় এবং বিগ্যাগ্রহণের উদেশ্ঠে ব্রাঙ্গণসমীপে 
গিমন করায় অথচ শৃদ্রজাতির বিছ্যা-গ্রহণে অধিকার না থাকায় [বুঝ! যাইতেছে যে] 
এই জানশ্রুতি জাতিতে ক্ষত্রিয় ; অতএব রৈক তাহাকে কেন এইরূপ অসঙ্গতভাবে 
শৃদ্রশবে সম্বোধন করিলেন? 

তহত্তরে আচার্ধ্যগণ বলিয়া থাকেন-__হংস-বচনশ্রবণে ইহার হৃদয়ে শোক 
প্রবেশ করিয়াছিল; অথবা হংসোক্ত বৈকমহিমা শ্রবণে তিনি শোকে দ্রবীভূত 
হইতেছেন) এইজন্ত খষি (রৈক) আপনার পরোক্ষাভিজ্ঞতা জ্ঞাপনার্থ “শৃদ্র 
বিয়া সম্বোধন করিয়াছেন। অথবা, এই জানস্রুতি শুদ্ের ন্যায় কেবল ধনদ্বারাই 
বিষ্াগ্রহণের অন্ত ইহার নিকট গমন করিয়াছিলেন, কিন্ত শুশ্রষা দ্বারা নে) 
[এই কারণেও তাহাকে শূদ্র বলিয়াছেন,] বস্তুতঃ তিনি জাতিতে শুদ্র 
নহেন। 

আবার অপর আচাধ্যগণ বলেন__জানশ্রতি অল্প ধন আনিয়াছিলেন ৯ 
এইজন্ ক্রোধবশতই ইহাকে “শুদর' বলিয়াছেন; আর ধন, শবের উল্লেখই বু 
ধন আহরণের লিঙ্গ বা জ্ঞাপক। খাষির সেই অভিপ্রায় অবগত হুইয়! পৌন্রায়ণ 
আনশ্রুতি পুনর্বার পূর্ববাপেক্ষা অধিক সহত্রসংখ্যক গো, এবং খষির অভিপ্রেত 
ভাধ্যার্থ আপনার কন্তাকে লইয়া গমন করিলেন ॥২৯০]৩ 


তত হাভ্যুঝাদ রৈকেদত সহঅং গবাময়ং নিক্ষোহয়মন্থ- 


তরীরথ ইয়ং জায়ায়ং গ্রামে যন্মিন্াম্মেথন্বেব মা ভগবঃ 
শাধীতি ॥২৯১।৪ 


[ পোল্রায়ণঃ জানশ্রুতিঃ] তং (রৈকৎ) হু (প্রতিহে) অভ্যুবাদ উেক্ত- 


দ্বিতীয়ঃ খ্ডঃ ] চতুর্থোহধ্যায়ঃ | ৩৮৭ 


বান্‌)-_হে রৈকক, ইং ( পুরোবত্তি ) গবাৎ সহত্রং) অয়ং নিফঃ, অয়ম্‌ অশ্বতরী- 
রথঃ, ইয়ং জায়া, যন্মিন্‌ (গ্রামে ) আস্সে (ত্বৎ নিবসসি ) [সঃ] অয়ং গ্রামঃ 
[ ত্বদর্থৎ ময়! কল্পিতঃ ]| ভগবঃ (হে পুজ্য), [ ত্বম্‌ এতৎ সর্বৎ গৃহীত্বা ] মা (মাং) 
অনুশাধি ( উপশিক্ষয় ) এব ( নিশ্চয়ে )। 

[ জানক্রুতি তাহাকে বলিলেন-_হে বরৈক ! এই সহস্র গো, এই রত্বহার, এই 
অশ্বতরীযুক্ত রথ, এই ভার্ধ্যা (আমার কন্তা৷ ) এবং আপনি যেখানে বান করেন, 
সেই গ্রাম, এই সমস্ত আপনার নিমিত্ত মনে মনে কল্পিত করিয়। রাখিয়াছি, 
[ আপনি গ্রহণ করিয়] ] আমাকে বিদ্যা। উপদেশ করুন । 

শাঙ্কর-ভাষ্যম্‌।-_-রৈক ইদং গবাৎ সহস্রম অয়ং নিষ্ঃ অয়ম্‌ অশ্বতরীরথঃ ইয়ং 
জায়! জায়ার্থং মম ছুহিতা৷ আনীতা, অর়ঞ্চ গ্রামঃ যন্মিন আস্‌সে তিষ্ঠসি, সচ ত্বদর্থে 
ময়! কল্পিতঃ; তদেতৎ সর্বমাদায় অনুশাধ্যেব মা মাং হে ভগবঠ, ইত্যুক্তঃ ॥২৯১।৪ 

ভাষ্যানুবা্ঘ ।__ছে রৈকক, এই সহস্র গো, এই রত্রহার, এই অশ্বতরীরথ, এই জায়! 
অর্থাৎ আপনী'র ভার্য্যারূপে গ্রহণার্থ আনীত আমার এই কন্তা, এবৎ এই গ্রাম__ 
যেখানে আপনি বাস করিতেছেন, আমি আপনার উদ্দেশে এ সমস্ত দ্রব্য সঙ্কল্পিত 
করিয়া! রাঁথিয়াছি ; হে ভগবন্! আপনি এ সমস্ত দ্রব্য গ্রহণ করিয়! আমাকে 
অবশ্ত উপদেশ প্রধান করুন। রৈকক এইরূপ অভিহিত হইয়া-_॥২৯১1৪ 


তশ্তা হু মুখমুপোদগহুবাচাজহারেমাঃ শৃদ্, অনেনৈব 


মুখেনালাপয়িষ্যথা ইতি । তে হৈতে রৈকপর্ণা নাম মহাৰৃষেষু 
যত্রাম্ম৷ উবাস স তম্মৈ হোবাচ ॥২৯২।৫ 


ইতি চতুর্থাধ্যায়স্ত দ্বিতীয়ঃ খণ্ডঃ ॥২। 

তন্তাঃ ( জায়ার্থ,ৎ পরিকল্পিতায়াঃ রাজদুহিতুঃ  মুখম্‌ উপোদ্গৃহন ( বিদ্ভা- 
গ্রহণদ্ধারং জানন্), যদ্বা- মুখম উপোদ্গৃহন (উথাপ্য ধারয়ন) উবাচ 
(উক্তবান্‌ )_হে শৃদ্র,[[ যত] ইমাঃ (গাঃ) আজহার (আহতবান্‌ ),[ তৎ ভদ্র 
কৃতবান্‌ ],  যদ্বা। আজ্রহার__-আহর উপানয়, ইতি বিভক্তিব্যত্যয়ঃ ]| অনেন 
( গবাদিসম্প্রবানলক্ষণেন ) এব ( নিশ্চয়ে ) মুখেন (উপায়েন ) আলাপরয়িস্যথাঃ 
(মাম্‌ আলাপয়সি )ইতি। তে (প্রসিদ্ধাঃ) এতে (জানশ্রতিপ্রবত্তাঃ গ্রামাঃ ) 
মহাবৃষেষু ( তদাথ্যপ্রদেশেষু) হ রৈকপর্ণাঃ (রৈকপর্ণনাক্। বিখ্যাতাঃ), ঘত্র 
€ষেষু গ্রামেযু) উবাস ( বসতিৎ কৃতবান্‌) [রৈকক ইতি শেষঃ ]| [তান্‌ গ্রামান্] 


৩৮৮ ছান্দোগ্যোপনিষৎ। 


অশ্ৈ ( রৈকায় ) [ প্রাদাৎ রাজ1]) [ অনস্তরৎ ] সঃ (রৈকঃ) তশ্মৈ (রাজ্ঞে ) 
হু উবাচ ( বিগ্যাম্‌ উক্তবান্‌ )। 

সেই রাঙ্জকন্তার মুখকেই বিগ্তাগ্রহণের উপযুক্ত উপায় মনে করিয়া, 
অথবা সেই রাজকন্তার মুখটি উঠাইয়া ধরিয়া! রাজাকে বলিলেন, _ হে শুদ্র ! 
তুমি যে, এই সমস্ত গো আনয়ন করিয়াছ, এই উপায়েই তুমি আমাকে কথ 
বলাইতেছ। যে জমস্ত গ্রামে রৈকক বাস করিতেন, এই সমস্ত গ্রাম মহাবৃষ- 
প্রদেশে প্রৈকপর্ণ” নামে প্রসিদ্ধ; জানশ্রুতি সেই গ্রামসমূহ রৈক্ককে | দান 
করিলেন, [তাহার পর] রৈক্ক তাহাকে (জানশ্রুতিকে ) বিদ্যার উগ্দেশ 
করিলেন ॥ | 

শাহ্কর-ভাষ্যম।__তন্তা জায়ার্থমানীতায়া রাজ্ঞো দুহিতুর্হ এব মুখং দ্বার 
বিদ্যায় দানে তীর্থম উপোদ্গৃহুন্‌ জানন্লিত্যর্থঃ। 

প্রহ্মচারী ধনদায়ী মেধাবী শ্রোত্রিয়ঃ প্রিয়ঃ। 

বিদ্যার! বা! বিষ্ভাং গ্রাহ তানি তীর্থানি ষণ্ম ॥৮ 
ইতি বিষ্যায়া বচন বিজ্ঞায়তে ছি। এবং জানমপোদগৃহৃন্‌ উবাচ উত্তবান্_ 
আজহার আহতবান্‌ ভবান্‌ ষদিমা গাঃ যচ্চান্তদ্বনং, তৎ সাধ্বিতি বাক্যশেষঃ 
শুত্রেতি পুর্ববোক্তানুকৃতিমাত্রম, ন তু কারণান্তরাপেক্ষয়। পূর্ব্বৎ। অনেনৈব 
মুখেন বিষ্ভাগ্রহণতীর্থেনালাপয়িষাথা আলাপয়সীতি মাং ভাণয়সীত্যর্থঃ। তে 
ছৈতে গ্রামা রৈক্পর্ণা নাম বিখ্যাতা মহাবৃষেযু দ্েশেষু, যত্র যেষু গ্রামেযু 
উবাসোবিতবান্‌ রৈকঃ, তানসৌ গ্রামান্‌ অদাঁদ্‌ অন্মৈ রৈক্ায় রাজা, তন্মৈ রাজ্ঞে 
ধনং দত্তবতে হ কিল উবাচ বিদ্যা স রৈক্কঃ ॥২৯২॥৫ 

ইতি চতুর্থাধ্যায়স্ত দ্বিতীয়-খণ্ড-ভাষ্যম্‌ ॥২। 


আনন্দগিরিঃ।__বিষ্ভাদানে তন্তা দ্বারত্বং তদ্দাতুশ্চ বরজ্ঞানদানভীর্থতাৎ জানন্ন- 
বাচেতি সন্বন্ধঃ | ধনদাতুব্বি্যাদানতীর্থত্বে গ্রমাণমাহ-_ ব্রহ্মচারীতি । তত্তা ্বাংতাং 
বিষ্যাদ্যানে তদ্দাতুস্তীর্ঘতাৎ চ জানন্ন,বাচেত্যুক্তমন্বদতি-_এবং জ!নন্লিতি। কিমুক্ধ- 
মিত্যপেক্ষায়ামাহ__আজহারেতি ৷ তত্র বৈধর্মযদৃষ্টাত্তমাহ__পূর্ববদ্দিতি। অল্প- 
ধনহরণানিচ্ছায়াৎ কারণাপেক্ষায়াৎ শৃদ্রেতি সন্বোধনবদ্িত্যর্থ: । রৈক্কেণ গ্রামাদ্দিকং 
গৃহীত্বা বি্কা জানশুতয়ে দত্তেত্যম্মান্‌ প্রতি শ্রুতিভ্ঞীপয়তি__তে হৈত ইতি। 
মহাবৃষেষু মহাপুণ্যেঘিতি যাবৎ ॥২৯১-২৯২॥৪-৫ 

ইতি চতুর্থাধ্যায়ন্ত দ্বিতীয়ঃ খণ্ডঃ ॥২| 

ভাত্যান্ুবাদ ।--রৈকের ভার্ধ্যা-করণার্থ আনীত সেই রাজদ্ুহিতার মুখকেই 

বি্যাসম্প্রধানের উপযুক্ত দ্বার বলিয়। অবগত হইয়া__কেননা, বিদ্যার নিজের 


দ্বিতীয়; খও্ঃ ] চতুর্ধোহধ্যায়ঃ। ৩৮৯ 


কথায়ও এইরূপই জান। যায়, “ব্রহ্মচারী, ধনদাতা, মেধাবী, প্রিয়, শ্রোত্রিয়* এবং 
বিদ্যা ঘ্বারাও বিগ্তার উপদেশ করা হয়, অতএব এই ছয়টিই আমার ( বিষ্ভার ) তীর্থ 
অর্থাৎ বিদ্যাসম্্রদানের উপযুক্ত পাত্র।” খষি এইরূপ বুঝিয়া বলিলেন-_-আপনি 
যে এই সমস্ত গো এবং আরও যে কিছু আনিয়াছেন, তাহা উত্তমই বটে; এই 
বাক্যাংশটুকু অবশিষ্ট রহিয়াছে, অর্থাৎ মুলশ্রুতিতে এই অংশ বল! হয় নাই। 
এখানে শুদ্র পদটি পুর্ববোস্ত কথারই অনুকরণ মাত্র, কিন্ত পূর্বের স্তায় এখানেও 
পৃথক্‌ কোন কারণ-বিশেষ-জ্ঞাপনার্থ নছে। [তুমি ] এই মুখ দ্বারাই অর্থাৎ বিষ্া- 
গ্রহণের উপযুক্ত উপায়ের সাহায্যেই আলাপিত করিবে, অর্থাৎ আমাকে কথা 
বলাইবে। সেই এই গ্রামসমূহ মহাবুষনামক প্রদেশে 'রৈক্পর্ণ, নাঁমে বিখ্যাত, 
ষে সমস্ত গ্রামে রৈক বাস করিতেন, রাজ। সেই সমস্ত গ্রাম রৈকের উদ্দেশে প্রদান 
করিলেন । রাজ। ধন প্রদান করিলে পর সেই রৈক্ষ তাহাকে বিগ্ভার উপদেশ 
প্রদান করিয়াছিলেন ॥২৯২)॥৫ | 
ইতি চতুর্থ অধ্যায়ের দ্বিতীয় খণ্ডের ভাম্যানুবাদ্ধ সমাপ্ত ॥৪1২॥ 


* শআোত্রিয়ের লক্ষণ এইরূপ-_ 
"একাং শাখাং সকল্পাং ব। ষড়ভিরল্লৈরধীত্য বা। 
ষট্‌কর্শ-লিরতে। বিপ্রঃ শ্রোত্রিয়ো নাম ধর্মবিৎ ॥" 
অর্থাৎ যিনি ছয়টি বেদাঙ্গের সহিত অথব! কেবল কল্পন্ত্রের সহিত একটি বেদশাথা অধ্যয়ন 
করত ধজন-যাজনাদি যট্কর্মে নিরত থাকেন, ধর্ণজ্ঞ সেই ব্যক্তিকে শ্রোত্রিয্প বলে। 


চতুর্থাধ্যায়ে 
তৃতীয়; খণ্ডঃ। 
াযুর্ববাব সংবর্গো যদা বা অগ্নিরুদ্বায়তি বায়ুমেবাপ্যেতি 


যদা দৃর্য্যেহেস্তমেতি বায়ুমেবাপ্যেতি যদ সা 


বায়ুমেবাপ্যেতি ॥২৯৩॥১ 

[ইদানীং বাযু্রভৃতিষুসংবদ্টা উপাপনৎ পরতে _-বাযুরবাব+ ট্রি |] 
_ বাযুঃ (বাহঃ বায়ুঃ) বাব (এব) সংবর্গ; (অংবুণোতি- সর্বঘ বন্তজাতৎ 
সংগৃহাতি সংহরতীতি বা সংবর্গঃ, সংবর্জনাখ্যগুণযোগেন উপান্ত ইত্যর্থঃ)। 
[ এতদেব প্রপঞ্চয়িতুমাহ ]_ যদ| (যন্মিন্‌ কালে ) বৈ অগ্নিঃ ( ভূতাগ্থিঃ ) উদ্বায়তি 
(নির্বাতি ), তদা [সঃ] বায়ুম্‌ এব অপ্যেতি (অপি গচ্ছতি, তত্ব লীয়তে 
ইত্যর্থঃ)। যদ কৃরয্যঃ অস্তম্‌ ( অদর্শনং ) এতি, তা [ সঃ ] বায়ুম এব অপ্যেতি; 
যদ। চন্ত্রঃ অস্তম্‌ এতি, তদা [ সঃ] বায়ূম্‌ এব অপ্যেতি, (বায়ুনিমিত্তত্বাৎ স্্ধ্যা- 
চন্দ্রমসোঃ অন্তগমনত্ত ইতি ভাবঃ )॥ 

[ এখন সংবর্গগুণযোগে বাঁ প্রভৃতি দেবতার উপাসনা বণিত হইতেছে] 
বাযুই সংবর্গ, অর্থাৎ সমস্ত পদার্থকে মমবেত করে অথবা বিন্ট করে বলিয়৷ 
বাযুই 'সংবর্গপদ্+বাচ্য। দ্বেখ, অগ্নি যখন নির্বাপিত হয়, তখন তাহা 
বায়তেই বিলীন হয়) হুধধর্য যখন অন্তমিত হয়, তখন তাহাও বায়ুতেই 
বিলীন হয়; এবংচন্ত্র যখন অন্তমিত হয়, তখন তাহাও বায়ুতেই 
বিলয়প্রাপ্ত হয় ॥ 

শাঞ্কর-ভাষ্যম্‌।__বাযুর্বাব অংবর্গঃ বাযুর্ধাহঃ, বাবেত্যবধারণার্থঃ। 
সংবর্জনাৎ সংগ্রহণাৎ সংগ্রসনাদ্বা সংবর্গঃ; বক্ষ্যমাণ| অগ্ন্যাস্া দেবতা আত্ম- 
ভাবমাপাদয়তীত্যতঃ সংবর্ঃ সংবর্জনাখ্যো গুণো ধ্যেয়ো বায়োঃ, ক্ৃতায়ান্তর্ভাব- 
ৃ্টান্তাৎ। কথং সংবর্গত্বং বায়োঃ? ইত্যাহ-যদা! ষম্মিন কালে বৈ অগ্নিঃ 
উদ্বায়নতি উদ্বাসনং প্রাপ্মোতি উপশাম্যতি, তা অসৌ অন্নির্বায়ুমেব অপ্যেতি, 
বায়ুন্বাভাব্যম্‌ অপিগচ্ছতি | তথা, যদ সধ্যোইস্তমেতি, বায়ুমেবাপ্যেতি। যদা 
চন্দ্রোইস্তমেতি, বায়ুমেবাপ্যেতি। 


তৃতীয়ঃ খণ্ডঃ ] চতুর্থোহ্ধায়ঃ। ৩৯৯ 


ননু কথ, হুরধ্যাচন্ত্রমসোঃ ম্বরূপাবস্থিতয়োঃ বায়ৌ অপিগমনম্? নৈষ দোষ:, 
অস্তমনে অরর্শনপ্রাপ্ডের্বাযুনিমিত্বত্বাৎ ; বায়ুন! হি অন্তং নীয়তে হৃর্য্যঃ, চলনস্ত 
বায়ুকার্য্যত্বাৎ। অথবা, গ্রলয়ে হূর্য্যাচন্দ্রমসোঃ স্বরূপত্রংশে তেজোরূপয়োর্বায়াবে 
অপিগমনৎ স্তাৎ ॥২৯৩১ 


আনন্দগিরিঃ।-_কথং বিদ্ামুক্তবানিত্যাশস্ক্যাধিদৈবতৎ তছুক্তিপ্রকারং দর্শয়তি 
_বাস়ুরিত্যাদিনা। প্রাণো বাব সংবর্গ ইতি; বক্ষ্যমাণেনাপুনরুক্ততায়ে 
বাযুৎ ব্যাচ্টে__বাযুর্বাহ্‌ ইতি। সংবর্জনাঘিত্যন্ত ব্যাখ্যাসংগ্রহণার্দিতি। সংগ্রহণ- 
পক্ষং সমর্থ়তে__বক্ষ্যমাণা ইতি। কিমিতি সংবর্গত্ব বায়োরুপদ্িশ্ততে ? তত্র 
ৃষ্টান্তশ্রুতিৎ প্রমাণয়তি__কৃতায়েতি । সংগ্রসনাদ্‌ বেত্যুক্তং পক্ষমাকাজ্জা পুর্ববকৎ 
বুৎপাদয়তি__কথমিত্যাদিন1। হৃর্য্যাচন্দ্রমসোর্বায়াবপি গমনমান্িপতি-_নন্বিতি। 
আ. প্রণয়াৎ তয়োরধিকারপদে স্থিত্যলগীকারাৎ স্বরূপাবস্থিতত্বৎ দ্রষ্টব্যম। কৃর্য্যাদেঃ 
স্বরূপাবস্থানেহপি বায়াবপ্যয়ঃ সম্তভবতীতি সমাধত্তে--নৈষ দোষ ইতি। অস্তমনে 
সতি ৃুর্যযদেবদর্শন প্রাপ্ডেবাধীনত্বং বৃ[ৎপাদয়তি__বায়ুনা! হীতি। সৃ্ধ্যগ্রহণং 
চন্দ্রমসোহপ্যুপলক্ষণম্‌। গৌণস্তহি বায়াবপ্যয়ঃ, হুর্য্যাদেত, ইত্যাশঙ্ক্য পক্ষান্তরমাহ 
-অথবেতি। সঙ্গতিসময়ে হি সংহরতি বেত্যর্থঃ ॥২৯৩১ 


ভাষ্যান্ুবাদ।_-“বাব” শব্দের অর্থ__অবধারণ (নিশ্চয়), বায়ুই সংবর্গ ; এখানে 
বায়ু অর্থ-_বাহ্‌ ভৌতিক বাধ, তাহাই [ বস্তরাশিকে ] সংগৃহীত (সমবেত ) করে 
বলিয়! কিংবা কবলিত করে বলিয়া! “সংবর্গ”, অর্থাৎ বক্ষ্যমাণ অগ্নি প্রভৃতি দেবতাকে 
আত্মভাব-_বায়ুভাব প্রাপ্ত করায়; এইজন্য উহা! “সংবর্গ' পদবাচ্য। [ “কৃতায় 
বিজিতায়” এই স্থলে ] কৃতায়ে অপর সমস্তের অন্তর্ভাবের দৃষ্টান্ত হইতে [ বুঝা যায় 
যে,] বায়ুর উক্ত সংবর্জ্জনাথ্য গুণটি ধ্যান করিতে হইবে । বায়ুর সংবর্গত্ব (সর্ব 
সংহারকত্ব) হয় কিরূপে? এই আকাঙ্ষায় বলিতেছেন-__যে সময় অগ্নি উদ্বাপিত 
__নির্বাণপ্রাপ্ত হয়, অর্থাৎ নিবিয়! যায়, তখন এই অগ্নি বাযুকেই প্রাপ্ত হয়, 
অর্থাৎ বায়ুর স্বভাব লাভ করে; সেইরূপ যখন নু্য্য অস্তমিত হয়, [তখন সেই 


হু] বায়ুকেই প্রাপ্ত হয়; সেইরূপ যখন চন্দ্র অন্তমিত হয়, [তখন সেই 
চন্্রও ] বায়ুকেই প্রাপ্ত হয়। 

ভাল, [ অস্তসময়ে ] হুর্ধ্য ও চন্দ্র যখন স্ব স্ব রূপেই অবস্থিতি করে, তখন 
তাহাদের আবার বায়ুতে বিলয়প্রাপ্তি হয় কিরূপ? না, ইহা দবোষাবছ নহে; 
কেননা, চলন বা! গমনাগমন যখন বায়ুরই কার্য, তখন সুধ্যের অস্তগমনও বায়ু 
দ্বারাই সম্পাদিত হইয়া থাকে? সুতরাং অন্তমনসময়ে হুর্য্যের যে অদর্শন হয়, বামুই 
তাহার নিমিত্ত ; অথব' প্রলয়কালে যখন কুর্য্য ও চন্দ্রের স্বরূপ ধ্বংস হয়, তখন 
তেজোময় নূর্য্য ও চন্দ্রের [তেজের কারণীভূত] বাযুতেই বিলয়-প্রাপ্ডি সম্ভবপর ২৯৩১ 


৩৯২ ছান্দোগ্যোপনিষৎ। 
বাপ উচ্ুম্তি বায়ুমেবা পিযস্তি, বায়ুহ্েবৈতান্‌ সর্ববান্‌ 


বৃঙক্ত ইত্যধিদৈবতম্‌ ॥২৯৪॥২ 

যদা আপঃ (জলানি ) উচ্চৃয্যাস্তি ( সম্যক্‌ শোষৎ প্রাপ্ুবস্তি ) [ তা তাঃ] 
বায়ুম্‌ এব অপিষস্তি (বায় লীয়ন্তে ইতার্থঃ)। হি (যন্মাৎ) বাযুঃ এব এতান্‌ 
সর্বান্‌ (অগ্রিপ্রভ্তীন্‌) সংবৃদক্তে (সংহরতি )। [অতঃ সংবর্গ ইতি ভাবঃ]) 
ইতি ( এতৎ ) অধিদ্বৈবতৎ ( দেবতাবিষয়কৎ দর্শন মিত্যথঃ )॥ | 

যখন জলসমূহ শু হইয়া যায়, তখন সে সমস্ত বায়ুকেই প্রাপ্ত হয়, অর্থাৎ 
বায়ুতেই বিলীন হয়) কেননা, বায়ুই এই অশ্নিপ্রভৃতি সমস্ত পদার্থকে সংহার 
করিয়া থাকে; [ অতএব উহা! সংবর্সপদবাচ্য ]। ইহ! হইতেছে অধিদৈবত অর্থাৎ 
দেবতাবিষয়ক উপাসন1॥ 

শাহ্কর-ভাব্যম্‌।-_তথা যদ! আপ উচ্ছুয্যস্তি, উচ্ছোষমাপু বস্তি, তদা বায়ুমেব 
অপিযস্তি। বাযুঃ ছি যন্মাদেব এতান্‌ অগ্্যাগ্তান মহাবলান্‌ সংবৃঙ্ক্তে, 
অতো বায়ুঃ সংবর্গ গুণ উপান্ত ইত্যর্থঃ| ইত্যধিদৈবতৎ দেবতান্থ সংবর্গঘর্শন- 
মুক্তম্‌ ॥২৯৪২ 

আনন্দগিরি।--1২৯৪॥২ 

তাষ্যান্জবাদ ।__সেইরূপ যখন জলও শোধ প্রাপ্ত হয়, তখন বায়ুতেই বিলীন 
হয়, যেহেতু বায়ুই এই অগ্নি প্রভৃতি মহাবল পদ্বার্থসমুহকে সংবরণ [ সংহার ] করে) 
সেইজন্ত বায়ুকে সংবর্ গুণ-বিশিষ্টরূপে উপাসন! করিবে । ইহা! অধিটৈবত অর্থাৎ 
দেবতাবিষয়ক উপাঁন] উক্ত হইল ॥২৯৪॥২ 

অথাধ্যাত্মম-_ প্রাণে! বাব সংবর্গচ স যদ স্বপিতি প্রাণমেব 

বাগপ্যেতি, প্রাণং চক্ষুঃ প্রাণত শ্রোত্রং প্রাণং মনঃ প্রাণে 
হোবৈতান্‌ সর্ববান্‌ সংবৃ্ক্ত ইতি ॥২৯৫।৩ 


অথ ( অনন্তরং ) অধ্যাত্মম (দেবতাবিষয়কম্‌ উপাসনম্‌) [উচ্যতে ] 
প্রাণ (পঞ্চবৃত্ত্যাত্বকঃ) বাব (এব) সংবর্গঃ ( পূর্ববৎ সংবর্গগুণযোগেন 
উপাস্তঃ )। সঃ (প্রসিদ্ধ: পুরুষঃ ) যদা (যস্মিন কালে) স্বপিতি (নিদ্রাতি ) 
তদ।বাক্‌ (বাগিন্দ্িয়ং) প্রাণম্‌ এব অপ্যেতি (প্রারপ্ধোতি ১, চস্কুঃ প্রাণ 
[ অপ্যেতি ], শ্োত্রং[ অপি] প্রাণ, [অপ্যেতি ], মনঃ (অন্তঃকরণৎ ) প্রাণৎ 
৯ 1, হি (ষম্মাৎ) প্রাণঃ এব ছি এতান্‌ ( বাগাদীন্‌) লর্বান্‌ সংবৃদ্ক্ে 
| 


তৃতীয়; খণ্ডঃ ] চতুথোহ্ধ্যায়ঃ। ৩৯৩ 


অনন্তর অধ্যাত্ম [উপাসনা কথিত হইতেছে ]__প্রাণই সংবর্গ; কেননা, 
পুরুষ যখন নিদ্রিত হয়, তখন বাগিন্দ্রিয় প্রাণেই বিলীন হয়, চক্ষুঃ প্রাণে, 
শ্রোত্র প্রাণে, এবং মনও প্রাণে বিলয়প্রাপ্ত হয়; কারণ প্রাণই এই সমস্তকে 
( বাগান ইন্দ্রিয়কে ) সংবরণ করিয়। থাকে ॥ 

শাঙ্কর-ভাষ্যম্‌।-_-অথ অনস্তরমধ্যাত্মম্‌ আত্মনি সংবর্গদর্শনম্‌ ইদমুচ্যতে__ 
প্রাণো মুখ্যে৷ বাব সংবর্গঃ। স পুরুষে! যদ। যশ্মিন্‌ কালে স্বপিতি, তা প্রাণমেব 
বাক অপ্যোত-_বায়ুমিবাগ্রিঃ। প্রাণং চক্ষুঃ, প্রাণৎ শোত্রম্‌, প্রাণ মনঃ। প্রাণো 
হি ষম্মাদেব এতান্‌ বাগার্দীন্‌ সর্ববান্‌ সংবৃডূক্তে ইতি ॥২৯৫।৩ 


আনন্দগিরিঃ।-_-কথং প্রাণন্ত সংবর্গত্বমিত্যাশঙ্ক্যাহ__স পুরুষ ইতি। তস্মাৎ 
সংবর্গ ইত্যধ্যাত্মমিতি শেষঃ ॥২৯৫1৩ 


ভাষ্যান্ুবাদ ।-_-অতঃপর অধ্যাত্ম অর্থাৎ আত্মবিষয়ক এই সংবর্গদর্শন কথিত 
হইতেছে- মুখ্য (পঞ্চবৃত্াত্বক ) প্রাণই সংবর্গ; সেই পুরুষ (জীব) যে সময় 
নিদ্রিত হয়, তখন অগ্নি ষেমন বায়ুকে প্রাপ্ত হয়, তেমনি বাগিন্দিয়ও প্রাণকেই 
প্রাপ্ত হয়; চক্ষুঃ প্রাণকে, শ্রোত্রও প্রাণকে, মনও প্রাণকে | প্রাপ্ত হয়]; যেহেতু 

প্রাণই এই বাগাি সর্ব পদার্থকে লংহার করিয়া থাকে ॥২৯৫॥৩ 
তৌ বা এতৌ দৌ সংবর্গৌ বায়ুরেব দেবেষু প্রাণঃ 


প্রাণেবু ॥২৯৬॥৪ 

তৌ (উক্তৌ) এতো ঘ্বৌ (পদার্থে) বৈ (চ) সংবর্ণে (সংবর্জনগুণ- 
সম্পন্ন )__দেবেষু মধ্যে বায়ুঃ এব, প্রাণেষু (বাগাদিযু) প্রাণঃ এব [ সংবর্ 
ইতি শেষঃ ]॥ | 

সেই এই ছুইটি পদার্থই সংবর্গ অর্থাৎ সংবঙ্জনগ্রণযুক্ত; দেবগণের মধ্যে 
বায়ু, আর বাগাদি ইন্দ্রিয়ের মধ্যে প্রাণ ॥ 

শাঙ্কর-ভাষ্যম।-তৌ বা এতৌ দ্ৌ জংবর্ণৌ অংবর্জনগুণৌ__বাযুরেব 
দ্বেবেষু সংবর্গত, প্রাণঃ প্রাণেষু বাগাদিযু মুখ্যঃ ॥২৯৩৪ 


আনন্দগিরিঃ।-_বায়ুপ্রাণাবধিদ্বৈবতাধ্যাত্মভেদেন সংবর্গগরণযুক্তাবুপমংহরতি 
_-তাবিতি ॥২৯৬॥৪ 


ভাষ্যানুবা্ঘ ।-_সেই এই ছুইটিই সংবর্গ, অর্থাৎ পূর্বোক্ত সংবর্জানগুণযুক্ত-_ 
দেবগণের মধ্যে সংবর্গষ আর বাক্‌ প্রভৃতি প্রাণের মধ্যে মুখ্য প্রাণই 
[ লংবর্গ ]॥২৯৬॥৪ 


৩৯৪ ছান্দোগ্যোপনিষৎ। 


অথ হ শৌনকঞ্চ কাপেয়মভিপ্রতারিণং চ কাক্ষ- 
দেনিং পরিবিষ্বমাণৌ ব্রহ্মচারী বিভিক্ষে; তন্মা উন 
দদতুঃ ॥২৯৭॥৫ 


অথ (উক্তোপাসনাস্তত্যারস্তে) হ (এরতিহো) কাপেয়ং (কপি- 
বংশোৎপন্নৎ ) চ শৌনকং ( শুনকন্তাপত্যৎ ) কাক্ষসেনিম্‌ (কক্ষসেনম্ত অপত্যম্‌) 
অতিপ্রতারিণং চ (অপি) [পাচকেন] পরিবিস্যমাণৌ [ এতো ] র্নচারী 
বিভিক্ষে ( ভিক্ষাৎ যাচিতবান্‌), [তৌ চ] তন্মৈ (ত্রন্মাা্রিণে ) উ ০৪ 
ন হ(নৈব) দঘতুঃ ( ভিক্ষাৎ দত্তবান্তো )। 

[উক্ত সংবর্গোপাসনাদ্য়ের স্ততি আরন্ধ হইতেছে | কদিবংশশসৃত 
শৌনক ও কক্ষসেন-পুত্র অভিপ্রতারী_-এই ছুইজনকে পাঁচক অন্নপরিবেশন 
করিতেছে, এমন সময় ব্রহ্মচারী আসিয়! ভিক্ষা প্রার্থনা! করিলেন; কিন্তু তাহার! 
ইহাকে কিছুই দিলেন না॥ | 

শাঙ্কর-ভাষাম।--অথ এতয়োঃ স্তত্যর্থমিয়মাখ্যায়িক। আরভ্যতে। হ্েতি 
এতিহ্যার্থঃ। শৌনকঞ্চ গুনকস্তাপত্যৎ শৌনকৎ কাপেয়ং কপিগোত্রম, অভি- 
প্রতারিণং চ নামতঃ কক্ষসেনন্তাপত্যৎ কাক্ষসেনিৎ ভোজনায়োপবিষ্টৌ পরিবিষ্য- 
মাণে হুপকারৈঃ ব্রহ্মচারী ব্রহ্মবিচ্ছৌণ্ডো বিভিক্ষে ভিক্ষিতবান্‌। ব্রঙ্গচারিণো 
রহ্মবিন্মানিতাৎ বৃদ্ধ! তৎ জিজ্ঞাসমানৌ। তশ্মৈ উ ভিক্ষাং ন দদতুঃ ন দত্তবস্তো 
হ কিময়ং বক্ষ্যতীতি ॥২৯৭॥৫ 


আনন্বগিরিঃ।-_অথ হেত্যাগ্যনস্তরবাক্যৎ ব্যাচষ্টে-__অথৈতয়োরিতি। ব্রহ্গ- 
বিচ্ছোণ্ডো ব্হ্মবিদাৎ মধ্যে শূরমাআনৎ মন্যমান ইতি যাবৎ। বুদ্ধ! লিঙ্গবিশেষেণেতি 
শেষ; । জিজ্ঞাসমানাবিত্যুক্তমেব ব্যনক্তি--কিময়মিতি ॥২৯৭॥৫ 


ভাষ্যান্গবাদ ।_-অতঃপর উক্ত উপাসনাদ্য়ের স্ততির নিমিত্ত এই 
আখ্যায়িকাটি আরন্ধ হইতেছে-_ভোজনার্থ উপবিষ্ট কাপেয় অর্থাৎ কপিগোত্রোৎ- 
পন্ন শৌনক-_শুনকের পুত্র--এবৎ অভিপ্রতারিনামক কক্ষসেনপুত্র, এই 
দুইজনকে সুপকার ( পাঁচক ) পরিবেশন করিতেছে, এমন লময় একজন ব্রহ্মচারী 
অর্থাৎ ব্রহ্মবিদ্গণের মধ্যে প্রধান এক ব্যক্তি আসিয়া ভিক্ষা চাহিলেন। 
বহ্মচারীর ব্রহ্মবিগ্ভাভিমান অবগত হইয়া, দেখি, ইনিকি বলেন, ইহা জানিবার 
জন্ত তাহার! তাহাকে ভিক্ষা দ্রিলেন না ॥২৯৭॥৫ 


স হোবাচ মহাত্নশ্ততুরো দেব একঃ কঃ স জগার 


তৃতীয়; খও্ডঃ ] চতুর্ধোহধ্যায়ঃ |. ৩৯৫ 


ভূবনন্য গোপাস্তং কাপেয় নাভিপশ্যন্তি মর্ত্যা অভি- 
প্রতারিন্‌ বহুধা বসন্তং যন্মৈ বা এতদন্নং তম্মা এতম্ 
দর্তমিতি ॥২৯৮॥৬ 

সঃ (ব্রক্মচারী ) উবাচ হ (এঁতিহো )_হে কাপেয়, হে অভিপ্রতারিন্‌ 5, 
তুবনগ্ত (ভূরাদিলোকন্ত ) গোপাঃ (গোপ্তা রক্ষিতা) জঃ (প্রসিদ্ধ: ) একঃ দেবঃ৪ 
কঃ ( প্রজাপতি “কঃ প্রজাপতিরুদদষ্ট* ইতি কোযোক্েঃ? স চ দেবেষু বায়ু$। 
প্রাণেষু চ মুখ্যঃ প্রাণঃ ইতার্থঃ) চতুরঃ ( চতুঃসংখ্যকান্‌) মহাত্মনঃ ( অগ্্যাদীন্‌, 
বাগাদ্দীন্‌ চ) জগার (গ্রসিতবান্)। বহুধা (অধ্যাত্বাদিভেদৈঃ) বসন্তং 
(বর্তমানং ) তং (প্রজাপতিং) মর্ত্যাঃ (মরণণীলাঃ বিবেকহীন। বা) ন 
অভিপত্ঠত্তি (জানস্তি)। যট্মৈ (প্রজাপতয়ে ) এতৎ (উপস্থিতং) অন্্মূ 
[ আহ্িয়তে, সংস্কিয়তে চ], এতৎ (অন্নং) তন্মৈ (প্রজাপতয়ে) ন দত্তং 
[ যুবাভ্যামিতি শেষঃ ], [ মহম্‌ অন্নদানমেব প্রজাপতিগ্রীতয়ে ভবতীতি ভাবঃ ]॥ 


হে কাপেয়, হে অভিপ্রতারিন্‌, পৃথিব্যাদদি লোকের পরিপালক সেই প্রসিদ্ধ 
দ্বেবতা প্রজাপতিই চারিটি মহাত্মাকে (প্রবলশক্তি অগ্নি প্রভৃতিকে ) গ্রাস 
করিয়াছেন। মরণশীল মানবগণ, ব্হুরূপে বিরাজমান সেই দ্রেবতাকেও জানে 
না, ধাহার উদ্দেশে এই অন্ন [আনীত ও পক হয়] [তোমরা] তাহাকেই 
(সেই প্রজাপতিকেই ) ইহা দ্বিলে না॥২৯৮।৬ 


শাঙ্কর-ভাষ্বম্‌।_-স হোবাচ ব্রহ্মচারী মহাত্মনশ্চতুর ইতি দ্বিতীয়াবহুবচনমূ। 
দেব একঃ__অগ্ন্যাদীন্‌ বায়ুঃ, বাগার্দীন্‌ প্রাণঃ। কঃ স প্রজ্জাপতিঃ জগার গ্রসিত- 
বান্‌। কঃ অ জগারেতি প্রশ্নমেকে মন্তন্তে। তুবনস্ত__ভবন্তয্মিন ভূতানীতি 
ভুবনং ভূরািঃ সর্ববো লোকঃ, তন্ত গোপা গোপায়িতা রক্ষিতা গোল্তেত্যর্থ; | 
তং কং প্রজাপতিং হে কাপেয় ন অভিপত্ঠন্তি ন জানস্তি মর্ত্যা মরণধর্মাণোই- 
বিবেকিনে! বা, হে অভিপ্রতারিন্। বহুধা অধ্যাত্মাধিদৈবতাধিভতপ্রকারৈঃ 
বস্তঘ। বশ্মৈবৈ এতদ্‌ অহন্যহনি অন্নম্‌ অদনায়াহিয়তে সংস্তিয়তে চ; তশ্মৈ 
প্রক্জাপতয়ে এতদন্নং ন দত্তমিতি ॥২৯৮।৬ 


আনন্নগিরিঃ।-_চতুর ইতি দ্বিতীয়াবহুবচনদর্শনান্মহাত্মন ইতি তাদুগেবেত্যাহ 
_ ছিতীয়েতি। যদ্বা মহাত্মুন ইত্যন্ত পঞ্চম্যাদৌ চতুর ইত্যস্য চ সমীচীনে প্রয়োগ- 
ধর্শনাদিহ তথ৷ মাতৃদিতি মত্বাহ-_মহাত্মন ইতি। অতো! হি জগারেতি সম্বন্ধঃ| 
কঃ শবঃ প্রজাপতিবিষয়ো ব্যাখ্যাতঃ, সংপ্রতি পক্ষান্তরমাহ--কঃ ল ইতি। যস্তান্‌ 
অগার, স কঃ স্তার্দিতি প্রশ্নমেকে বধ্স্তীত্যর্থঃ। অত্তারং প্রাণমাত্মানৎ চৈকত্বেন 


৩৯৬ ছান্দোগ্যোপনিবৎ। 


শন ব্রদ্মচারী মহাৎ ভিক্ষাৎ য্ দ্তুর্ভবন্তো, তৎ তট্মৈ দেবারৈব ন দদতুরিত্যজত- 
মেব তয়োদর্শিরননাহ__যন্মা ইতি ॥২৯৮।৬ 

ভাষ্যান্নবাদ ।_-সেই ব্রহ্মচারী বলিলেন-_-চারিটি মহাত্মাকে [ প্মহাত্মনঃ 
চতুরঃ” ] এই ছুইটি পদে দ্বিতীয়ার বহুবচন হইয়াছে, ( পঞ্চমী বা যী নহে)। 
ভূতগণ যাহাতে উৎপন্ন হয়, তাহার নাম ভূবন__পৃথিব্যাদি লোকসমুহ, তাহার 
গোপা অর্থাৎ গোপ্তা_ রক্ষক, সেই একটি দেবত! প্রজাপতি চারিটি মহাত্মাকে 
- বায়ু অগ্নি প্রভৃতিকে এবং মুখ্যপ্রাণ বাগাদি ইন্জরিয়কে গ্রাস গু 
কেহ কেহ, সেই কে গ্রাস করিয়াছে? এইরূপ প্রশ্নার্থ বলিয়া মনে কয়েন। 
হে কাপেয়, হে অভিপ্রতা'রিন্, অধ্যাত্ব, অধিদ্বত ও অধিভূতরূপ নান! 
আকারে অবস্থিত সেই ককে ( প্রজাপতিকে ) মর্ত্যগণ অর্থাৎ মরণশীল কিংবা! 
বিবেকহীন লোকসমূহ জানে না। যাহার উদ্দেশে ( ভক্ষণের জন্ ) প্রত্যহ 
এই অন্ন সংগৃহীত ও সংক্কত (ভোজনোপযোগী পাকাদি-বিশিষ্ট ) করা হয়, সেই 
প্রজাপতির নিমিত্তই এই অন্ন প্রদত্ত হইল না। অর্থাৎ তোমর] এই অন্ন প্রদ্ধান 
করিলে না ॥২৯৮।৬ 


তু হু শৌনকঃ কাপেয়ঃ প্রতিমন্থানঃ প্রত্যেয়ায়াত্ম! 
দেবানাং জনিত প্রজানাং হিরণ্যদপৃষ্ট্রো বভসোইনপুরির্মহাস্ত- 
মস্ত মহিমানমাহুরনগ্ভমানো যদনন্নমতীতি বৈ বয়ং ব্রহ্ষ- 
চারিন্লেদমুপাম্মহে ; দত্তাম্মৈ ভিক্ষামিতি ॥২৯৯॥৭ 


কাপেয়ঃ শৌনকঃ তত (ক্রহ্ষচারিবচনং ) হু প্রতিমন্থানঃ ( পর্য্যালোচয়ন_) 
প্রত্যেয়ায় (ব্রহ্মচারিসমীপৎ জগাম ), [গত্বা চ, বং ত্বং নাভিপশ্তস্তীতি 
অবোচঃ, বয়ং তু তং জানীমঃ ইত্যাহ-_] দবেবানাম্‌ ( অগ্র্যার্দীনাং) আত্মা 
(ম্বরূপভূতঃ ), তথা 'প্রজানাৎ (স্থাবরজঙ্গমানাৎ) জনিতা ( উৎপাদকঃ ১, 
ষদ্বা, আত্মা (সর্বস্ত আত্মভূতঃ) দেবানাৎ (অগ্ন্যার্দীনাৎ) প্রজানাং 
€ বাগাদীনাং চ) জনিতা ( উৎপাদকঃ ), হিরণ্যদংঘ্ঃ (হিরণ্যবদূ উজ্জবলা অভঙ্কুরা 
দত যন্তা, সঃ তথোক্তঃ), বভঙঃ (ভক্ষণশীলঃ) অনম্থরিঃ ( মেধাবী )। 
অনভ্মানঃ ( দ্বয়ং অন্ঠৈঃ অভক্ষ্যমাণঃ সন্) যৎ অনন্নৎ ( অন্নেতরম্‌ অগ্িবাগাদি- 
দ্বেবতারপম্‌) অত্তি (ভক্ষন্নতি) ইতি, অস্ত (প্রজাপতেঃ ) [ইমৎ] মহান্তং 
মহিমানম্‌ আহঃ ( কথয়স্তি) [ত্রহ্গবিদঃ ইতি শেষঃ]| হে ্রহ্মচারিন্‌ বয়ম্‌ 


তৃতীয়ঃ থণ্ডঃ ) চতুর্থোহধ্যায়ঃ | ৩৯৭ 


ইদ্বং ( উক্তুলক্ষণং ) ব্রহ্ম ( আ উপাম্মহে )। [ ততশ্চ ] অন্মৈ (ব্রহ্মচারিণে ) ভিক্ষাং 
দত্ত (প্রষচ্ছত ) ইতি [ভূত্যান্‌ আহতুঃ ]॥ 

কপিবংশপ্জাত শৌনক [ব্রহ্মচারী ] সেই কথা পর্যযালোচন! করিয়া তীহার 
সমীপে গমন করিলেন। [ এবং যাইয়! বলিলেন-_] দ্েবগণের আত্মা এবং স্থাবর- 
অঙ্গমাত্বক প্রপ্জাগণের উৎপাদক, হিরণাদতঘ্র অর্থাৎ অভ্গুর-দস্তযুক্ত, ভক্ষণশীল 
অর্থাৎ সর্বংহারক এবং মেধাবী । তিনি নিজে অপর কর্তৃক ভক্ষিত ন! হইয়! যে 
অন্ন নহে, এমন অগ্নিপ্রভৃতিকে দংহার করিয়া থাকেন, তাহার মহিম1 বলিয়া বর্ণন! 
করিয়া থাকেন । হে ব্রহ্মচারিন্‌, আমরা ইহাকেই [ ব্রহ্মবৃদ্ধিতে ] উপাসনা করিয়া 
থাকি । [ভৃত্যগণকে বলিলেন ]--তোমর! ইহাকে ভিক্ষা দাও 1২৯৯৭ 


শাঙ্কর-তাষ্যম।-_তছ্‌ হ ব্রদ্মগারিণে। বচনৎ শৌনকঃ কাপেয়ঃ প্রতিমন্থানো 
মনসা আপোচয়ন্‌ ব্রন্মচারিণৎ প্রত্যোয় আজগাম। গত্বা চাহ-_যং ত্বমবোচঃ 
“নাভিপত্তান্তি মপ্ত্যাঃ* ইতি, তং বয়ৎ পন্ঠামঃ| কথ্ম্‌?- আত্মা সর্ধন্ত স্থাবর- 
জগমন্ত | কিঞ্চ, দেবানাম্‌ অগ্র্যাদীনামাজ্মনি সংৃত্য গ্রসিত্বা পুনর্জনিত। 
উংপাদযিতা বাযুরূপেণ অধিটৈবতমগ্র্যা্ধীনাম্; অধ্যাবঞ্চ প্রাণরূপেণ বাগাদীনাং 
প্রঙ্জানাঞ্চ জনিতা। অথবা, আত্ম। দেবানাম্‌ অপ্রিবাগাদীনাম্, জনিতা প্রজানাং 
স্থাবরজঙ্গম।দীনাম। হিরণাদংষ্টোহমৃতদংঃ অভগ্নদংঘ্রঃ উতি যাবৎ। বভসো 
ভক্ষণরীলঃ, অনম্থরিঃ ক্ুরিন্ধাবী, ন. রিরম্থরিস্তৎ প্রতিষেধোহনন্থরিঃ__ 
স্থরিবেবেতার্থঃ, মহান্তম্‌ অতিপ্রমাণম্‌ অপ্রমেয়মন্ত প্রজাপতেন্মহিমানৎ বিভৃতিম্‌ 
আহছ্র্রক্ষবিদঃ। যম্মাৎ স্বয়ম অগ্ঠৈরনগ্যমানোইভক্ষ্যমাণো বত অনন্রম্‌ 
অগ্নিবাগাদ্দিদেবতারপম্‌ অন্তি ভক্ষয়তীতি। বৈ ইতি নিরর্৫থকঃ। বয়ং হে 
ব্রহ্মগারিন্, আ ইদম্‌ এবং যথোক্তলক্ষণৎ ব্রহ্ম বয় আ উপাম্মহে। বয়মিতি 
ব্যবহিতেন সম্বন্ধ: | অন্ঠে, ন বয়মিদমুপাস্মহে, কিৎ তহি। পরমেব ব্রন্দোপাম্মছে 
ইতি বর্ণয়স্তি। দত্ত অশ্মৈ ভিক্ষামিত্যবোচৎ ভূত্যান্‌ ॥২৯৯)॥৭ 


আনন্দগিরিঃ।- দর্শনমেব প্রশ্নদ্বারা বিশঘয়তি__কথমিত্যার্দিনা। অধিদৈবত- 
মগ্ন্যা্ীনাৎ বায়ুরূপেণ জনিতেতি সংবন্ধঃ। ততস্তাঃ প্রাথমিকৎ কৃত্বা দর্শয়তি__ 
আত্মনীতি। অগ্ন্যাদীন্‌ গ্রলয়কালে দেবঃ স্বাআ্মনি বায়ুরূপেণ গ্রসিত্বা পুনরুৎপত্ত্য- 
বস্থায়াম্‌ উৎপার্দয়িতেতি যোজনা । অধ্যাত্বং বাগাদ্বীনপি স্বাপাবস্থায়াং স্বাআ্মনি 
প্রাণরূপে সংহত্য পুনঃ প্রবোধাবস্থায়াং তেষামুৎপাদধিতা দেবঃ প্রাণরূপেণেত্যাহ 
_ অধ্যাম্মং চেতি। দেবানামগ্ন্যা্ীনাং প্রজানাং বাগাদীনাৎ চ জনিতেত্যুক্তম্‌ 
সংপ্রতি ব্যাখ্যান্তরমাহ__অথবেতি। অভগ্রদতরঃ সর্বসংহর্তুবপি ন কাচন গ্রানি- 
ভবতীত্যর্থঃ। প্রজাপতের্ম হিম়োহতি প্রমাণত্বং প্রকটয়তি-_যম্মার্দিতি। ইতিশব্দাৎ 
পরস্তাদ্‌ যচ্ছন্বস্ত সম্বন্ধ: | তদর্থশ্চ যন্মাদিত্যুক্তঃ, তম্মাৎ প্রজাপতের্মহিমানমতি- 
প্রমাণমানুরিতি পুর্বেণ সত্বন্ধঃ | বৈ বন্নমিত্যার্দি ভাগং পদচ্ছেদপূর্ব্বকমাঘায় ব্যাচষ্টে 


৩৯৮ ছান্দোগ্যোপনিষত। 


_-ব্মিত্যা্দিনা | ক্রিয়াপদেন বয়মিত্যন্ত সন্বন্বমুক্তমুপপাদয়তি-_বয়মিতীতি । 
্ক্মচারিন্লিদৎ বয়ম্‌ আ সমস্তাহুপাম্মহে বন্দেত্যুন্তা প্রকারাস্তরেণ পদচ্ছেঘপর্ববকৎ 
ব্যাথ্যানাস্তরমাহ__অন্তেনেতি । শৌনকন্তাভিপ্রতারিণশ্চ জ্ঞানাতিশয়ং দর্শযিত্বা 
যতিশ্চ ব্রহ্মচারী চেত্যাদিস্থৃতিমন্ু্ত্যাহ__বত্তেতি ॥২৯৯|৭ 

ভাষ্যান্থুবাদ ।-_-কাপেয় শৌনক ব্রহ্মচারীর জেই কথা মনে মনে পর্য্যালোচন। 
করিয়া ব্রহ্মচারীর সমীপে সমাগত হইলেন, এবং আসিয়া! বলিলেন__তুমি 'যাহাকে 
মর্ভ্যগণ দ্বেখিতে পায় না” বলিয়াছ, আমর! কিন্তু তাহাকে দেখিতে পাই। ক্রির্ণো? 
_ তিনি] সমস্ত স্থাবরজঙ্গমের আত্মা; অপিচ, অধিদৈবত বায়ুরূপে অগ্নিপ্রভূতি 
দেবতাকে আপনাতে সংহার করিয়া_ গ্রাস করিয়া পুনশ্চ জন্মান__উৎপাদ্দন 
করেন, এবৎ অধ্যাত্ম অর্থাৎ দেহাশ্িিত প্রাণরূপে বাগাদি ইন্দ্রিয় ও প্রজাগণের 
জনক হন। অথবা, [ইহার অর্থ এইরূপ ]_ দেবগণের অর্থাৎ অগ্নি ও বাক্‌- 
প্রভৃতির আত্মা, এবং প্রঙ্জাগণের-স্থাবর জঙ্গমার্দির জনক। হিরণ অর্থ__ 
যাহার দস্তসমূহ নষ্ট হয় না, অর্থাৎ যাহার দত্তসমূহ ভগ্ন হয় না। বভস অর্থ-__ভক্ষণ- 
শীল, অর্থাৎ ভক্ষণ বা! সংহার করাই তাহার/শ্বভাব। অনস্রি-_স্থরি অর্থ__মেধাবী 
( ধারণক্ষম বৃদ্ধিযুক্ত ), অস্থরি অর্থ-_হুরি ভিন্ন, তাহার নিষেধ-_অনস্থরি অর্থাৎ 
স্থরিই বটে ; ব্রহ্মবিদ্গণ, এই প্রজাপতির মহিমাকে মহৎ প্রমাণাতীত অর্থাৎ 
অপরিমেয় ব্লিয় বর্ণন করেন ; কেননা, যেহেতু তিনি নিজে অপরের ভক্ষ্য না 
হইয়। অনন্ন অর্থাৎ অন্নভিন্ন-_অগ্নি ও বাগার্দি দেবতাকে ভক্ষণ করিয়৷ থাকেন। 
“বৈ' শবাট নিরর্থক হে ব্রক্মচারিন্, আমরা উক্তপ্রকার লক্ষণাত্রান্ত ব্রদ্দের 
উপাসনা করিয়া থাকি। [ এখানে ব্র্ষচারিন্+আ+-ইদম্‌, এইরূপ পদচ্ছে্র করিতে 
হইবে ]| “বয় এই ব্যবহিত কর্তুপদের সহিত [ প্উপাশম্মহে” ক্রিয়ার ] সম্বন্ধ । 
অপরে বলিয়া থাকেন যে, আমরা ইহাকে উপাসনা করি না; তবে কি? পরবরহ্গ 
কেই উপাসনা করিয়া থাকি। তিনি ধলিলেন-__ইহাকে ভিক্ষা গ্রদান কর ।২৯৯।৭ 


তস্মা উ হদছুস্তে বা এতে পঞ্চান্যে পঞ্গন্তে দশ সন্তস্তৎ- 
কতম্, তস্মাৎ সর্ববাহ্থ দিক্ষুম্মমেব দশ কৃত সৈষা বিরাড়ন্নাদী, 


তয়েদর্ব্বং দৃষ্টত্‌ সর্ববমস্তোদং দৃষ্টং ভবত্যন্নাদো! ভবতি য 
এবং বেদ য এবং বেদ ॥৩০০।৮ 


ইতি চতুর্থাধ্যায়স্ত তৃতীয়ঃ খণ্ড; ॥৩| 


তৃতীয়ঃ খণ্ডঃ ] চতুর্ধোহধ্যায়ঃ। ৩৯৯ 


তশ্মৈ (ত্রিক্মচারিণে ) উ হ ( ্রতিহো ) দঃ ( ভিক্ষাৎ দত্তবস্তঃ) [ ভূত্যা ইতি 
শেষঃ ]| তে ( পুর্বোক্কাঃ) এতে অন্তে ( বাক্‌প্রাণচক্ষুঃশ্রোত্রমনোভ্যঃ ভিন্নাঃ ) 
পঞ্চ ( অধিদৈবতম্‌ অগ্ল্যাদয়ঃ) অন্তে ( অগ্নিবাযুপৃথিবীজলাকাশাদিত্যঃ ভিন্নাঃ ) চ 
পঞ্চ ( অধ্যাত্মং বাগাদয়ঃ ), [ এতে গ্রস্তমানাঃ গ্রসিতারশ্চ মিলিত্ব। ] দশ সন্তঃ তৎ 
(প্রনিদ্ধং) কৃতৎ ( কৃতসংজ্ঞকং )[ভবতীতি শেষঃ || “কৃতায়”সম্বন্ধাৎ দ্যুত- 
ক্রীড়াপি কিতম্ উচ্তে। দ্যতে হি কৃত-ত্রেতা-্বাপর-কলিনামানঃ চত্বারঃ অয়াঃ 
(পাশ! ইতি ভাষ! ) সন্তি। তত্র কৃতনামকোহয়ঃ চতুরক্কঃ ব্রেতানামকোহয়ঃ ত্র্যঙ্কঃ, 
দ্বাপরনাম কঃ অয়ঃ দ্যন্কঃ, কলিনামকশ্চ একাঙ্কঃ; তে চ মিলিত্ব। দশসংখ্যকাঃ সন্তঃ 
কৃতৎ__কৃতসংজ্ঞকদ্ৃতমুচ্যতে । তত্র চ অধিকাঙ্কে কৃতায়ে বিজিতে সি তন্নান- 
সংখ্যকাঃ ত্রেতাগ্ভ। অযনা বিজিতা ভবন্তীতি দৃ[তব্যবহারে দৃশ্ততে । যথা দ্যুতে 
চত্ুরষ্ক এক অঃ দৃশ্ততে, তথ! অন্রাপি গ্রসিতারং বায়ুং প্রাণঞ্চ বজ্জয়িত্ব গ্রস্তমানাঃ 
অগ্র্যাঘয়ঃ বাগাদয়শ্চ চত্বার উপলভ্যন্তে, যথা ত্রেতায়ঃ ত্র্যঙ্কঃ, তথা একৈকং 
বর্জয়িত্বা অগ্যা্য়ঃ বাগাদয়শ্ ত্রয়ঃ, যথ] দ্বাপরনামায়ঃ দ্ধযঙ্কঃ তথা অত্রাপি দো দ্বৌ 
বর্জযিত্বা অগ্যাদয়ঃ বাগাদয়শ্চ দিত্বসংখ্যাঁবি শিষ্টা এব ভবস্তি। যথা কলিনাম। অয় 
একাস্কঃ, তথ। অন্রাপি অগ্ন্যার্দীনাং গ্রসিতা৷ বায়ুঃ, বাগারদীনাঞ্চ গ্রসিতা প্রাণ এক এব 
ভবতি। এবং সংখ্যাসামান্টাদ্‌ অগ্ন্যাদিষু বাগাদিযু চ সমাহারেণ “কিত'সংজ্ঞারোপঃ 
মন্তব্যঃ | তম্মাৎ (যথোক্তসংখ্যাসামান্তাৎ ) কৃত (কৃতসংজ্ঞিতাঃ) দশ ( অগ্যাদয়ঃ 
বাগাদয়শ্চ) সর্বান দিক্ষু অন্নৎ (অন্নরূপাঃ) [ভবত্তি, দশাক্ষরাঁয়াঃ বিরাজঃ 
অননরূপত্বার্থিতি ভাবঃ ]। স! এব! ( কৃতায়রূপেণ কল্লিতাঃ অগ্র্যাদয়ঃ বাগাদয়শ্চ ) 
বিরাট (বিরাটুম্বরূপাশ্চ) অন্নাদ&ী (অন্না্দিনী অন্ভক্ষিণীত্যর্থঃ ), তয়া 
( বিরাড় রূপয়। ) ইদৎ (দশদিকৃস্থিতৎ ) সর্ব দৃষ্টম্‌ উপলব্বমূ। যঃ ( উপাসকঃ) 
এবং বেদ, অন্ত (কৃতসংখ্যাভৃতত্ত ) ইদদৎ সর্ব দৃষ্টং ভবতি, শ্বয়ঞ্চ অন্নাদঃ 
অেন্নভোক্তা ভবতি )। দ্বিরভ্যাসঃ উপাসনাসমাপ্ত্যর্থঃ ॥ 

[ ভৃত্যগণ] তাহাকে ভিক্ষা দিয়াছিল, [ এখন শ্রুতি নিজেই বিদ্যাফলের 
উপসংহার করিতেছেন__] সেই এই পৃথক্‌ পাঁচটি এবং অপর পীচটি, অর্থাৎ 
অগ্যাদি পাঁচ, আর বাগার্ধি পাঁচ মিলিতভাবে দশ হইয়া! সেই প্রসিদ্ধ “কৃত”", 
সংজ্ঞক হয়। সেই হেতু কৃতসংজ্ঞক:॥সেই দরশটিই সর্বদিকৃস্থিত অন্ম্বরূপ ; 
এবং সেই এই দ্বশটিই অন্নভোগী বিরা্ম্বর্ূপ); সেই বিরাট্‌ দ্বারাই দশদিকৃস্থিত 
সর্ব্ব অন্ন উপলব্ধির বিষয়ীভূত হুইয়! থাকে। যিনি উত্তপ্রকার স্ঞান লাভ করেন, 


8%$ ছান্দোগ্যোপশ্ষৎ। 


তিনিও সর্বদিকে অন্ন দেখিতে পান এবং নিজেও অন্নভোক্তা হন | উপাজনা- 
সমাপ্রি-স্চনার্থ “য এবং বেদ” কথার দ্বিরুক্তি করা হইয়াছে ॥ 

শাঙ্কর-ভাষ্ম।--তট্মৈ উ হ্রহুত্তে হি ভিক্ষাম্‌। তে বৈ ষে গ্রন্তস্তে 
ইগ্ল্যাদয়ঃ যশ্চ তেষাৎ গ্রসিতা বায়ুঃ, পঞ্চান্তে বাগাদ্িভ্যঃ | তথান্তে তেভ্যঃ পঞ্-_ 
অধ্যাগ্রং বাগাদয়্ঃ প্রাণশ্চ, তে সর্বে দশ ভবস্তি সংখ্যয়া, দশ সন্তন্তৎকৃতৎ ভবতি, 
তে চতুরস্ক একায়ঃ। এবং চত্বারক্ত্ঙ্কায়ঃ এবং ত্রয়োইপরে দ্যন্কায়ঃ। এবং 
দ্বাবন্তাবেকাক্কায়ঃ | এবমেকোহন্য ইতি, এবং দশ সন্তস্ততকৃতৎ ভবতি। যত এবম্‌, 
তন্মাৎ সর্বাগু দিক্ষু দশস্বপ্যগ্রযা্ঠ। বাগাগ্যাশ্চ দশ সংখ্যাসামান্তাদন্নমেব। “দশাক্ষরা 
বিরাট” “বিরাড়ন্নম্” ইতি হি শ্রুতিঃ। অতোহন্নমেব দশসংখ্যত্বাৎ। তত এব দশ 
কৃতৎ কৃতেহস্তর্ভাবাৎ চতুরষ্কায়ত্বেন ইত্যবোচাম । সৈষ' বিরাট্‌ দশসংখ্যা সতী অন্নং চ 
অন্নাদী অশ্লাদিনী চ কৃতত্বেন। কৃতে হি দূশসংখ্যা অন্তভূতা, অতোহন্নম্‌ অন্না- 
দিনীচসা। তথা বিদ্বান দশদেবতাত্মুভুতঃ সন্‌ বিরাটৃত্বেন দশসংখ্যায়া অন্নং 
রূতসংখ্যায়া অন্নাদী চ তয়া অন্নান্নাদিস্তা ইদৎ সর্ববং জগৎ দশদিকৃসংস্থৎ দৃষ্টং 
কৃতসংখ্যাভূতয়া! উপলব্ধমূ। এবংবিদ্বোইস্ত সর্বৎ কতসংখ্যাভূতন্ত দশ কৃসম্বদ্ধং 
ৃষ্টমুপলব্ধং ভবতি। কিঞ্চ, অন্নাদশ্চ ভবতি, য এবং বেদ যথোক্তর্শী | দ্বিরভ্যাস 
উপাসনসমাপ্ত্যর্থঃ ॥৩০০1৮ ্‌ 

ইতি চতুর্াধ্যায়স্ত তৃতীয়-খণ্ড-ভাষ্যম্‌ ॥৩| 

আনন্দগিরিঃ ।__আখ্যায়িকাদ্বারা প্ররুতায়াৎ সংবর্গবিষ্তারামাতআা! দ্রেবানা- 
মিত্যাদি গুণজাতমুপধিস্ত গুণান্তরমুপদেষ্টমনত্তরবাক্যমবতারয়তি_তে বা ইতি। 
তদ্ব্যাচষ্টে যে গ্রন্তত্ত ইতি। ত এতে বাগার্িভ্যঃ সকাশাদন্তে পঞ্চেতি সন্বন্ধঃ | 
অধিদৈবতমগ্ন্যাদীন্‌ বায়ূসহিতাণ্‌ পঞ্চোক্তাঃ, তেনৈব প্রকারেণাধ্যাত্মমপি তেভ্যঃ 
সকাশাদন্তে প্রাণসহিতা বাগাদয়ঃ পঞ্চ সন্তীত্যাহ--তথেতি। অবান্তরসংখ্যা- 
বিনিবেশমুক্ত। তত্রৈব মহাসংখ্যানিবেশং দর্শয়তি__তে সর্ব ইতি। দ্বশসংখ্যা- 
সমবন্ধাৎ তেষাৎ সংখ্যয়েতি কৃতায়োপলক্ষিতং দ্যুতৎ কৃতমিত্যুচ্যতে । তত্র দশ- 
সংখ্যাবস্বস্ত বক্তব্যত্বাদিতি দরষ্টব্যম্। যছুক্তমগ্ন্যাদয়ে! বাগাদয়শ্চ দশ সন্তত্ততকৃতৎ 
ভবতীতি, তছুপপাদয়তি-_চতুরক্ক ইত্যাদ্রিনা। একস্তাবদয়ো দ্যুতে চত্রক্কো দৃশ্তাতে, 
তদ্বধগ্্যাদয়ো৷ বাগাদয়শ্চৈকৈকন্যনান্্রযঃ। তথা চ তত্র দ্বাপরনামায়ো দ্যক্কো 
জায়তে, তর্বদ্‌ বাগাদিঘগ্ন্যাদ্িযু চ ঘৌ দ্বৌ বর্জযিত্বা ছৌ দ্বৌ ভবতঃ। তথা চ 
তত্র কলিসংজ্ঞায়ে। ভবত্যেকাঙ্কঃ যোহ্গ্র্যাদীনাং গ্রসিতা বাযুর্বাগার্দীনাৎ গ্রসিতা 
প্রাণশ্চৈকঃ তেভ্যো। গ্রন্তমানেভ্যোহন্য ইত্যেব গ্রসিতৃত্বেন গ্রস্তমানত্বেন 
চ দশ সম্ন্তে পূর্বোক্ত ক্কৃতৎ ভবতীত্যর্থঃ। দুতন্ত সর্বানাত্তত্বপ্রসিদ্যা দশসংখ্যা- 
বতাং দেবানাৎ ক্ৃতত্বসম্পাদনেনাতৃত্ব, সম্পার্দিতম্। ইদানীং দ্রশসংখ্যাবত্বেনৈব 
বিরাট্ত্-সম্পাদনেন তেষামন্নত্ব, সম্পাদ্রয়তি_-ঘত ইতি। অগ্্যাদিযু বাগাদিযু চ 
মিলিতেযু দ্রশসংখ্যাবন্েংপি কথমনেন তত্বত্ং, তথাচ কথং সংখ্যাসামান্তং তেষামন্ন- 


ভৃতীয়ঃ খণ্ডঃ ) চতুর্ঘোহধ্যায়ঃ। ৪০১ 


সংখ্যাসামান্যসম্পা্ঘনমিত্যাশঙ্ক্যাহ__দশাক্ষরেতি। বিরাভ্দ্শসংখ্যাবতী প্রসিদ্ধা, 
সা চান্নমিতি শরীয়তে । তথাচ বথোক্তেঘগ্্যাদিযু বাগাদিযুচ সমুধিতেযু সংখ্যা- 
সামান্তাদ্বিরাটৃত্বং সম্পাস্ঠান্ত্বসম্পাদনৎ সুশক্যমিত্যাহ_অত ইতি। তেযু কত 
তেনান্ত্বং অম্পািতমুপসংহরতি_তত এবেতি। দ্ুযৃতন্তায়চতুষটয়বিশিষ্টত্বেন 
কৃতত্বেন কৃতোপলক্ষিতেন তত্র দশসংখ্যায়াঃ সত্বাৎ ততএব সংখ্যাসামান্তাদগ্ন্যাঘয়শ্চ 
কৃতৎ ভবতি ততশ্চ তেষামতৃত্ব মিত্যুক্তমিত্যর্থঃ ॥ 

সংপ্রতি প্রকৃতেঘগ্র্যািযু বিরাট্তমন্ত্বমতৃত্বমিতি ত্রয়মুপসংহরতি-__সৈষেতি। 
বিরাজে! বিধেয়ত্বাৎ তন্তাশ্চ স্ত্রীলিঙ্গতয়! সৈষেতি বিধেয়লিঙ্গতাজনম্। ত এতে 
প্রকৃত দেব! বিরাড়িত্যবগন্তব্যা। স! চ দশদ্ববতাত্মিক! দরশসংখ্যাবতী ভবত্যন্ন- 
মিতি দেবতানামন্নত্বসিদ্ধিঃ অন্নাদীত্যস্ত বিরাজ। সম্বন্ধাদন্নাদীতি ব্যাখ্যানম্‌। ততশ্চ 
দ্বেবতাত্মিকা বিরাট, কৃতত্বেনান্নাদিনীতি তদাত্মকানামগ্ন্যা্দীনা মপ্যতৃত্সিদ্ধি 
রিত্যর্থঃ। বিরাট্তেনান্ত্বং কৃতত্বেনাতৃত্বং চেতি সম্পতিত্বয়মগ্র্যাদ্ৌ দরশিতমুপসংহরতি 
_ ককৃতে হীতি। কূতোপলক্ষিতে দাত দূশসংখ্যান্তভূতা প্রসিদ্ধা। সা চান্নাদো 
দূশিতা। তথাচ সংখ্যাসামান্তাদ্‌ দ্যুতগতমতৃতমগ্র্যাদিযু সম্পাছ্ছতে তেনেদং 
দশকমন্নাদীত্যুচ্যতে, বিরাড্বেদে দশসংখ্যাবতীত্যুক্তং। লা চান্নৎ বিরাডনন- 
মিত্যুক্তত্বাৎ। ততশ্চ বিরাট্সম্পত্ত্য। ভবতি প্রকৃত দশকমন্নমিত্যর্থঃ। সগুণৎ 
অংবর্গদর্শনমুক্তূ1 তৎফলৎ বক্ত,ং বিদ্বৎস্বরূপৎ সংগিরতে-তথেতি | যথাগ্্যাদীনাং 
বিরাট্ত্বেনানত্বৎ কৃতত্বেন চান্নাদত্বং তথা বায়ুমগ্র্যাগ্যাত্বকং প্রাণঞ্চ বাগাদ্যাত্মকম্‌ 
একীক্ৃত্যাত্মবত্বেন বিদ্বান্‌ দৃশদেবতান্বরূপভৃতঃ জন্‌ দশসংখ্যয়! বিরাটত্বেনান্নং 
কতশবিতযুগৎ তদ্গতদশগংখ্যাবচ্ছিন্নতয়া কৃতত্বেনান্নাদী ভবতীত্যর্থঃ। 
ফলোক্তযপযোগিত্েনারথান্তরমাহ__তয়েতি। কূৃতোপলক্ষিতদ্নৃতস্থসংখ্যাবচ্ছি্নত্বে- 
নাবস্থিতয়। অন্নত্বেনান্নাদিত্বেন ব্যবস্থিতয়া সর্বমিদং জগৎ দশম দিক্ষু 
সংস্থিতং দৃষ্টমুপলন্ধং ভবতি। ন হি দেবতাদশকং হিত্ব। জগন্নাম কিঞিদন্তি। 
তথাচ দৃষ্টে দেবতাদশকে দৃষ্টমেব সর্কং জগদ্ভবেদিত্যর্থঃ। ভূমিকামেবং কৃত্বা 
বিদ্ভাফলং দর্শয়তি_ এবংবিদ ইতি। বাযুং প্রাণমত্তারমাত্মত্বেন পশ্ততঃ কৃত- 
সংখ্যাবচ্ছিন্নতয়৷ স্থিতন্ত দ্শদেবতাতৃতস্ত অর্ক জগ টং ভবতি। দৃষ্টদেবতা- 
তিরিক্তন্ত জগতোহভাবাদিত্যর্থঃ। যো বথোক্তদর্শী প্রাণো ভূত্বা সর্বত্রান্নাদশ্চ 
ভবতীতি ফলাস্তরম্‌ ॥৩০০।৮ 

ইতি চতুর্থাধ্যায়ন্ত তৃতীয়ঃ ওঃ ॥৩| 


ভাষ্যানুবাদ ।__বাগারদদি হইতে পৃথগ্ভূত সেই যে গ্রন্তমান অগ্যা্দি ও 
তাহাদের গ্রাসকর্তা বায়, এই পাঁচ এবং উক্ত অগ্লযাদি হইতে পৃথগ্ভৃত যে 
অধ্যাত্ম বাগাদি ও প্রাণ, এই পাঁচ, ইহারা সকলে মিলিত হইয়া! সংখ্যায় দশটি 
হয় ; তাহার! দৃশটি হইয়া সেই প্রসিদ্ধ “কৃত” সংজ্ঞায় অভিহিত হয়। [ লৌকিক 
'কৃত' ক্রীড়াযও ] চতুরক্কবিশিষ্ট একটি অয় (পাশা), তিন অন্কবিশিষ্ট চারিটি 
অয়, এবং হই অস্কবিশিষ্ট অপর তিনটি অয়, এইরূপে অপর ছুইটি অয় এক- 


৪০২ ছান্দোগ্যোপনিষৎ। 


বিশিষ্ট; এই প্রকার আর একটি, এইরূপ দশসংখ্যাবিশিষ্ট হইয়া! সেই প্রসিদ্ধ 
“কৃত? ক্রীড়নক হইয়া থাকে। যেহেতু এই প্রকার, অর্থাৎ দশসংখ্যাঘোগে 
“কত? সং্ঞ! লাভ করে, সেই হেতু সমস্ত দিকে অর্থাৎ দশ দিকেই অগি প্রতৃত্ি এবং 
বাগাদি পদার্থগুলি, দশসংখ্যার সহিত কম্বন্ধ থাকায়, নিশ্চয়ই অন্নম্বরূপ। 
কেননা, শ্রুতি বলিয়াছেন-_“বিরাট্‌” ছন্দটি দশ অক্ষরযুক্ত, আবার সেই বিরাটই 
অন্ন-স্বরূপ। অতএব দশসংখ্যার সাম্য থাকায় উহার অন্নম্বর্ূপই বটে। সেই 
কারণেই চারি অঙ্কবিশিষ্ট পাশক বলিয়া উহা! কৃতের অন্তভূতি, এবং সেই 
হেতুই যে, এ দশটি “কৃত” নামে অভিহিত হয়, ইহাও আমরা বলিয়ান্ি। সেই 
এই বিরাট দশসংখ্যাযুক্ত হইয়। কৃতত্ব নিবন্ধন অন্ন ও অন্নতোক্তী । (কেননা, 
এ কৃতের মধ্যেও দশ সংখ্যা অন্তভূত রহিয়াছে; অত্তএব তাহাও অন্ন 1ও অনন- 
ভোক্তা । এইপ্রকার জ্ঞানসম্পন্ন ব্যক্তি উক্ত দশবিধ দেবতাত্মক হইয়া) দ্রশ- 
সংখ্যাযোগে বিরাট ভাবাপন্ন হুইয়। অন্নন্বরূপও বটে এবৎ “কৃত সংখ্যাযোগে 
অন্নভোক্তাও বটে। অন্ন ও অন্নতোক্তরূপা সেই বিরাট দ্বারা দশদিগ্বর্তী এই 
জগৎ দুষ্ট, অর্থাৎ “কৃত” সংখ্যান্বরূপ এ দশটি দ্বারা অনুভূত হুইয়! থাকে । যিনি 
এই প্রকার জানেন, কৃতসংখ্যারূগী সেই জ্ঞানী পুরুষও দশদিকৃস্থিত এই সমস্ত 
বস্তু উপলব্ধি করিয়া! থাকেন, এবং নিজেও অন্নভোগী হন । উক্ত উপাসনা 
প্রসঙ্গসমাপ্তির জন্ত দ্বিরুক্তি করা হইয়াছে ॥৩০০।৮ 


ইতি চতুর্থ অধ্যায়ের তৃতীয় খণ্ডের ভাষ্যান্ুবাদ সমাপ্ত ॥৩ 


(*) তাৎপর্যা-_ভাষ্ুটি বড়ই জটিল, সহজে ইহার ভাবার্থ সংগ্রহ করা কঠিন; এই জন্য 
সংক্ষেপে ইহার মদ্ধার্থ প্রকাশ করিতেছি-_লোকপ্রসিদ্ধ দৃতত্রীড়ায় যে পাশ! থাকে তাহীর 
অপর নাম 'অয'। সেই দৃযৃতত্রীড়ায় যেমন একটি অয়ে চারিটি অঙ্ক থাকে, এখানেও 
তেমনি গ্রন্তমান শ্রেণীর মধ্যেও অগ্নি প্রভৃতি অধিদৈবত চারিটি আর বাক্‌ প্রভৃতি অধ্যাত্স চারিটি, 
এই চারি অঙ্কবিশিষ্ট অয়ের নাম কৃত। ত্রেতা নামে আর একটি অয়ে যেমন তিনটি করিয়। 
অঙ্ক থাকে, তেমনি অগ্রিপ্রভৃতি এবং বাক্প্রভৃতির মধ্যেও এক একটিকে বাদ দিলেই তিন 
তিনটি হয়। দ্বাপরনামক আর একটি অয়ের মধ্যে যেমন দুইটি অন্ধ আছে, তেমনি 
এখানেও অগ্নি প্রভৃতি ও বাক্প্রভৃতির মধ্যেও ছুই ছুইটি বাদ দিলেসেই সংখ্যাই হয়। 
তাহার পর কলি নামক আর একটি অয়ে যেমন একটি মাত্র অঙ্ক থাকে, তেমনি এখানেও 
গ্রীসকর্তী-_অধিদৈবত, বায়ুআর অধ্যাত্ম প্রাণ, এই ছুইটিমাত্র পদার্থ আছে। এইরূপে 
দশসংখ্যার যোগ থাকায় অগ্র্যাদ্দি পাঁচ ও বায়ু প্রভৃতি পাচকে 'কৃত' বল! হইয়াছে। দৃযুতের 
সর্বসংহারকত্ব প্রসিদ্ধই আছে? তদনুলারেই দশসংখ্যাবিশিষ্ট উক্ত দেবতাগণের সর্ববান- 
ভোত্ৃত্ব কল্পিত হইয়াছে। 


+ 


তুর্থাধ্যায়ে 
8০ 
সত্যকামে! হ জীবালো! জবালাং মাতরমামন্ত্য়াঞ্চন্রে ব্রন্মচর্য্যং 
ভবতি বিবৎম্যামি, কিংগোত্রোন্বহমস্মীতি ॥৩০১॥১ 


সত্যকামঃ ( তন্নাম! ) হ ( গ্রসিদ্বৌ ) জাবালঃ (জবালায়াঃ পুক্রঃ ) জবালাং 
( জবালানায়ীং) মাতরম্‌ আমন্্্াঞ্চক্রে (আমন্ত্রিতবান্)। [কিমর্থম্‌? 
ইত্যাহ ]ভবতি (হে পুজনীয়ে ) অহৎ ত্রহ্ধচ্য্যং ( বেদাধ্যয়নার্থৎ নিয়ম- 
বিশেষম্‌] [ আশ্রিত্য ] বিবৎস্তামি ( গুরুগৃহে বাসং করিষ্যামি ) নু (পুচ্ছামি) 
অহ কিংগোত্রঃ (কিং গোত্রম্‌ অস্ত মমেতি কিংগোত্রঃ) অম্মি (ভবামি; মম 
বংশপরিচয়ৎ জ্ঞাতুমিচ্ছামীতি ভাবঃ )॥ 

সত্যকাম-নামক জবালানন্ন মাত জবালাকে আহ্বান করিয়া বলিয়া- 
ছিলেন-_হে পুজনীয়ে, আমি ব্রহ্মচর্য্য অবলম্বন করিয়া গুরুগৃহে বাস করিতে 
ইচ্ছা করি, বলুন, আমার গোত্র কি? 

শাঙ্কর-ভাষ্যম্‌।- সর্বৎ বাগাগাগ্যা্ি চ অন্নাননাদত্বেন সংস্তৃতৎ * জগদেকীকৃত্য 
যোড়শধা প্রবিভঙ্ঘ তশ্মিন্‌ বর্দৃষ্টিবিধাতব্যা, ইত্যারভ্যতে। শ্রদ্ধাতপসোর্রক্ষো- 
পাসনাঙগত্বপ্রদর্শনায় আখ্যায়িক1। সত্যকামো হ নামতঃ, হশব' এ্রতিহার্থঃ, 
জবালায়৷ অপত্যং জাবালঃ জবালাং স্বাৎ মাতরমামন্য়াঞচক্রে আমন্ত্রিতবান-_ 
রহ্মচর্ধ্যং স্বাধ্যায়গ্রহণায় ছে ভবতি, বিবংস্তাম্যাচা্যকুলে; কিংগোত্রোইহং 
কিমন্ত মম গোত্র, সোইহৎ কিংগোত্রঃ নু অহমন্ীতি ॥৩০১॥১ 


আনন্দগিরিঃ|_পূর্বেণ সংবন্ধং দর্শয়িতুমুত্তরস্ত তাতপধ্যমাহ__সর্বমিতি । 
একীক্ৃত্য কারণরূপেণৈক্যমাদায়েত্যর্থঃ ৷ তহি তশ্মিন্‌ ব্রন্বদৃষ্টিরেব বিধীয়তাৎ, 
কিমিত্যাথ্যায়িক৷ প্রণীয়তে, তত্রাহ--শ্রদ্ধাতপসোরিতি। ব্রহ্বচর্য্যবাসন্তোদ্েস্তং 
ফলং দর্শয়তি-_স্বাধ্যায়েতি। আচাষ্যো হি মাণবকমুপনয়তে বিজ্ঞাতকুলগোত্র- 
মেবেতি মন্থানঃ পৃচ্ছতি কিংগোত্রোহহমিতি ॥৩০১1১ 

ভাষ্যানুবাদ।--পূর্ব্বে অন্ন ও অন্নাদবরূপে যাছাদের প্রশংসা! করা হইয়াছে, 
সেই বাগাদি ও অগ্রিপ্রভৃতি সর্ব জগৎকে একীক্কৃত করিয়া সমট্রিরূপে গ্রহণ 


* অন্নান্নাদতবসংস্তম্‌ ইতি কচিৎ পাঠ; । 


৪০৪ ছান্দোগ্যোপনিষৎ। 


করিয়া পুনশ্চ যোলতাগে বিভক্ত করিয়া তাহাতে ব্রহ্ধ-ৃষ্টি বিধান করা 
আবশ্তক; এতদর্থে এই প্রকরণ আরন্ধ হইতেছে- শ্রদ্ধা ও তপন্তা। যে ব্রন্ধো- 
পাঁসনার অঙ্গ, তাহা প্রদর্শনের উদ্দেশে এই আখ্যায়িকা [ কল্পিত হইয়াছে ]। 
হ* শবটি পুরাবুত্তহ্চক | সত্যকাম নামে জবালার পুত্র জাবাল স্বীয় মাতা 
জবালাকে আহ্বান করিয়াছিলেন [আহ্বান করিয়া জিজ্ঞাসা করিয়াছিলেন ] 
_ হে ভবতি (পুজনীয়ে ), ব্রহ্মচধ্যের_বেদাভ্যাসের নিমিত্ত আঠাধ্যগুহে বাস 
করিতে ইচ্ছা করি? জিজ্ঞাসা করি, আমি কোন্‌ গোত্রীয়, অর্থাৎ এই 'আমার 
গোত্র কি (& )॥৩০১।১ |] 


॥ 


সা হৈনমুবাচ নাহমেতদ্বেদ তাত যদেগাত্রস্তমসি) বং 
চরন্তী পরিচারিণি যৌবনে ত্বামলভে, সাহমেতন্ন বেদ 
যদেগাত্রস্্মসি, জবাল। তু নামাহমন্মি সত্যকামে। নাম ত্বমসি 
স সত্যকাম এব জাবালো! ব্রবীথা ইতি ॥৩০২॥২ 


[ এবং পৃষ্টা] | সা হ (জবালা ) এনম্‌ (পুন্রৎ) উবাচ (উক্তবতী ) তাত 
(হে পুত্র) ত্বৎং যদ্‌্গোত্রঃ (যম্মিন গোত্রে জাতঃ ), অহম্‌ এত ন বেদ 
(বেম্সি); অহ বহু (নানাবিধ, গৃহকর্ম ) চরস্তী (কুর্বতী ) পরিচারিণী 
( পরিচর্ধ্যাপর! সতী ) যৌবনে ত্বাম অলতে (লব্ধবতী ), [অতঃ পরিচর্যা 
ব্যাসক্তচিত্ততয়। গোত্রাদিজ্ঞানে মম মনো নাভূৎ; তট্দৈব তে পিতা চ উপরতঃ; 
[ তন্মাৎ] সা ( তথ! পরিচরণশীল! ) অহম্‌ এতৎ ন বেদ ত্বং যদেগাত্রঃ অসি 
€ ভবমি ); তু (পুনঃ) অহ জবাল! নাম অন্মি, ত্বৎ চ সত্যকামঃ নাম অসি; 
স(ত্বং)[ অহং] সত্যকামঃ এব জাবালঃ [ অন্মীতি] ব্রবীথাঃ (ক্রবীথাঃ__ 
'অ'চাধ্যসমীপে কথয়েঃ ) ইতি ॥ 

তিনি (জ্বাল! ) ইহাকে (সত্যকামকে বলিলেন,_বাবা, তুমি যে গোত্রে 
জাত, আমি তাহা জানি না) আমি বহু গৃছকর্ম সম্পাদন করত পরিচ্যাপরা 
অবস্থায় যৌবনসময়ে তোমাকে লাভ করিয়াছিলাম, সেইজগ্তই তুমি যে গোত্রীয়, 
তাহা আমি জানি না। কিন্তু আমি হই জবালা, আর তুমি হইতেছ 
(৯) তাৎপর্য কার্াট বেবশিক্ষারই অঙ্গ; বেদশিক্ষা আবার উপনয়নের অধীন 


হুতরাং ব্রহ্মাধ্যবাসের কথাতেই উপনয়নের কথাঁও বলাই হইয়াছে। উপনয়নে গোত্রের উল্লেৎ 
করিতে হয়, এইজন্য নিজের গোত্র-পরিচয় জিজ্ঞাস! করিয়াছেন। 


5তুর্থঃ থণ্ডঃ ] চতুর্ধোহধ্যায়ঃ। ৪০৫ 


সত্যকাম, [ এইমাত্র জানি] সেই তুমি [আপনাকে] সত্যকাঁম জ্ঞাবাল 
বলিয়াই পরিচয় দিবে ॥ 


শাঙ্কর-ভাষ্যম্‌।-_এবং পৃষ্টা জবালা স| ছৈনৎ পুত্রমুবাঁচ-_নাহমেতৎ তব 
গোত্রং বেদ হে তাত, যদেগাত্রস্বমসি। কন্মান্ন বেংসীত্যুক্ত। আহ-_বনু ভর্তৃগৃহে 
পরিচর্য্যাজাতম্‌ অতিথ্যভ্যাগতার্দি চরন্তী অহং পরিচারিণী পরিচরস্তীতি পরি- 
চরণশীলৈবাহম্‌, পরিগরণচিত্ততয়! গোত্রাদিস্মরণে মম মনো! নাভৃৎ। যৌবনে চ 
তৎকালে ত্বাম্‌ অলতে লন্ববত্যন্মি; তব তে পিতা উপরত:; অতঃ অনাথাহম, 
সাহমেতৎ ন বেদ যদেগাত্রত্বমসি। জবাল! তু নামাহমম্মি, সত্যকামে। নাম 
ত্বমসি, স ত্বং সত্যকাম এবাহং জাবালোহন্মীত্যাচার্য্যায় ক্রবীথাঃ; যগ্মাচার্য্যেণ 
পৃষ্ট ইতাভিপ্রায়ঃ ॥৩০২॥২ 

আনন্দগিরিঃ।--অতিথ্যভ্যাগতাগ্যধিকৃত্য পরিচ্ধ্যাজাতৎ বহু চরন্তী ভর্ভৃগৃহে 
যতোইহং স্থিতা তেন পবিচরন্তী সতী পরিচরণচিত্ততয়া গোত্রাদী ্নাপৃচ্ছম্‌। 
তথাচ ততস্মরণে মনে! মম নাসীদিতি। গো্রাদিপ্রশ্নাভাবে হেত্বস্তরমাহ-_-যৌবন 
ইতি । যগ্যপি তম্তামবস্থায়াং লজ্জয়া গোত্রাদি নাপ্রাক্ষীস্তথাপি কালান্তরে কিমিতি 
পিতরং ন পৃষ্টবতী? ইত্যাশঙ্ক্যাহ_-তর্দৈবেতি। তথাপি কিমিত্যন্তমভিজ্ঞং 
নাপ্রাঙ্ষীঃ? ইত্যাশঙ্ক্যাহ__অথ ইতি। প্রথমং লজ্জয়। পিতরং প্রতি ন প্রশ্নঃ, 
পুনশ্চ তন্তোপরতত্বাৎ পশ্চাৎ ন দ্রঃখবাহুল্যাদস্তং প্রতি প্রশ্ন ইতি স্থিতে প্রশ্নীভাব- 
ফলমাহ»-সাহমিতি। কিং তহি তব জ্ঞানমস্তি? তদাহ-_জবালা ত্বিতি। এবং 
স্থিতে কিমাচার্ধ্যং গ্ররতি ময় বক্তব্যম্? ইত্যাশক্ক্যাহ-_স ত্বমিতি। ন প্ৃষ্টঃ 
কম্তচিদ্‌ বরয়ািতি স্ায়ং সথচয়তি-_যদীতি ॥৩০২২ 


ভাষ্যান্ুবাদ।-_-এইরূপ জিজ্ঞাসিত হইয়া! সেই জবাল! এই পুত্রকে বলিলেন 
__হে তাত, তুমি যে-গোত্রীয় তাহ! আমি জানি না, অর্থাৎ তোমার গোত্রপরিচয় 
জানি না। তুমি জান না কেন? ইহা জিজ্ঞাসিত হইয়া বলিলেন-_স্বামিগৃহে 
অতিথি-অভ্যাগতাঁদ্দির বহু পরিচর্য্যা করিতে করিতে আঁম পরিচারিণী অর্থা 
পরিচর্য্যাণীলাই ছিলাম ; এীপরিচর্ষ্য-কার্যে ব্যগ্রচিত্তা থাকায় গোত্রাি-চিন্তায় 
আমার মন ছিল না। আর সেই সময় আমার যৌবনকাল; সেই যৌবনেই 
তোমাকে লাভ করিয়াছিলাম ) সেই সময়ই তোমার পিতা'ও মারা যান; অতএব 
আমি অনাথ [ হইয়! পড়ি ]। তদবস্থায় আমি ইছা জানি না যে, তুমি কোন্‌ 
গোত্রীয়; পরন্ত,। আমি হই নামে জবালা, আর তুমি হইতেছ নাঁমে সত্যকাম 
[ এইমাত্র জানি ]। সেই তুমি এই কথাই বলিবে যে, আমি হই সত্যকামনামক 
জাবাল। অভিপ্রায় এই যে, আচাধ্য যদি জিজ্ঞাসা করেন, [তাহ হইলেই 
বলিবে, নচেৎ নহে ] 0৩০২২ 


৪০৬ ছান্দোগ্যোপনিষৎ। 


দস হ হারিক্রমতং গৌতমমেত্যোবাচ ব্রহ্মচর্য্যং ভগবতি, 


বহস্তাম্যুপেয়াং ভগবন্তমিতি ॥৩০৩1৩ 

সঃ (সত্যকামঃ ) হ হারিক্রমতৎ ( হরিদ্রমতোহপত্যৎ ) গৌতমম্‌ (গোতম- 
বংশীয়ং গুরুম্‌ ) এত্য (প্রাপ্য ) উবাচ-_ভগবতি ( পুজনীয়ে ) | ত্বয়ি] ব্রহ্মচর্য্য 
বত্ম্তামি; [অতঃ] ভগবস্তম্‌ (ত্বাং) উপেয়াম্‌ ( শিষ্যরূপেণ উপাগচ্ছেয়ম্‌ ) 
ইতি ॥ ] 

সেই সত্যকাম হারিদ্রমানের পুত্র- হারিদ্রমত নামক গৌতম খধির সমীপে 
উপস্থিত হইয়া বলিলেন, আমি আপনার নিকট ব্রঙ্গচর্য্য বাস করিব, সি 
পুজনীয় আপনার নিকট আসিয়াছি। 

তত হোবাচ কিং গোত্র নথ সোম্যাপীতি, স হোবাচ 
নাহমেতদবেদ ভে! যদেগাত্রোহহমস্থি, অপুচ্ছং মাতর সা মা 
প্রত্যব্রবীদ্বহ্বহং চরন্তী পরিচারিণী যৌবনে ত্বামলভে, সাহ- 
মেতম বেদ যদ্‌গোত্রস্বমসি, জবাল! তু নামাহহমস্মি সত্যকামো 
নাম ত্বমপীতি ; সোহ্হণ্ সত্যকামে। জাবালোহস্মি+ ভো 


ইতি ॥৩০৪॥৪ 

[ এবমুক্তবস্তং ] তং (অত্যকামৎ) গৌতমঃ উবাচ-_নু (ভোঃ) সোম্য 
( প্রিয়দর্শন ), [ত্বং] কিংগোত্রঃ (কম্মিন বংশে জাতঃ) অসি (ভবসি) 
ইতি। সঃ(সত্যকামঃ) হ উবাচ-ভোঃ (সম্বোধনং) অহম্‌ এতৎ (তব 
পৃষ্ট, ) ন বে (ন বেদি), অহৃৎ যদ্‌গোত্রঃ অস্মি (ভবামি) ইতি। মাতরম্‌ 
(মম জননীং ) অপৃচ্ছৎ ( পৃষ্টবান্‌ অশ্মি ); সা (মাতা) মা (মাং) প্রত্যব্রবীৎ 
( প্রত্যুক্তবত্তী )_অহং বহু চরস্তী পরিচারিণী (পরিচর্যাপরা সত্তী ) যৌবনে 
ত্বাম অলভে; সা অহম্‌ এত ন বেদ যদেগাত্রঃ ত্বম্‌ অনি; তু (পুনঃ) অহৎ 
জবাল৷ নাম অশ্মি, ত্বং[ চ] অত্যকামঃ নাম অসি ইতি। ভোঃ (সন্বোধনৎ ) 
সঃ অহৎ সত্যকামঃ জাবালঃ অশ্মি ইতি। 


[ এই কথা বলিলে পর ] খষি তাঁহাকে জিজ্ঞাসা করিলেন__হে সোম্য, তুমি 
কোন্‌ গোত্রীয়? [ ততুত্তরে সত্যকাম ] বলিলেন__মহাশয়, আমি ইহ! জানি না 
যে, আমি কোন্‌ গোত্রীয়। মাতাকে জিজ্ঞানা৷ করিয়াছিলাম, তিনি প্রত্যুত্তরে 
আমাকে বলিলেন-_-আমি বহুতর গৃহকর্ম্বে ব্যাপৃত পরিচারিক অবস্থায়, 


চতুর্থ; খণ্ডঃ ] চতুর্থোহধ্যায়ঃ | ৪০৭ 


যৌবনসময়ে তোমাকে লাভ করিয়াছি; সেইজন্ত আমি জানি না যে, তুমি 
যে গোত্রে উৎপন্ন হইয়াছ; পরস্ত, আমি হইতেছি জবাল!] নামে প্রসিদ্ধ, আর 
তুমি হইতেছ সত্যকাম নামে প্রসিদ্ধ, [এই মাত্র জানি] মহাশয়, সেই 
আমি হইতেছি জবালাপুত্র--জাবাল সত্যকাম ॥৩০৪॥৪ 


শ'্কর-ভাষ্যম্‌।-_স হ সত্যকামঃ হারিদ্রমতং হরিদ্রমতোহপত্যং হারিদ্রমতৎ 
গৌতমৎ গোত্রত এত্য গত্বা৷ উবাচ- ব্রহ্মচর্ধ্যৎ ভগবতি পৃজাবতি ত্বয়ি বহ্স্তামি, 
অত উপেয়ামুপগচ্ছেযম্‌ শিষ্যতয়া ভগবস্তম্‌, ইত্যুক্তবন্তং তৎ হু উবাচ গৌতমঃ__ 
কিংগোত্রো নু সোম্য অসীতি; বিজ্ঞাতকুলগোত্রঃ শিষ্য উপনেতব্যঃ; ইতি পৃষ্ঠ: 
প্রত্যাহ সত্যকামঃ | স হোবাচ- নাহমেতৎ বেদ ভে! যদেগাত্রোহহমন্মি; কিন্ত, 
অপৃচ্ছৎ পৃষ্টবানস্মি মাতরম্; সা' ময় পৃষ্টা মাৎ প্রত্যব্রবীৎ মাতাঁ-বহু অহৎ 
চরস্তীত্যাপ্ি পূর্ববৎ। তন্তা অহৎ বচঃ ম্মরামি ; সোহহৎ সত্যকামে! জাবালোহম্মি 
ভে ইতি ॥৩০৩-৩০ ৪॥৩-৪ 


আনন্বগিরিঃ ।-_মাতৃবচনশ্রবণানস্তরং কিৎ কতবা নিত্যপেক্ষায়ামাহ-_স হেতি | 
আচাধ্যপমীপে ব্রন্মচর্য্যবাসঃ শিষ্যভাবাদূতে ন সিধ্যতীত্যভিমন্বানায়োক্তং__-অত 
ইতি। কিমনয়া কাকদস্তপরীক্ষয়া, ভবতা ত্বহমুপন্তেব্যোহন্মি ইত্যাশঙ্কযাহ__ 
বিজ্ঞাতেতি। মাতরৎ পৃষ্টা বিজ্ঞায়াগম্যতামিত্যাশঙ্ক্যাহ__কিংত্বিত্যার্দনা ॥৩০৩- 
৩০ ৪।1৩-৪ 


ভাষ্যানুবাদ্দ।_সেই সত্যকাম হারিদ্রমত অর্থাৎ হুরিদ্রমানের পুত্র 
হারিদ্রমতনামক গোতমবংশীয় গৌতম খষিকে প্রাপ্ত হইয়|! অর্থাৎ তাহার 
নিকট উপস্থিত হইয়া বলিলেন- পুজনীয় আপনার নিকট আমি ব্রহ্মচারিরূপে 
বাস করিব, এই নিমিত্ত শিষ্যভাবে আপনার নিকট আসিয়াছি। এইরূপ 
বলিলে পর গৌতম তাহাকে জিজ্ঞাসা করিলেন__হে সোম্য ( প্রিয়দর্শন ), তুমি 
কোন্‌ গোত্রীয়? কেননা, যাহার বংশ ও গোত্র পরিজ্ঞাত আছে, তাহাকেই 
উপনীত করিতে হয়, নচেৎ নহে। ইহা জিজ্ঞাসিত হইয়া! সত্যকাম প্রত্যুত্তর 
দ্বিলেন; তিনি বলিলেন__মহাঁশয়, আমি ইহা জানি না যে, আমি হইতেছি 
কোন্‌ গোত্রীয়; কিন্তু আমি মাতাকেও জিজ্ঞাসা করিয়াছিলাম; আমার 
জিজ্ঞাসার পর মাতা আমাকে প্রত্যুত্তরে বলিলেন-__“বহু অহং চরন্তী” ইত্যাদি; 
ইহার অর্থ পূর্ববং। আমি তাহার (মাতার ) কথা স্মরণ করিতেছি, অর্থাৎ 
তাহার উপদেশান্ুসারে বলিতেছি, মহাশয়, আমি হইতেছি সত্যকাম- 
নামক জাবাল অর্থাৎ আমার মাতার নাম জবালা, এবং আমার নাম 
অত্যকাঁম ॥৩০৩-৩০ 81৩-৪ 


৪০৮ ছান্দোগ্যোপনিষৎ। 


তত হোবাচ নৈতদক্রাহ্মণো বিবক্ত,মহতি, সমিধত্‌ সোম্যাহ- 
রোপ তব! নেষ্যে ন সত্যাদগা৷ ইতি। তমুপনীয় কৃশানামবলানাং 
চতুঃশতা গা নিরাকৃত্যোবাচেমাঃ সোম্যানুসংব্রজেতি, তা 
অভিত্রস্থাপয়ন বাচ__নাসহত্রেণাবর্তেয়েতি) সহ বর্ষগণং 


প্রোবাস তা যা সহজ সম্পেহঃ ॥৩০৫॥৫ 
ইতি চতুর্থাধ্যায়স্ত চতুর্থঃ থণ্ডঃ॥৪| ূ 


[ অনস্তরৎ গৌতমঃ ] তং ( সত্যকামম্‌) হ (্রীতিহবে) উবাচ (উক্তবান্‌)_ 
অব্রা্মণঃ (ক্রাহ্মণেতরঃ বর্ণ) এত (ঈদৃশং সারল্যপূর্ণঘ বচনং) বিবক্তৎ 
( বিশেষেণ কথম্িতুৎ ) ন অর্থতি (ন শরোতি )) [ নৃনৎ ব্রাহ্মণন্মসীতি ভাবঃ ]। 
[অতঃ] হে সোম্য, সমিধং (যজ্ঞকাষ্ঠ,) আহর ( সমানয় ), ত্বা (ত্বাং) 
উপনেষ্যে (উপনীতৎ করিষ্যামি) [অহুমিতি শেষঃ 1) [যতঃ ত্বং] সত্যাৎ 
(ব্রাহ্গণঞ্জাতীয়ধন্্বাৎ যথার্থভাষণাৎ) ন অগাঃ (ন স্থলিতোহসীত্যর্থঃ)। 
[অনস্তরঞ্চ ] তং (সত্যকাঁমং) উপনীয় ( উপনয়নসংস্কারসম্পন্নৎ কুত্বা) 
রুশানাং ( ক্ষীণদেহানাং ) অবলানাং ( বলহীনানাঞ্চ ) [ গবাৎ যুথাৎ ] চতুঃশতাঃ 
( চতুঃশতসংখ্যকাঃ) গাঃ নিরাকৃত্য (পৃথকৃকৃত্বা) উবাচ-হে সোম্য, ইমাঃ 
(ময়! ত্যক্তাঃ গাঃ) অন্ুসংব্রজ (অনুসর) ইতি [আদিট্টঃ সত্যকামঃ] 
তাঃ গাঃ অভিপ্রস্থাপয়ন্‌ (অরণ্যৎ প্রতি নয়ন) উবাচ_অসহত্রেণ (যাবৎ 
সহত্রসংখ্যা ন পূর্যতে, তাবৎ) ন আবর্তে (প্রত্যাগচ্ছেযম্‌), [ ইত্যুন্তা ] 
সঃ (সত্যকামঃ) হ বর্ষগণং ( বর্ষাণাৎ গণং দীর্ঘকালং ব্যাপ্য ) প্রোবাস 
(প্রবাসৎ কৃতবান্‌)। যদ্বা (যম্মিন কালে যাবতা কালেন) তাঃ(গাবঃ) 
সহঅং সহঅসংখ্যকাঃ সম্পেছঃ ( সম্পন্ন! বভূবুঃ )॥ 


গৌতম সত্যকামকে বলিলেন ব্রান্ষণ না হইলে এরূপ সত্য কথা দৃঢ়তার 
সহিত বলিতে সমর্থ হয় না; হে সোম্য, তুমি সমিধ আহরণ কর, আমি তোমাকে 
উপনীত করিব; কারণ, তুমি [ ব্রাহ্মণধর্্ম ] সত্য হুইতে স্থলিত হও নাই। 
অনন্তর তাহাকে উপনীত করিয়া কৃশ ও দুর্বল গোসমুহ হইতে চাঁরিশত গোকে 
পৃথক্‌ করিয়া দিয়! বলিলেন,_হে সোম্য, তুমি এই গোসমূছের অনুগধন কর। 
সত্যকাম দেই গোসমৃহকে লইয়া যাইবার সময় [গুরুকে] বলিলেন, সতত 
সংখ্য। পূর্ণ না হইলে আমি প্রত্যাগমন করিব ন1; [ এই বলিয়া প্রস্থান করত ] 
তিনি বহু বৎসর প্রবাদ করিলেন। যে সময় সেই গোসমুহ সহম্রসংখ্যায় পূর্ণ 
হইল, [সেই অময় ]॥ 


শাঙ্কর-ভাষাম্‌।--তং হু উবাচ গৌতমঃ-_নৈতৎ বচঃ অন্রাঙ্গণো বিশেষেণ 
বক্ত,মহঘতি আর্জবার্থসংযুক্তম। খজবো' হি ব্রান্মণাঃ, নেতরে ম্বভাবতঃ। যস্তাৎ 


চতুর্থ: খণ্ড ] চতুর্থোহধ্যায়ঃ | ৪০৯ 


ন সত্যাদ ব্রাহ্মণঙ্জাতিধর্্মা অগাঃ নাপেতবানসি, অতো! ব্রান্মণৎ ত্বামুপনেষ্যে ; 
অতঃ মংস্কারার্থং হোমায় সমিধং সোম্য আহর, ইত্যুন্তা তমুপনীয় কৃশানামবলানাং 
গোযুখাৎ নিরাকৃত্য অপরৃত্য চতুঃশতা। চত্বারি শতানি গবাম্‌ উবাচ ইম 
গাঃ দোম্য অনুসতব্রজ অনুগচ্ছ; ইত্যুক্তঃ ত1 অরণ্যং প্রতি অভিপ্রস্থাপয়ন্‌ উবাচ 
_ন অসহস্রেণ অপূর্ণেন সহত্রেণ আবর্তেয় ন প্রত্যাগচ্ছেয়ম। স এবমুন্বা গ। 
অরণ্যং তৃণোদ্বকবহুলং ছন্দরহিতং প্রবেশ্ত মহ্‌ বর্ষগণং দ্বীর্থ, প্রোবাস প্রোধিত- 
বান্‌। তাঃ অম্যক্গাবে রক্ষিতা য্বা ষম্মিন কালে সহত্রৎ সম্পেছঃ সম্পন্ন 
বতৃবুঃ 1৩০৫।৫। 
ইতি চতুর্থাধ্যায়স্ত চতুর্থ-থণ্-ভাষ্যম্‌॥৪। 


আনন্দগিরিঃ।_ ত্রাঙ্মণস্ত বানৃতং বিন1 কণমার্জবসংযুক্তবচনম্‌? ইত্যাশঙ্ক্যাহ 
-খঁজবে হীতি। ক্ষ্রিয়াদদীনামপি কেষাঞ্চিদার্জবমন্তীত্যাশঙ্ক্যাহ__নেতর ইতি। 
খজুবচনতেন ব্রাহ্মণত্বৎ প্রতিজানীতে-_যম্মাদ্দিতি। উপনীয়াধ্যাপ্য চেতি শেষঃ। 
তন্ানু্রহার্ঘৎ শুশ্রযামারিষ্টবানিত্যাহ__কৃশানামিতি। আচাধ্যনিয়োগম্চ শিষ্বেণ 
সফলীকর্তব্য ইত্যাশয়েনাহ-_ইত্যুক্ত ইতি। সম্পন্না বভূবুস্তদৈনমুষতোহভ্যক্ত- 
বানিতি সম্বন্ধঃ ॥৩০৫|৫ 
ইতি চতুর্থাধ্যায়স্ত চতুর্থ; খণ্ডঃ॥8 


ভাম্মান্থুবাদ।-_গৌতম তাহাকে বলিলেন- ব্রাঙ্মণ ভিন্ন কেহ এইরূপ 
অরলতাপুর্ণ বাক্য বিশেষরূপে (নিঃশঙ্কচিত্তে ) বলিতে মমর্থ হয় না। কেন- 
না, ব্রাহ্মণগণই স্বভাবতঃ সরল, অপর সকলে নহে। যেহেতু তুমি ব্রাহ্মণজাতির 
ধর্ম__সত্যব্যবহার হইতে স্থলিত--অপগত হও নাই, অতএব ব্রাঙ্মণজাতীয় 
তোমাকে উপনীত করিব); অতএব হে সোম্য, উপনয়ন-সংস্কারাঙ্গ হোমের 
নিমিত্ত সমিধ.( যক্তকাষ্ঠ) আহরণ কর); এই কথা বলিয়৷ তাহাকে উপনীত 
করিয়া কূশ ও দর্বধল গোসমূহ হইতে চারিশত গো বাহির করিয়া বলিলেন,_ 
হে সোম্য, তুমি এই গোসমুহের অনুগমন কর। এই কথা বলিলে পর 
সত্যকাম সেই গো-সমৃহকে অরণ্যাভিমুখে লইয়। যাইবার কালে [ গৌতমকে লক্ষ্য 
করিয়া] বলিলেন-_সহত্র সংখ্য] পূর্ণ না হওয়া পর্যন্ত আমি প্রত্যাগমন 
করিব না। তিনি এইরূপ বলিয়া বনতর তৃণোদকপুর্ণ ও নিরুপদ্রব অরণ্যমধ্যে 
গো-সমৃহ প্রবেশ করাইয়া বহবর্ষব্যাগী দীর্ঘ-প্রবাস গ্রহণ করিয়াছিলেন। উপযুক্ত 
যত্রসহকারে রক্ষিত সেই গো-সমূহ যখন [ অর্থাৎ যে দীর্ঘকাল প্রবাসে ] সহত্র 
সংখ্যায় পুর্ণ হইল-__॥৩০৫)৫ 


ইতি চতুর্থ অধ্যায়ের চতুর্থথণ্ডের ভাম্ান্ুবাদ সমাপ্ত ॥81 


চতুর্থাধ্যায়ে 
পঞ্চম খণ্ডঃ। 


অথ হৈনমৃষভোহভ্যুবাদ__সত্যকাম ৩ ইতি, ভগ্ন ইতি 
হ প্রতিশুশ্রাব, প্রাপ্তাঃ সোম্য, সহজ স্মঃ প্রাপয় | ্ 


আচাধ্যকুলমূ ॥৩০৬।১ | 

অথ ( সহম্সংখ্যাপূরণানত্তরং ) খষ্ভঃ ( তদেগাযুথস্থঃ কশ্চিৎ বৃষঃ), হ 
এনম্‌ (সত্যকামম্) অভ্যুবাদ (উক্তবান্)টহে সত্যকাম ৩ ইতি। 
[ সত্যকামশ্চ ] ভগবঃ (ভগবন্) ইতি প্রতিশুশ্রাব (প্রতিবচনং দত্তবান্‌), 
[খযভ আহ-_] হে সোম্য, [বয়ং] সহত্রৎ (ত্বৎপ্রতিজ্ঞাতসংখ্যা-পৃত্তিৎ ) প্রাপ্তাঃ 
্মঃ ( ভবামঃ ), ( বয়ং সহঅসংখ্যকাঃ সম্পন্না ইত্যর্থঃ), [অতঃ] নঃ (অন্মান্‌) 
( আচার্য্যকুলং গুরুগৃহং ) প্রাপয় ( নয় )। 

অনন্তর একটি বুষ তাহাকে (সত্যকামকে ) বলিলেন-হে সত্যকাম, 
সত্যকাম প্রত্যুত্তরে বলিলেন_-ভগবন্‌) [বৃষ বলিলেন-_-] হে সোম্য, আমরা 
সহম্র সংখ্যা গ্রাপ্ত হইয়াছি; আমাদিগকে আচাধ্যগৃছে লইয়া যাও ॥ 

শাঙ্কর-ভাষ্যম্‌।-_তমেতং শ্রদ্ধাতপোভ্যাৎ সিদ্ধ, বায়ুদেবতা দিকৃসত্বন্ধিণী 
ুষ্টা মতী খভমনুপ্রবিশ্ত খষভভাবমাপন্না অনুগ্রহায় অথ হ এনম্‌ খষভোহভ্যুবাদ 
অন্যুক্তবান্‌--সত্যকাম ৩ ইতি সম্বোধ্য। তমসৌ সত্যকামে ভগবঃ ইতি হু 
প্রতিশ্তশ্রাব গ্রতিবচনং দূদৌ। প্রাপ্তাঃ সৌম্য সহতরৎ ম্মঃ, পর্ণ! তব প্রতিজ্ঞা, 
অতঃ প্রাপয় নোহম্মান্‌ আচার্ধ্যকুলম্‌ ৩০৬১ 


আনন্দগিরিঃ|__কথমৃষভঃ সত্যকামং প্রতিবক্তুষলং, ন হি লোকে বলীর্বান্ত 
মনুষ্যং প্রতি প্রতিবচনং দৃষ্টম্‌ অত আহ--তমেতমিতি। সত্যকামৎ শ্রদ্ধাদিসম্পর- 
মেনমথ তন্তামবস্থায়াম্‌ খযতোইমুগ্রহায় অভ্যুবাদ্ধেতি সম্বন্ধঃ। খষভন্ত ম্বরূপমাহ__- 
বায়ুদেবতেতি। অরণ্যে তত্র তত্র গাশ্চারয়তঃ শ্রদ্ধাপূর্ব্বকং তপশ্চরতো বায়ুদেবত! 
কথ, তুষ্টেত্যাশস্ক্যাহ__দিক্সম্বন্ধিনীতি ।৩০৬1১ 

ভাষ্যান্ুবাদ ।_ অনন্তর দিগধিপতি বায়ুদেবতা পরিতুষ্ট হইয়া সত্যকামের 
প্রতি অনুগ্রহগ্রকাশার্থ বৃষদেহে প্রবেশপুর্বক বৃষভাবাপন্ন হইয়া বুষরূপে শ্রদ্ধা 
ও তগন্তা দ্বারা সিদ্ধিগ্রাপ্ত সেই এই সত্যকামকে সত্যকাঁম ৩ [দীর্ঘস্বরে 


পঞ্চমঃ খ্ঃ ] চতুর্থোহি্যায়ঃ। হি 


লম্বোধনসুচনার্থ ৩ অঙ্কটি প্রদত্ত হইয়াছে। ] এইরূপে সম্বোধন করিয়া! বলিলেন। 
সত্যকামও তাহাকে ভগবন্‌ বলিয়া প্রতিবচন দ্বিলেন। [বৃষ বলিলেন. 
হে সোম্য, আমরা সহশ্রসংখ্যা প্রাপ্ত হইয়াছি; তোমার প্রতিজ্ঞা পুর্ণ হইয়াছে; 
অতএব আমাদিগকে আচার্য্য-গৃহে লইয়া চল ॥৩০৬।১ 


ব্রহ্ষণশ্চ তে পাদং ত্রবাণীতি, ব্রবীতু মে ভগবানিতি, 
তন্মৈ হোবাচ--প্রাচী দিক্কলা প্রতীচী দিলা দক্ষিণা 
দ্রিকলোদীচী দিক্কলৈষ বৈ সোম্য, চতুষ্ষলঃ পাদো ব্রহ্মণঃ 


প্রকাশবান্‌ নাম ॥৩০৭॥২ 

[খষভ উবাচ-_হে সত্যকাম ] তে (তুভ্যং) ব্রহ্ষণঃ ( পরব্রহ্মণঃ) পার্দৎ 
(অংশং) ব্রবাণি [ কথয়াঁনি, প্রার্থনায়াং লোট্‌], [সত্যকাম উবাচ--] 
ভগবান্‌ (পৃজনীয়ঃ ভবান্‌) ব্রবীতু ( কথয়তু ) ইতি) [খফভঃ ] তশ্মৈ (সত্য 
কামায় ) উবাচ হ-_প্রাচী (পূর্ব) দ্বিকৃকলা! ( একঃ অংশঃ ), প্রতীচী (পশ্চিমা 
দ্বিক্কল! ( অপরঃ ভাগঃ ), দক্ষিণ! দ্বিকৃকলা ( তৃতীয়ো। ভাগঃ ), উদ্দীচা উত্তরা) 


দ্বিকৃকলা ( চতুর্থোভাগঃ )। হে সোম্য, এষঃ বৈ ( এব ) ব্রন্ষণঃ প্রকাশবান্‌ নাম 
চতুফলঃ পাদঃ ॥ 

[ বৃষ তাহাকে বলিলেন__হে সত্যকাম, ] তোমাকে পরব্রদ্দের পাদ বা অংশ 
বলিতে চাই; [ সত্যকাম বলিলেন_- ] ভগবান্‌ (পুজনীয় আপনি ) বলুন; 
তাহার উদেশে বলিলেন- পূর্ববদ্দিক্‌ এক কলা, পশ্চিমদ্দিক অপর কলা, দক্ষিণ 
দিক্‌ তৃতীয় কলা এবং উত্তরদিক্‌ চতুর্থ কলা । হে সোম্য, ইহাই ব্রহ্গের প্রকাশবান্‌ 
নামক কলা"চতুষ্টম-বিশিষ্ট এক পাদ ॥ 

শাঙ্কর-ভাষ্যম্‌।__কিঞ্চ, অহৎ ব্রঙ্গণঃ পরস্ত তে তুভ্যং গাদৎ ব্রবাণি কথয়ানি, 
ইত্যুক্তঃ প্রত্যুবাচ- ত্রবীতু কথয়তু মে মহৎ তগবান্‌। ইত্যুক্তঃ খবভন্তন্মৈ 
অত্যকামায় হোবাচ- প্রাচী দ্বিকৃকলা বরদ্ষণঃ পাদস্ত চতুর্থ ভাগঃ। তথা 
প্রতীচী দিকৃকলা, তথ দক্ষিণা দ্রিকৃকলা, উদ্দীচী দ্রিকৃকলা, এষঃ বৈ সোম্য, 
ব্রহ্মণঃ পার্শ্চতুফলঃ__চতশ্রঃ কলা অবয়বা যন্ত সোহয়ং চতুফণঃ পাপে ব্রহ্গণঃ 
প্রকাশবান্‌ নাম_প্রকাশবানিত্যেব নাম অভিধানৎ যন্ত। তথোত্তরেহপি 
পাদান্্র়শ্ততুফলা ব্রহ্ধণঃ ॥৩০ ৭২ 

আনন্দগিরিঃ।-_বাক্যা্তরং চ মদীয়ং শ্রতয়া মিত্যাহ-_কিং চেতি। বায়ুদেবতা 
দিকৃস্ন্ধিনীত্যুক্তত্বাৎ দ্বিগ.গোচরমেব দর্শনমুবাচ) ইত্যাহ--প্রাচীতি। ব্রহ্ষণঃ 
পাদস্তেতি ব্যধিকরণে ষষ্ঠো। একপাদ এব ব্রন্ষেতি বিভ্রষ বু[দস্ততি-_তথেতি 
4৩০৭॥২ 


৪১২ ছান্দোগ্যোপনিষৎ। 


ভা্যান্ুব'দ ।__অপিচ, আমি তোমার উদ্দেশে পরব্রন্মের পাদ বলিতে ইচ্ছা 
করি। এই কথা বলিলে পর [ সত্যকাম ] বলিলেন__পুজপীয় আপনি আমার 
উদ্দেশে বলুন। খবভ এইরূপ অভিহিত হইয়া সেই সত্যকামের উদ্দেশে বলিলেন, 
_ প্রাচী অর্থাৎ পূর্বদ্দিক একটি কলা, অর্থাৎ ত্রহ্গপাদের চতুর্থ ভাগ, সেইরূপ 
পশ্চিমর্দিক অপর কলা, দক্ষিণদিক্‌ অপর কলা, উত্তরদ্দিকি আর একটি কলা, 
ইহাই ব্রন্মের চারিটি কলা বা অংশবিশিষ্ট__চতুফল প্রকাশবান্‌ অর্থাৎ 
প্রকাশবান্‌ এই নামবিশিষ্ট পাদ। ব্রদ্ষের পরবর্তী পাদত্রয়ও এইরূপ 
চতুঞ্ধল ॥৩০৭|২ 


সয এতমেবং বিদ্বা্শ্ততুষলং পাদং ব্রহ্মণঃ প্রকাশ- 
বানিত্যুপাস্তে, প্রকাশবানন্মিল্লোকে ভবতি প্রকাশবতো হু 
লোকাগ্তয়তি, য এতমেবং বিদ্বাত্শ্তুক্ষলং পাদং ব্রন্মণঃ 
প্রকাশবানিত্যুপাস্তে ॥৩০৮॥৩ 
ইতি চতুর্থাধ্যায়স্ত পঞ্চমঃ খণ্ড ॥৫1 


1 ইদ্দানীৎ বিষ্ভাফলমুপদিশতি 'সঃ ষঃ ইত্যাদ্দিনা | ]_-সঃ যঃ ( কশ্চিৎ ) এবধ 
( যথোক্প্রকার ) বিদ্বান (জানন্‌) এতৎ (পূর্বোক্তং ) ব্রহ্মণঃ চতুফলৎ পাদ 
'প্রকাশবান্ ইতি (প্রকাশবান্‌ ইত্যেবং গুণেন ) উপান্তে, [সঃ বিদ্বান] 
অস্মিন লোকে প্রকাশবান্‌ ( প্রতিষ্ঠাবান্) ভবতি, [ এতৎ তু দৃষ্টৎ ফলম্‌, অদৃষ্টৎ 
ফলমাহ ]_ প্রকাশবতঃ ( উজ্্লান্‌) লোকান্‌ হ জয়তি (আয়ভ্তীকরোতি ); 
যঃ এবং বিদ্বান্‌ সন্‌ ব্রহ্মণঃ চতুফলৎ পাদং প্রকাশবান্‌ ইতি উপান্তে ॥ 

সেই যে কোন লোক উক্তপ্রকার অবগত হইয়। ব্রদ্ষের এই চতুষ্ধল পাদকে 
প্রকাশবান্‌ বলিয়৷ উপাসনা করেন, সে লোক ইহ লোকে প্রতিষ্ঠাসম্পন্ন হয়েন 
এবৎ মৃত্যুর পরও উজ্জ্বল লোকসমুহ জয় করেন। যিনি ব্রদ্বের এই 
চতুফধল পাদকে যথোক্তপ্রকারে অবগত হইয়া প্রকাশবান্‌ বলিয়! উপাসন' 
করেন। 

শাঙ্কর-ভাষ্যম্‌।--স যঃ কশ্চিদ্েবং যথোক্তমেতৎ ব্রহ্মণশ্চতুফলং পাদ্দং বিদ্বান 
প্রকাশবানিত্যনেন গুণেন বিশিষ্টমুপান্তে, তস্তেদৎ ফলম্‌-_প্রকাশবান্‌ অন্মিন্‌ 
লোকে ভবতি প্রখ্যাতো ভবতীত্যর্থঃ। তথা অনৃষ্টং ফলম্- প্রকাশবতো হু 


পঞ্চম: খণ্ডঃ ] চতুর্থোহ্ধ্যায়ঃ | ৪১৩, 


লোকান্‌ দেবাদিসম্বন্ধিনে! মৃতঃ সন্‌ জয়তি প্রাপ্পোতি। য এতমেবং বিদ্বান্‌ চতুফলং 
পাঁদত ব্রদ্দণঃ প্রকাশবানিত্যুপান্তে 1৩০৮।৩ 
ইতি চতুর্থাধ্যায়ন্ত পঞ্চমখণ্ডভাষ্ম্‌॥৫। 


আনদাগিরিঃ।- গ্রথমপাদোপাসকন্ত দৃষ্মদৃষ্টঞ্চ ফলমাহ-_-স য ইত্যাদিনা। 
কন্তেদং ফলমিত্যুক্তে পূর্বোক্তমেবোপাসকমনুবদ্তি_য এতমিতি ॥৩০১।৩ 


ইতি চতুর্থাধ্যায়স্ত পঞ্চমঃ খ্ডঃ ॥৫| 

ভাষ্যানুবাদ ।-_সেই যে কোনও লোক ব্রন্মের এই যথোক্তগ্রকার এই চতুফল 
পাদটিকে অবগত হইয়া 'প্রকাশবান এই গুণবিশিষ্টরূপে উপাসন! করে, তাহার 
ফল এই--সে লোক ইহ লোকে প্রকাশবান্‌ অর্থাৎ বিখ্যাত হয়; [ইহা হইতেছে 
ৃষ্ট ফল ], সেইরূপ অনৃষ্ট ফল এই-_[ সে লোক] মৃত্যুর পর দেবতাসম্বন্বী প্রকাশ- 
বান্‌ (উজ্জল) লোকসমূহ প্রাণ্ড হয়। যিনি এইপ্রকার অবগত হইয়! ব্রন্গের 
চতুঞ্ল পাদটিকে 'প্রকাশবান বলিয়া উপাসনা করেন, [তাহার উক্তপ্রকার ফল 
লাভ হয় ]1৩০৮৩ 

ইতি চতুর্থ অধ্যায়ের পঞ্চমখণ্ডের ভাষ্যান্থুবাদ সমাপ্ত ॥৫। 


চতুর্থাধ্যায়ে 

ষষ্ঠ, খণ্ডঃ। 
অগ্নিষ্টে পাদং বক্তেতি। স হ শ্বোভৃতে গা ক্মভি- 
্রস্থাপয়াঞ্চকার তা ঘত্রাভি সায়ং বভুবুস্ত্রাগ্িমুপসমাধায় 


গা উপরুধ্য সমিধমাধায় পশ্চাদগ্রেঃ প্রাঙুপোপ- 


বিবেশ ॥৩০৯॥১ ৃ 

[হে সত্যকাম,] সঃ (প্রসিদ্ধঃ) অগ্নিঃ তে (তৃভ্যৎ) পাদং ( দ্বিতীয়- 
পাদৎ ) বক্তা ( বক্ষ্যতি ) ইতি (এতৎ )[ উক্ত উপররাম খষভঃ ইতি শ্রেষঃ ]। 
সঃ ( সত্যকামঃ) হ শ্বোভৃীতে (পরাহে সংজাতে )গাঃ অভিপ্রস্থাপয়াঞ্চকার 
€ আচার্যাগৃহা ভিমুখৎ প্রস্থাপয়ামাস ); তাঁঃ (গাবঃ) যত্র (ষম্মিন দেশে বা) 
সায় (নিশামুখে ) অভিসম্বভূবুঃ ( সম্মিলিতাঃ বভূবুঃ ); তত্র অগ্নিম্‌ উপসমাধায় 
( প্রজ্বাল্য ) গাঃ উপরুধ্য ( বন্ধ! ) সমিধম্‌ (কাষ্ঠম্‌) আধায় ( গৃহীত্বা--আহত্য ) 
অগ্নেঃ পশ্চাৎ প্রাক্‌ (প্রাম্মথঃ সন ) উপবিবেশ ( উপবিষ্টঃ বতৃব )॥ 

হে সত্যকাম, প্রসিদ্ধ অগ্নি তোমাকে (দ্বিতীয় পা) উপদেশ করিবেন) 
ইহা বলিয়! সেই বৃষ বিরত হইলেন। পরদিন উপস্থিত হইলে, সত্যকাম 
গো-্সমুহকে গুরুগৃহাভিমুখে প্রেরণ করিলেন ; সায়ংসময়ে সেই গো-সমূহ 
যেখানে সম্মিলিত হইল, সেখানে অগ্নিসংস্থাপন করিয়া গো-সমুহকে অবরুদ্ধ 
করিয়া এবং কাষ্ঠ সংগ্রহপূর্বক অগ্নির পশ্চান্তাগে পূর্বমুখ হইয়া উপবেশন 
করিলেন ॥ 

শাঙ্কর-ভাষ্যম্‌।__সোহগ্রিং তে পা্দৎ বক্তেত্যুপররাম ধাষভঃ। স সত্যকামে! 
হু ম্বোভৃতে পরেপ্যন্নৈত্যিকং কৃত্বা গা অভিগ্রস্থাপস়াঞ্চকার আচা্ধ্যকুলং 
প্রতি। তাঃ শনৈশ্চরস্ত্য আচাধ্যকুলাভিমুখ্যঃ প্রস্থিতাঃ। ঘত্র যম্মিন কালে 
দেশে অভি সায়ম্‌ নিশায়ামভিসংবভূবুরেকত্রাভিমুখ্যঃ সম্ভৃতাঃ, তত্রাগিমুপসমাধায় 
গা উপরুধ্য সমিধমাধায় পশ্চাদগ্েঃ প্রাঙমুখ উপবিবেশ খষভবচো 
ধ্যায়ন্‌॥৩০৯১ 


বষ্ঠঃ খণ্ড ] চতুর্থোহধ্যায়ঃ। ৪১৫ 


আনন্বগিরিঃ।-__অবশিষ্টৎ পাঁদত্রয়ং কথং দ্রষ্টবামিতি বৃভৃতসমানৎ সত্যকামৎ 
প্রত্যাহ-_সোইগ্সিরিতি । অবিদুষো বিদ্ভাভিমাননিমিত্তকর্্মত্যাগো৷ ন যুক্ত ইতি 
মত্বাহ__সত্যকাম ইতি। অভি সায়ৎ বভৃবুঃ সায়ংকালং প্রাণ্ড। যাবৎ। তন 
্রহ্মচর্য্যমব্যাবুত্তমিতি নুচয়তি-__তত্রেতি । উপোপবিবেশ তন্রোপশব্বাভ্যাং গবা- 
মগ্নেশ্চ সামীপ্যে নিবেশনমন্তোচ্যতে । অথিনে বিগ্ভা বক্তব্যেতি শুচয়তি--- 
খবভেতি ॥৩০৯॥১ 


ভাষ্যান্ুবাদ ।--অগ্থি তোমাকে [দ্বিতীয় ] পাদ বলিবেন, ইহা! বলির] বৃষ 
বিরত হইলেন। পরদিন উপস্থিত হইলে, সেই সত্যকাম নৈত্যিক অর্থাৎ 
নিত্যকর্ম করিয়? গো-সমূহকে আচাধ্যগৃহাভিমুখে প্রেরণ করিলেন । সেই গো-সমূহ 
আচার্ধ্য-গৃহাভিমুখে শনৈঃ শনৈঃ প্রস্থান করিতে করিতে যে দ্বেশে ও যে কালে 
রাত্রিপ্রারস্তে একস্থানে সম্মিলিত হইল, [ সত্যকাম ] সেখানে অগ্নি সংস্থাপন 
করিয়া গো-সমুহকে অবরুদ্ধ করিয়া এবং কাষ্ঠ সংগ্রহ করিয়! খষভের কথা চিন্তা 
করত অগ্নির পশ্চান্তাগে পূর্বাভিমুখী হইয়া উপবেশন করিলেন ॥৩০৯।১ 


তমগ্নিরভ্যুবাদ সত্যকাম ৩ ইতি; ভগব ইতি হ প্রতি- 

গুশ্রাব ॥৩১০॥২ 

আগ্িঃ তম্‌ (সত্যকামম্‌ ) অভ্যুবাদ্দ (ক্তবান্)-_হে সত্যকাম ৩ ইতি? ভগবঃ 
( ভগবন্‌) ইতি হ প্রতিশ্তশ্রাব (প্রতিবচনৎ দদৌ) [সত্যকামঃ ইতি শেষঃ]। 

অগ্নি তাহাকে ( সত্যকামকে ) বলিলেন, হে সত্যকাম; [ সত্যকামও ] 
'ভগবন্ বলিয়! প্রতিবচন প্রদ্ধান করিলেন ॥ 

শাঙ্কর-ভাষ্যম্‌।-_-তমগ্রিরত্যুবাদ সত্যকাম ৩ ইতি সম্বোধ্য ; তমসৌ সত্যকামো 
ভগবঃ, ইতি হ প্রতিশুশ্রাব প্রতিবচনৎ দ্বদৌ ॥৩১০॥২ 

আনন্দগিরিঃ ।--0৩১০॥২ 


ভাষ্যানুবাদ।-_অগ্মি তাহাকে সত্যকাম বলিয়৷ উচ্চৈঃস্বরে সম্বোধন করিয়! 
বলিলেন। সত্যকামও 'হে ভগবঃ* বলিয়া প্রত্যুত্তর দিলেন ॥৩১০|২ 


ব্রহ্ষমণঃ সোম্য, তে পাদং ব্রবাণীতি, ব্রবীতু মে ভগ- 
বানিতি; তম্মৈ হোবাচ পৃথিবী কলান্তরিক্ষং কলা, ছ্োঁঃ 
কলা, সমুদ্র কলৈষ বৈ সোম্য, চতুঙফলঃ পাদে ব্রহ্মণোইনস্ত- 
বান্‌ নাম ॥৩১১।৩ | 


হে সোম্য, তে (তুভ্যং) ব্রহ্গণঃ পাদৎ ( দ্বিতীয়ং ভাগং) ব্রবাণি 
(কথয়ানি ) ইতি; ভগবান্‌ (ভবান্) মে (মহাং) ব্রবীতু ইতি [ সত্যকাষ 


১৩ ছান্দোগ্যোপনিষৎ | 


আহ]। [ অগ্নিঃ ] তট্মৈ (সত্যকামায় ) উবাচ (উক্তবান্‌)হ্‌- পৃথিবী কলা 
( প্রথমে! ভাগঃ ), অন্তরিক্ষং কলা ( দ্বিতীয়! ভাগঃ ) গ্ৌঃ কলা (তৃতীয়ো ভাগঃ ১, 
সমুদ্রঃ কল]। হে সোম্য, এষঃ ( উক্তপ্রকারঃ ) চতুক্ষলঃ ব্রঙ্গণঃ পাদঃ অনস্তবান্‌ 
নাম ( 'অনস্তবান্, ইতি উপাস্তঃ )॥ 

[ অন্নি বলিলেন--] হে লোম্য, আমি তোমাকে ব্রদ্ষের পাদ বলিতে ইচ্ছা 
করি; [ সত্যকাম বলিলেন__] ভগবন্, আপনি আমাকে বলুন। [অগ্নি ত্বহাকে 
বলিলেন-__] পৃথিবী এক কলা, অন্তরিক্ষ দ্বিতীয় কলা, ছ্যলোক তৃতীয় কলা,। সুত্র 
চতুর্থ কলা; হে সোম্য, ইহাই ব্রন্ের অনন্তবান্‌ নামক চতুফল পাদর। 

শাঙ্কর-ভাষ্যম্‌।- ব্রহ্মণঃ সোম্য তে পাদ্ং ব্রবাণীতি; বৰীতু মে ভগবানিতি, 
তন্মৈ হোবাচ-_পৃথিবী কলা অন্তরিক্ষং কলা গ্ৌঃ কলা সমুদ্রঃ কলেত্যাত্মগোচরমেব 
দর্শনমগ্সিরব্রবীৎ। এষ বৈ সোমা, চতুফষলঃ পাদে। ব্রহ্মণোহনস্তবান্নাম |৩১১1৩ 

আনন্দগিরিঃ।-_আত্মগোচরমগ্রেশ্চান্ত বিদ্বমানমিত্যথঃ | যদ্বা পৃথিব্যার্দি- 
রূপেণ অগ্নেরবস্থানাত্বগ্নিবিষয়মিত্যর্থঃ। যথোক্তপাদে গুণবিশেষং নিদ্বিশতি-- এষ 
বা ইতি ॥৩১১।৩ 

ভাষ্যান্ববাদ ।__[ অগ্নি বলিলেন-__] হে সোম্য, তোমাকে ব্রন্ষের আর এক ] 
পাদ বলিতে চাই; [সত্যকাম বলিলেন,_] মহাশয়, আপনি বলুন। তাহাকে 
বলিলেন,_ পৃথিবী এক কলা, অন্তরিক্ষ দ্বিতীয় কলা, ছ্যলোক তৃতীয় 
কলা, এবং সমুদ্র তাহার চতুর্থ কলা) অগ্নি এখানে আত্মবিষয়ক 
দৃষ্টিরই উপদেশ দিয়াছেন। হে সোম্য, ইহা ব্রদ্ষের 'অনস্তবান্ নামক চতুষল 
পাদ ॥৩১১॥৩ 


.সয এতমেবং বিদ্বাতশ্তুহ্লং পাদং ব্রহ্মণোইনস্ত- 
বানিত্যুপাস্তেইনন্তবান্মিল্লোকে ভবত্যনন্তবতো হ লোকা- 
পীয়তি, য এতমেবং বিদ্বাপ্শ্চতুক্ষলং পাদং ব্রহ্মণোইনভ্ত- 
বানিত্যুপাস্তে ॥৩১২॥৪ 

ইতি চতুর্থ।ধ্যায়ন্ত ষষ্ঠঃ খণ্ড; 1৬ 


| বিষ্াকলমাহ-__“সঃ ষঃ» ইত্যাদি । ]--সঃ যঃ (কশ্চিং জনঃ) এবং 
€ যথোক্প্রকারং ] বিদ্বান (জানন্‌ সন্ট) ব্রঙ্গণ; এতৎ (বক্ষ্যমাণৎ ) চতুফলং 
পাৎ অন্তবান! ইতি (অনন্তবান্‌ ইতি গুণেন ) উপান্তে, [ সঃ] অস্মিন লোকে 


বষ্ঠঃ খণ্ডঃ ] চতুর্ঘোহধ্যায়ঃ। ৪১৭ 


” অনন্তবান্‌ (তন্ত মহিমাতিশয়ঃ) ভবতি, [ তথা ] অনন্তবতঃ (অন্তহীনান্‌_ 
নুচিরস্থায়িনঃ ) লোকান্‌ জয়তি (অধিকরোতি ) হ। “য এতমেবম্ ইত্যাদি 
পুর্ববৎ ॥ 

উক্ত বিদ্যার ফল বলিতেছেন__সেই যে কোনও লোক এই প্রকার জ্ঞান 
লাভ করিয়! ব্রন্মের এই চতুফল পাকে “অনন্তবান্” গুণযুক্ত বলিয়া উপাসনা 
করেন, তিনি ইহলোকে অনস্তবান্‌ হন, এবং [মৃত্যুর পর ] অনস্তবান্‌ অর্থাৎ অক্ষয় 
লোকসমূহ জয় করেন। “্যঃ এতমেবম্‌” ইত্যাদির অর্থ পুর্বববৎ॥ 

শাঙ্কর-ভাব্যম।_স যঃ কম্চিৎ যথোজং পাদমনস্তবন্ধেন গুণেনোপান্তে, 
স তখৈব তদ্‌গুণো ভবতি অক্মিল্লোকে মৃতশ্চ অনন্তবতো হ লোকান্‌ স 
অয়তি, য এতমেবমিত্যাদি পুর্ব্ববৎ ॥৩১২॥৪ 


ইতি চতুর্থাধ্যায়ন্ত বষ্ঠ-থগ্ু-ভাষ্যম্‌।৬া 


আনন্দগিরিঃ।__দ্বিতীয়পার্ধোপাসকন্ত দ্বিবিধং ফলং দর্শয়তি--স য ইতি। 
যথোক্তং চতুষফলমিতি যাবৎ । তথৈবোপান্তগুণান্ুরোধেনেত্যর্থঃ । তদ্গুণন্ডেন 
গুণেন গুণবান্‌ অনন্তবান্‌ অবিচ্ছিন্সস্তানে ভবতীত্যর্থঃ | অনন্তবতো লোকানক্ষয়া- 
নিত্যেতৎ ॥৩১২।৪ 


ইতি চতুর্থাধ্যায়ন্ত বষ্ঠঃ খওঃ ॥৬| 


ভাষ্যান্তুবাদ ।_ সে যে কোনও লোক উক্তপ্রকার পা্দকে অনস্তবত্ব-গুণে 
উপাসনা করে, দেও ইহলোকে সেইরূপ গুণসম্পন্ন হয়, এবং সে লোক মৃত্যুর পরও 
অনস্তবান্‌ (যাহাদের অন্ত নাই, এরূপ) লোকসমুহ লাভ করে। অন্তাংশ 
পুর্বববৎ ॥৩১২।৪ 
ইতি চতুর্থ অধ্যায়ের ষষ্ঠথণ্ডের ভাত্বানুবাদ সমাপ্ত ॥৬| 


১৪ 


চতূর্থাধ্যায়ে 
সপ্তম খণ্ড | 


হত্সস্তে পাদং বক্তেতি, স হু শ্বোভৃতে গা অভিগ্রস্থা- 
পয়াঞ্চকার, তা যন্রাভি সায়ং বভূবুস্তত্রাগ্নিমু্পনমাধায় 
গা উপরত্য সমিধমাধায় পশ্চাদগ্নে৪ঃ প্রাঙুপোপ- 
বিবেশ ॥৩১৩১ | 


[ হে সত্যকাম, ] হংসঃ তে (তুভ্যং ) পাদ (তৃতীয়ং) বক্তা (বক্ষ্যতি) 
ইতি [উত্ত1! বিরতোহভূৎ অগ্নিঃ]| সঃ (সত্যকামঃ) হ শ্বোভৃতে ( পুনঃ 
প্রাতরারন্তে ) গাঃ অভিগ্রস্থাপয়াঞ্চকার ( গুরুগৃহাভিমুখং প্রেরিতবান্), ঘত্র 
( দেশে ) তাঃ (গাবঃ ) সায়ং (সায়ংকালে ) অভিসংবভূবুঃ (মিলিতাঃ বভৃবুঃ ১, 
তত্র অগ্নিম্ উপসমাধায় ( অদুরে প্রজাল্য ) গাঃ উপরুধ্য (অবরোধং কৃত্বা) 
সমিধং সমাধায় অগ্েঃ পশ্চাত প্রা (প্রাুখঃ সন্‌) উপোপবিবেশ ( অত্যন্তসমীপে 
উপবিষ্টোইভূ্িত্যর্ঘ; )॥ 

[ হে সত্যকাম, ] হংস তোমাকে ব্র্মের আর এক পাদ উপদেশ করিবেন, 
এই কথা বলিয়া অগ্ি বিরত হইলেন। প্রাতঃসময় উপস্থিত হইলে পর, 
সত্যকাম গো-সমূহকে পরিচালিত করিলেন; সায়ংসময়ে গো-সমূহ যেখানে 
সম্মিলিত হইল, সেখানে তিনি অগ্নি সংস্থাপন করিয়। গো-দমূহকে 


অবরুদ্ধ করিয়া কাষ্ঠ লইয়া অগ্রির পশ্চাতে পূর্বমুখ হইয়া খুব নিকটে উপবেশন 
করিলেন ॥ 


ততুহত্দ উপনিপত্যাত্যুবাদ__সত্যকাম ৩ ইতি, তগবঃ 
ইতি হ প্রতিশুশ্রাব ॥৩১৪॥২ 
হংস উপনিপত্য ( তৎসমীপে আকাশাঁং অবতীর্্য ) তম্‌ (ত্যকামম্) 


অভ্যুবাদ-ভে| জ্ত্যকাম ৩ ইতি। ভগবঃ (ভগধন্) ইতি হু গ্রতিপ্তশ্রাৰ 
[ ত্যকাম ইতি শেষঃ ]। 


সপ্তমঃ খওঃ ] চতুর্থোহধ্যায়ঃ। ৪১৯ 


হংস আকাশ হইতে অবতরণ করিয়া তাহাকে বলিলেন_হে সত্যকাম ৩, 
সত্যকাম প্রতিবচনে বলিলেন__-ভগবঃ অর্থাৎ হে ভগবন্‌ ॥ 

শাঙ্কর-ভাঘ্যম্‌।-_সোহগিঃ হংসঃ তে পাদ বক্তেত্যুন্তী উপররাম। 
হংস আদিত্যঃ, শৌক্র্যাৎ পতনসামান্তা্চ। “নস হ শ্বোভৃতে” ইত্যাদি 
সমানম্‌ ॥ ৩১৩-৩১৪ ॥ ১-২ 

আনন্দগিরিঃ।-_অবশিষ্টপাদঘ্বয়, কথং জ্ঞাতব্যমিতি জিজ্ঞাসমানং প্রত্যাহ-_ 
সোহগ্নিরিতি । পক্ষিবিশেষবিষয়ত্বং হংসশবস্ত ব্যাবর্তয্নতি-_আদ্িত্য ইতি। কথং 
তত্র হংসশব্ন্ত প্রবৃত্তিরিত্যাশঙ্ক্যাহ-_শৌক্ল্যা্দিতি ॥ ৩১৩-৩১৪ ॥ ১-২ 


ভাষ্যান্থুবাদ।--হৎস তোমাকে [ব্রন্দের অপর] পা বলিবেন, এই কথ! 
বলিয়। অগ্নি বিরত হইলেন। এখানে “হংস' অর্থ আদিত্য; কারণ, ধর্ম 
উভয়েরই শুরু গুণ ও আকাশে গমন সমান। “স হ শ্বোভৃতে” ইত্যাদির অর্থ 
পুর্বববৎ ॥ ৩১৩-৩১৪ ॥ ১-২ 


ব্রক্মণ; সোম্য, তে পাদং ব্রবাণীতি, ব্রবীতু মে ভগ্র- 
বানিতি, তট্মৈ হোবাচাগ্িঃ কলা সূর্যযঃ কলা চন্দ্রঃ কল! 
বিদ্যুৎ কলৈষ বৈ সোম্য, চতুফল;ঃ পাদো ব্রহ্মণো 
জ্যোতিস্মান্নাম ॥৩১৫॥৩ 


[ হংসং আহ-_] হে সোম্য, তে (তুভ্যৎ) ব্রহ্গণঃ পাদৎ ব্রবাণি ইতি | 
তগবান্‌ ব্রবীতু ইতি [ আহ সত্যকামঃ], [হংদঃ ] তট্মৈ ( সত্যকামায়) উবাচ হু 
অন্মিঃ কলা, সুর্ধ্যঃ কল, চন্ত্রঃ কলা, বিদ্যুৎ কলা, ছে নোম্য, এষঃ ব্রহ্গণঃ চতুফলঃ 
পাদঃ জ্যোতিগ্মান্‌ নাম ॥ 

[ হংস বলিলেন-__] হে সোমা, আমি তোমাকে ব্রন্ষের তৃতীয় পারদ বলিতে 
ইচ্ছা করি; [ সত্যকাম ] বলিলেন__ভগবান্‌ (আপনি ) আমাকে বলুন। [হংস] 
তাহাকে বলিলেন--অগ্নি এক কলা, সূর্য্য দ্বিতীয় কলা, চন্দ্র তৃতীয় কল! এবং 
বিদ্যুৎ চতুর্থ কলা। হে লোম, ইছাই বর্ষের জ্যোতিক্মান্নামক চতুষল তৃতীয় 
পার্থ ॥ 


শান্কর-ভাষ্যম।--অগ্নিঃ কলা সুর্য্যঃ কলা চন্দ্রঃ কল! বিছ্যৎ কল!) এব 


৪২৯ ছান্দোগ্যোপনিষতৎ। 


বৈ সোম্যেতি জ্যোতিবিবিষয়মেব চ দর্শন প্রোবাচ) অতো হংসন্তাদিত্যত্বং 
প্রতীয়তে ॥৩১৫॥৩ 

ভাষ্যান্নবাদ | অগ্নি এক কলা, নুর্য্য দ্বিতীয় কলা, চন্দ্র তৃতীয় কলা, 
বিছ্যৎ চতুর্থ কলা। "হে সোম্য, ইহাই, এই বলিয়া তিনি জ্যোতিঃ 
সম্বন্ধেই এই উপাসন1 বলিয়াছিলেন। এই কারণেই হংসের আদিত্যত্ব 
প্রতীত হইতেছে [কারণ জ্যোতিগ্বান্‌ সুধ্যের পক্ষেই টির উপদেশ 
প্রদান কর! অধিকতর সঙ্গত ] ॥৩১৫।৩ 


স য এতমেবং বিদ্বাতুশ্তুক্ষলং পাদং রা 
জ্যোতিস্মানিত্যুপাস্তে, চর লোকে ভবতি, জ্যোতি- 
শ্রতো হ লোকাঞ্জয়তি, ঘ এতমেবং বিদ্বা-ুশ্চতুক্ষলং পাদং 
ব্রহ্মণে! জ্যোতিক্লানিত্যুপাস্তে ॥৩১৬॥৪ 

ইতি চতুর্থাধ্যায়স্ত সপ্তমঃ খণ্ডঃ ॥৭| 


[ বিগ্ভাফলমাহ-_“সঃ যঃ” ইত্যাদ্ি। ] সঃ যঃ ( কশ্চিং) এবং বিদ্বান সন্‌ 
রহ্ষণঃ এতং (প্রাগুক্ত ) চতুফলং পাদং জ্যোতিম্মান ইতি ( জ্যোতি্ত্বগুণেন ) 
উপান্তে, [সঃ আীবন্েব ] অস্মিন লোকে জ্যোতিত্মান্‌ (দীন্তিমান্) ভবতি, 
[ মৃতঃ সন] জ্যোতিত্মতঃ (চন্ত্রাদীনাং জ্যোতির্য়ান) লোকান্‌ জয়তি হ। অন্তৎ 
সমানম্‌॥ 

বিগ্ভাফল কথিত হইতেছে-_সেই যে কোনও লোক এই প্রকার অবগত হইয়া 
্রন্মের এই চতুষফল পাকে জ্ঞোতিম্মান্‌ বলিয়া! উপাসনা! করেন, সে লোক ইহু- 
লোকেই জ্যোতিম্মান্‌ হয়েন, এবং মৃত্যুর পরও জ্যোতির্্য় লৌকসমূহ জয় করেন। 
“্য এতম্* ইত্যাদির অর্থ পুর্ববৎ। 

শাঙ্কর-ভাষ্যম্‌।__বিঘংফলং__জ্যোতিম্মান্‌ দী্ডিযুক্তোহস্মিল্লোকে ভবতি। 
চন্্রাদিত্যার্দীনাং জ্যোতিত্মত এব মৃত্বা লোকান্‌ জয়তি। সমানমুত্তরম্‌ 1৩১৬।৪ 


ইতি চতুর্ধাধ্যা়স্ত সপ্তম-খণ্ড-ভাষ্যম্‌ ॥৭॥ 


আনন্গিরিঃ।-_আঘিত্যোইপি ম্ববিষয়মেব দর্শনমুক্তবান্‌ ইত্যাহ-_অগ্নিরিতি। 
তৃতীয়ে পাদেইপি গুণবিশেষমুপদ্বিশতি-এফ বাঁইতি | যতো হেতোজ্যোতি- 


সপ্তমঃ খণ্ডঃ ] চতুর্ধোহ্ধ্যায়ঃ| ৪২১ 
'বিষয়মেব দরশনমুক্তবানত এব তত্তাদিত্যত্বং প্রতিভাতীত্যাদিত্যতে হংসন্ত গমকাস্তর- 
মাহ-_জ্যোতিধিষয়মেবেতি। ষ এতমেবং বিদ্বানিত্যান্যত্তরম্‌।৩১৫-৩১৬৩-৪ 
ইতি চতুর্যাধ্যায়ন্ত সপ্তমঃ খণঃ ৭! | 
ভাঘ্যানুবাদ ।-_বিদ্বানের ফল কথিত হইতেছে--সেই বিদ্বান ইহলোঁকে 
জ্যোতিত্ান্‌ অর্থাৎ দীপ্তিসম্পন্ন হয়েন, এবং মৃত্যুর পর চন্দ্র ও আদিত্যাদির 
জ্যোতির্ময় লোকসমূহ জয় করেন। অন্যাংশ পূর্বের সমান ॥৩১৬।৪ 


ইতি চতুর্থ অধ্যায়ের সপ্তমখণ্ডের তায্ানুবাদ সমাপ্ত ॥৭| 


চতু্াধ্যায়ে 
অফটম; খণ্ড। 
মদৃণ্তষ্টে পাদং বক্তেতি, সহ শ্বোভৃতে গা অভিপ্রস্থাপয়াঞ্চ- 
কার, তা যন্রাভি সায়ং বভূবুস্তত্রাগ্রিমুপসমাধায় গ! উপরুণ্য 
সমিধমাধায় পশ্চাদগ্রেঃ প্রাঙ$ুপোপবিবেশ ॥৩১৭।১ 


মদ; ( জলচরঃ পক্ষিবিশেষঃ) তে (তুভ্যং ) পাদং (ব্রহ্মণঃ চতুর্থ পাদং) 
বক্তা ইতি [উক্ত হৎসঃ বিরতোহভূৎ || সঃ (সত্যকামঃ) হ শ্বোভৃতে 
( পূর্ববৎ ) গাঃ অতিগ্রস্থাপয়াঞ্চকার ; তাঃ (গাবঃ ) ঘত্র সায়ম্‌ অভিসংবতূবুঃ 
তত্র অগ্মিম্‌ উপসমাধায়, গাঃ উপরুধ্য সমিধঞ্চ আধায় অগ্নেঃ গশ্চাৎ প্রার 
উপোপবিবেশ ॥ 

মদ্গু-নামক জলচর পক্ষী তোমাকে [ব্রন্ষের চতুর্থ ] পাদ্দ বলিবেন, ইহ! 
বলিয়া হংস নিবৃত্ত হইলেন। পূর্বের ন্যায় পরদিন গোসমুহকে গুরুগৃহাভিমুখে 
প্রেরণ করিলেন; সায়ংসময়ে সেই গোসমূহ যেখানে সম্মিলিত হুইল, তিনি 
সেখানে নিকটে অগ্নি স্থাপন করিয়। গোসমুহকে অবরুদ্ধ করিয়া এবং কাষ্ঠ 
সংগ্রহ করিয়া অগ্নির পশ্চাতে পূর্বাতিমুখ হইয়া নিকটে উপবেশন 
করিলেন ॥ 

শা্কর'তাষ্যম্‌।__হংসোহগি মদ্গঃ তে পাদ্ং বক্তেত্যুক্তেপররাম ; 
মদ্গুরুদকচরঃ পক্ষী, স চাপৃনদ্বন্ধাৎ প্রাণঃ। স হ শ্বোভৃত ইত্যাদি 
পূর্বববৎ' |৩১৭|১ 

আনন্দগিরিঃ ।--অবশিষ্টং পদ্াস্তরং তি কথ জ্ঞায়তা মিত্যাশঙ্ক্যাহ-__হৎসোই- 
গীতি। মন্গুশব্ন্ত বাচ্যমর্থমন্াচষ্টে মদৃগুরিতি। তন্ত কথং জত্যকামং 
্রত্যুপদেটত্বমত আহ-_স চেতি ৩১৭১ 

ভায্ান্ুবাদ ।-_মদ্গু তোমাকে চতুর্থ পাদ বলিবেন, ইহা! বলিয়! হংসও বিরত 
হইলেন। মদ্‌্গু একপ্রকার জলচর পক্ষী; জলের সহিত লম্ন্ধ থাকায় [বুঝা 
যাইতেছে যে], ইহা! এখানে প্রাণ ভিন্ন আর কিছুই নহে। সহ শ্বোভৃতে 
ইত্যাদির অর্থ পূর্বববৎ ।৩১৭|১ 


অশ্টমঃ থণ্ডঃ ] চতুর্থোহধ্যায়ঃ | ৪২৩ 


তং মদ্গুরুপনিপত্যাত্যুবাদ-_সত্যকাম ৩ ইতি, ভগবঃ, ইতি 
হ প্রতিশুশ্রাব ।৩১৮॥২ 


মদ্‌গ্ঃ উপনিপত্য (তৎসমীপে অবতীধ্য ) তম্‌ (সত্যকামম্‌) অভ্যুবাদ__ 
ভে! সত্যকাম ৩ ইতি [স চ] ভগবঃ, ইতি প্রতিশুশ্রাব ॥ 

মদ্গ্ড তাহার সমীপে উপস্থিত হইয়া সম্বোধন করিয়া! বলিলেন, হে সত্যকাম! 
তিনি “ভগব$, বলিয়া প্রত্যুত্তর প্রদান করিলেন ॥ 

ব্র্ষণঃ সোম্য, তে পাদং ব্রবাণীতি, ব্রবীতু মে ভগ- 
বানিতি, তট্মৈ হোবাচ--প্রাণণ কলা চন্ষুঃ কলা শ্রোত্রং 
কলা মন; কলৈষ বৈ সোম্য, চতুক্ষলঃ পাদো ব্রহ্মণ 
আয়তনবান্নাম ॥৩১৯॥৩ 

[ মদ্গুঃ উবাচ_-] হে সোম্য, তে (তুভ্যৎ ) ব্রহ্মণঃ পাদং ( চতুর্থৎ পাদ) 
ব্রবাণি ইতি) [ সত্যকাম আহ-_ ] ভগবান্‌ মে (মহৎ) ব্রবীতু; [মদ্‌গুঃ ] তন্মৈ 
উবাচ হ--প্রাণঃ কলা, চক্ষুঃ কলা, শ্রোত্রৎ কলা, মনঃ কলা । হে সোম্য, এষঃ বৈ 
( এব ) ব্রহ্মণঃ চতুফলঃ পাদ্ছঃ আয়তনবান্‌ নাম ॥ 

[ মদ্‌গ্ড বলিলেন__হে সত্যকাম ] তোমাকে ব্রদ্মের চতুফল পাঁদ বলিতে চাই; 
[| সত্যকাম বলিলেন-__- ] মহাশয় বলুন। [মদ্‌গু ] তাহাকে বলিলেন-_ প্রাণ এক 
কলা, চক্ষু দ্বিতীয় কলা, শ্রোত্র তৃতীয় কলা, মনই চতুর্থ কলা। হে সোম্য, ব্র্ষের 
এই চতুধল পাদই আয়তনবান্‌ বলিয়। প্রসিদ্ধ 

শান্কর-ভাষ্যম্‌।--স চ মদ্গুঃ প্রাণঃ শ্ববিষয়মেব চ দর্শনমুবাচ- প্রাণঃ 
কলেত্যাগ্তায়তনবানিত্যেবৎ নাম। আয়তনং নাম মনঃ সর্বকরণোপহৃতানাং 
ভোগানাং তদ্‌ যস্মিন পাদে বিষ্যত ইত্যায়তনবান্‌ নাম পাদঃ ॥ ৩১৮-৩১৯ ॥ ২-৩ 

আননগিরিঃ।-_তৎ মদ্‌গুরুপনিপত্যেত্যত্র মদ্গুশবার্থং পূর্বোক্তমেব ম্মারফতি 
_মদ্‌গুঃ প্রাণ ইতি। প্রাণঃ কলেত্যাগ্ভায়তনবানিত্যেবমিতি যথোক্তগুণৎ 
সমর্থ য়তে-_-আয়তনমিত্যারিনা। তদ্‌ যন্মিন পার্দে বর্ততে, সোহয়মায়তনবান্নাম 
পাদ ইতি দ্রষ্টব্যমিতি যোজন! ॥ ৩১৮-৩১৯ ॥ ২-৩ 

তাষ্যান্বাদ ।--সেই মদগুরূপী প্রাণ, প্রাণই একটি কলা' ইত্যাদি হইতে 
“আয়তনবান্‌ নাম” পর্য্যন্ত প্রাণবিষ্কা বিষয়েই উপদেশ প্রদান করিয়াছিলেন। 
নই আয়তন বা আশ্রয়রূপে প্রসিদ্ধ; কেননা, সমস্ত ইন্ত্িয় দ্বারা সমাহৃত 


৪২৪ ছান্দোগ্যোপনিষৎ। 


ভোগ্যবিষয়সমূহ এই চতুর্থ পাছেই বিস্তঘান থাকে, অর্থাৎ ভোগ নিঙ্পন্ন হয়; এই- 
জন্যই এই পাটি “আয়তনবান্‌ বলিয়া গ্রসিদ্ধ ॥ ৩১৮-৩১৯ ॥ ২-৩ 


সয এতমেবং বিদ্বাতুশ্তৃক্ষলং পাদং ব্রহ্গণ আয়তন- 
বানিত্যুপাস্ত আয়তনবানম্মিল্লোকে ভবত্যায়তনবতো৷ হু 
লোকাঞ্জয়তি, য এতমেবং বিদ্বাুশ্তুফলং পাদং হণ 
আয়তনবানিত্যুপান্তে ॥৩২০॥৪ 
ইতি চতুর্থাধ্যায়্ত অষ্টমঃ খণ্ডঃ1৮| 
সঃ যঃ ( কশ্চিং) এবং বিদ্বান ন্‌ ব্রহ্মণঃ এতং ( উক্তলক্ষণৎ ) চতুফলং পাদদং 
আয়তনবান্‌ ইতি আয়তনবন্বগুণযোগেন উপান্তে ;[ সঃ] অস্মিন লোকে (জীবন্নেব) 
আয়তনবান্‌ ( আশ্রয়বান্‌ ) ভবতি, [ মৃতঃ সন] আয়তনবতঃ লোকান্‌ জয়তি। “যঃ 
এবম্৮ ইত্যাদি সমানম্। 
সেই ষে কোন লোক এইরূপ অবগত হইয়া! ব্রন্মের এই চতুফল পাদটিকে, 
“আয়তনবান্” বলিয়! উপাসনা করেন, তিনি ইহলোকেই আশ্রয়বান্‌ হন, এবং মৃত 
হইয়াও আয়তনবান্‌ লোকসমূহ লাভ করিয়া থাকেন ॥ 
শাঙ্কর-ভাযাম্‌।--তৎ পাদৎ তখৈবোপাস্তে ঃ আয়তনবান্‌ আশ্রয়বান্‌ অন্মিন্‌ 
লোকে ভবতি। তথা আয়তনবত এব সাবকাশান্‌ লোকান্‌ মতো জয়তি, য 
এতমেবমিত্যারি পুর্বববৎ ॥৩২*1৪ 
ইতি চতুর্থাধ্যায়্ত অষ্টম-থগ্-ভাষ্যম্‌ ৮ 


আনন্দগিরিঃ |-_দ্বিবিধং বিষ্ভাফলম ভিধত্তে-_-তং পার্মমিতি | তথৈবায়তনবন্- 
গুণাত্রান্তত্বেনৈবেত্যর্থঃ ॥৩২০।৪ 


ইতি চতুর্থাধ্যাযন্ত অষ্টমঃ খণ্ড; ॥৮ 
ভাষ্যানুবাদ ।--ধিনি সেই পা্দটিকে সেই প্রকারেই উপাসনা করেন, তিনি 
ইহলোকেই আয়তনবান্‌ হন অর্থাৎ উপযুক্ত আশ্রয় লাভ করেন। সেইরূপ মৃত 
হইন়্াও আয়তনবান্‌ হন অর্থাৎ অবকাশযুক্ত লোকসমুহকে জয় করেন। “্যঃ এতম্‌ 
এবম্‌* ইত্যাদির অর্থ পুর্বরবৎ ॥৩২৩1৪ 
ইতি চতুর্থ অধ্যায়ের অইমখণ্ডের তাঘ্যান্থবাদ লমাপ্ত ॥৮। 


চতুর্থাধ্যায়ে 
নবম খণ্ডঃ। 
প্রাপ হাচার্ধ্যকুল, তমাচার্য্োহভ্যুবাদদ সত্যকাম ৩ 
ইতি; ভগব ইতি হ প্রতি শুশ্রীব ॥৩২১।১ 


[ সঃ এবং পর্যাটন্‌] আচার্্যকুলৎ হ (নিশ্চয়ে ) প্রাগ ! গ্রাপ্তবান্‌); আচার্ধঃ 
( গৌতমঃ ) তম্‌ (সত্যকামম্‌) অভ্যুবাদ (উক্তবান্‌)সত্যকাম ৩ ইতি) [ অচ) 
ভগবঃ, ইতি প্রতিশ্তশ্রাব ( গ্রতিবচনং দত্তবান্‌)। 

[ অত্যকাম এইরূগে চলিতে চলিতে ] আচীরযযগৃহ প্রাপ্ত হইলেন; আচার্য্য 
[ সম্বোধন করিয়া ] তাহাকে বলিলেন__হে সত্যকাম ৩; [ তিনি] 'ভগবঃ বলিয়। 
প্রত্যুত্তর দিলেন ॥ 

শান্করভায্যম।-স এবং ব্রদ্ধবিৎ সন্‌ গ্রাপ হ প্রাপ্তবানাচার্যযকুলম্‌। 
তমাচার্য্যোইভ্যাবাদ-_সত্যকাঁম ৩ ইতি। ভগ্বঃ, ইতি হ গ্রতিশুশ্রাব।৩২১1১ 

আনন্দগিরিঃ_॥৩২১1১ 

ভাঘ্ান্ুবাদ ।--দেই সত্যকাম এই প্রকারে ব্ষজ্ঞ হইয়া আচার্যযগৃহ গ্রাণ্ 
হইলেন। আচার্য তাহাকে সম্বোধন করিয়! বলিলেন-_হে সত্যকাম ৩ [ তিনিও] 
'ভগব* বলিয়। গ্রতিবচন গ্রদ্ধান করিলেন ।৩২১1১ 

্হ্মবিদিব বৈ সোম্য ভামি; কো নু ত্বানুশশীসেত্যন্যে 
মনুষ্েত্য ইতি হু প্রতিজজ্ঞে;) ভগবাখ্ত্বেৰ মে কামে 
ব্রয়াৎ ॥৩২খা২ 

হে সোম, ত্বং] বক্ষবিৎ ইব (ব্ষজজবৎ ) বৈ ( নিশ্য়ে) ভামি ( শোভসে 
(প্রশ্নে) কঃ স্াম্‌(ত্বা) অনশশীস ( উপধি্টবান্)? ইতি। মনুয্যেতাঃ অন্থে 
(গশ্বাদয়।) [ অ্বশাসন্‌] ইতি হ ( এব) গ্রতিছজে ( প্রতিজঞাতবান্‌)  সত্যকাম 
ইতি শেষঃ | ] তু (পুনঃ) ভগবান্‌ এব মে (মহৎ) কামে ( অতীষ্টব্রন্ধ-বিষয়ে?) 
ব্রয়াৎ ( কথয়েৎ)॥ 


৪২৬ ছান্দোগ্যোপনিষৎ। 


[ আচার্য্য বলিলেন__] ছে সোম্য, তুমি নিশ্চয়ই ব্রদ্ধবিদের ন্যায় প্রতিভাত 
হইতেছ ; ছিজ্তাসা করি, কে তোমাকে উপদেশ দিলেন? [সত্যকাম ] 
গ্রতিজ্তাপূর্বক বলিলেন-_নিশ্চয়ই মনুষ্য ভিন্__পঞ্ুপ্রভৃতিরা [উপদেশ দিয়াছেন ], 
আপনিই আমার অভীষ্ট বিষয়ে উপদেশ প্রদান করুন ॥ 

শাঙ্কর-ভাষ্যম।_ত্রহ্গবিদিব বৈ লোমা, ভাসি। প্রসন্নেন্দিয়ঃ প্রহসিত- 
বদনশ্চ নিশ্িন্তঃ কৃতার্থো ব্রহ্মবিস্তবতি) অত আহ-_আচা্ধ্যঃ ব্রহ্মবিদিব 
ভাগীতি। কো হু ইতি বিতর্কযননবাচ__কন্বামন্থশশাসেতি। স চাহ সত্যকামঃ 
_ অন্তে মনুষ্যেভ্যং দেবতা মামনুশিষ্টবত্যঃ। কোহন্টে! ভগবচ্ছিঘ্ং মাং মনুঘ্যঃ 
সন্‌ অনুশাসিতুমুতসহত ইত্যভি প্রাযঃ। অতোহস্তে মন্ুয্যেত্য ইতি হু প্রতিগুজ্ঞে 
প্রতিজ্ঞাতবান্। ভগবাথত্তেব মে কামে মগেচ্ছায়াৎ ব্রয়াৎ, কিমন্তৈরুক্কেন ; নাহ 
তদগণয়ামীত্যভি প্রায়ঃ ॥৩২২॥২ 

আনন্দগিরিঃ।- ব্রদ্মবিদ্বিব ভাসীতুযুক্তে কীদৃশে! ব্রহ্মবিদিত্যপেক্ষায়ামাহ__ 
প্রমনেন্দ্রিয় ইতি। সত্যকামন্তাপি তল্লকনধত্বঘতঃশব্দার্থ: | মাং ত্বাচার্য্যমবজ্ঞায় 
মচ্ছিত্যং ত্বাং কোহন্তো। মনুষ্য মচ্ছাপাদভীতঃ শিব্যত্বেনাদায়ান্ুশালনৎ কৃতবান্‌, যদ- 
মুশাসনাৎ তে ব্রহ্ববিষ্তা জাতেতি সাক্ষেপং পৃচ্ছতি_কত্বামিতি। মন্ৃষ্যেতযঃ 
সকাশাদন্তে মামনুশিষ্টবস্ত ইতি সামান্ত প্রতিজ্ঞাং বিতঙ্জতে_-দেবত1 ইতি। 
দ্বেবতানামেবোপদেষ্ত্বং ব্যতিরেকদ্বারা বিশদ্য়তি-_-কোহস্ত ইতি। প্রতিজ্ঞাৎ 
নিগময়তি-_অত ইতি। ময়া তর্থীরানীং ন কিঞ্চিঘত্তি তব কর্তব্যমিত্যাশস্কাং 
বারয়তি__ভগবানিতি ॥৩২২॥২ 

ভাষ্যান্তবাদ ।-_[ আচার্য বলিলেন ] হে সোম্য, তুমি যেন ব্রহ্গবিদের স্যার 
প্রতিভাত হইতেছ। ত্রদ্ধবিদ ব্যক্তির ইন্রিয়সমূহ প্রসর, মুখমণ্ডল হাস্তপূর্ণ, এবং 
তিনি নিজেও নিশ্চিন্ত ( নিরুত্বেগ ) ও কৃতার্থ হন; এইজন্তই আচার্য্য বলিলেন-__ 
র্মবিদের স্তায় প্রতিভাত হইতেছে । [ছু শবটি বিতর্কবোধক ] “কো নু” বলিয়া 
বিতর্ক করত বলিলেন_-কে তোমাকে উপদেশ দ্বিয়াছে ? সত্যকাম বলিলেন-_ 
মনুষ্য হইতে ভিন্ন প্রাণিগণ, অর্থাৎ দেবতাগণ আমাকে উপদেশ দিয়াছেন । অভিপ্রায় 
এই যে, মনুদ্য হইয়া অপর কোন্‌ লোক আপনার শিষ্য আমাকে উপদেশ দিতে 
সাহসী হুইভে পারে? এই কারণেই মনুষ্য হইতে ভিন্ন বলিয়। গ্রতিজ্ঞা করিয়াছেন। 
অতএব, পু্জনীয় আপনিই আমার অভিলধিত বিষয় বলুন। অভিপ্রায় এই যে, 
অপরের উক্ত উপঘেশে প্রয়োজন কি? আমি তাহাগণ্য করি ন|॥৩২২২ 


নবমঃ খণ্ডঃ ] চতুর্থোহধ্যায়ঃ | ৪২৭ 


শর্ত হোব মে ভগবদ্দুশেভ্য আচীর্ধ্যাদ্ধৈৰ বিষ্ধা 
বিদিতা৷ সাধিষ্ঠং প্রাপয়তীতি তম্মৈ হৈতদেবোবাচান্র হু ন 
কিঞ্চন বীয়ায়েতি বীয়ায়েতি ॥৩২৩॥৩ 


ইতি চতুর্থাধ্যায়ন্ত নবমঃ থণ্ডঃ ॥৯| 


হি (ষল্মাৎ) মে (মম-ময়া) ভগবদ্‌শেভ্যঃ ( ভবাদৃশেত্যঃ ) শ্রুতম্‌ 
(জ্ঞাতম্‌) এব [যৎ)], বিস্তা আচার্য্যাৎ বিদ্িতা (বিজ্ঞাতা) এব সাধিষ্ঠং 
( অতিশক্ষেন সাধুত্বং) প্রাপয়তি (প্রাপ্রোতি); হ (প্রসিদ্ধ) ইতি। 
[ অনস্তরম্‌ আচার্ধ্যশ্চ ] এতৎ ( এতাং দেবৈরুক্তাৎ বিষ্তাম্‌) এব উবাচ হ;ন কিঞ্চন 
(কিঞ্চিৎ, একাংশমাত্রম্‌ অপি) বীয়ার (বিগতৎ পরিত্যক্তম্‌ অভূপ্দিত্যর্থ:)। বীয়ায়েতি 
দ্বিরুক্তিঃ বিস্োপদে শসমাপ্তযর্থা ॥ 

[হে গুরো ], যেহেতু আমি আপনাদের স্যায় লোকের নিকটই গুনিয়াছি যে, 
আচার্য্য হইতে বিজ্ঞাত বিগ্ভাই অতিশয় উৎকর্ষ লাভ করিয়া! থাকে, ইহাই প্রসিদ্ধ। 
[অনন্তর] আচাধ্য [তাহাকে ] সেই খধভাছ্যক্ত বিদ্যাই বলিয়াছিলেন; 
কিছুমাত্র পরিত্যাগ করেন নাই। উপাসনা-সমাণ্ডি জ্ঞাপনার্থ “বীয়ায়” পদের 
দ্বিরুক্তি হইয়াছে ॥ 

শাঙ্কর-ভাষ্যম্‌ ।-_কিঞ্চ, শ্রুতং হি যন্মান্মম বিদ্যত এব অন্মিননর্থে ভগবদ্‌- 
দৃশেভ্যো ভগবতসমেভ্য ধাধিত্যঃ-_আচার্য্যাৎ হ এব বিস্তা বিদিতা। সাধিষ্ঠং সাধু- 
তমত্বং প্রাপয়তি প্রাপ্পোতীতি ; অতে' ভগবানেব ব্ুয়াদিত্যুক্ত আচার্ষ্যোহব্রধীৎ-_ 
তশ্মৈ 'তামেব দৈবতৈরুক্তাৎ বিদ্াম। অত্র হন কিঞ্চন যোড়শকলবিদ্যায়াঃ 
কিঞিদ্েকদেশমাত্রমপি ন বীয়ায় ন বিগতমিত্যর্থঃ| দ্বিরভ্যাসো বিষ্ঠাপরি- 
সমাপ্ত্র্থঃ ॥৩২৩।৩ 

ইতি চতুর্থাধ্যায়স্ত নবম-খণ্ড-ভাষ্যম্‌।৯॥ 


আননগিরিঃ ।-_-ইতশ্চ ভগবানেব ব্রবীতু মে বিদ্যামিত্যাহ-_কিঞ্চেতি। তদের 
কারণৎ দর্শক্রতি--শ্রুতমিতি। অশ্মিন্নর্থ আচার্ধ্যাদেব বিদ্যা শ্রোতব্যৈবংলক্ষণে। 
শ্রুতমেব বিশদ্বয়তি-_আার্য্যার্দিতি। বিদিতা প্রাপ্তেতি যাবৎ। আচার্যাধীন। 
ধীরেব ফলবতীত্যতঃশকটুর্থঃ। বিস্যাস্তরমাচার্য্যেণোক্তমিতি শঙ্কামেবকারেণ বারয়তি। 
দৈবতৈরাচার্যেণ চ সত্যকামায়োক্তাং বিস্যামস্মান্‌ প্রতি শ্রুতিজ্ঞাপয়তি-__অত্রেতি। 
ন বিগতং কিন্ত পুর্ণৈব বিষ্তা বাচ্যার্দিভিরাচার্য্েণ চোপর্দিষ্টেতি শেষঃ। তত্রাপি 
পাদচতু়ানুধ্যানসমুচ্চিতমেকমের বিজ্ঞান তৎফলঞ্চ সংহৃত্যৈকবিজ্তানফলত্বেন 


৪২৮ ছান্দোগ্যোপনিযত। 


গরিণে়মেকৈকপাদোপাসনস্ত কৃতার্থতাতেতুত্াদিত্যাচার্যেযাপদেশগ্ৈব সার্থকত্বমিতি 
দষটব্যম॥৩২৩, 
ইতি চতুর্াধযায়ন্ত নবমঃ থঃ1৯| 

ভাষবানুবাদ।-_মপিচ, যেহেতু এবিষয় আমার এইরূপ শোনা ও আছে যে, বিদ্ধ 
আচার্য্যের নিকট হইতে বিজ্ঞাত হইলেই অতিশয় উৎকর্ষ প্রাপ্ত হইয়! থাকে, অতএব 
পৃর্ঘনীয় আপনিই বলুন; এইরূপ অভিহিত হইয়া আচারধ্য তাহাকে দেই টক 
দেবগণের উপদিষ্ট বিষ্ভাই বলিয়াছিলেন। ইছাতে যোড়শকলাযুক্ত বি্ভার ৃ 
এমন কি, একাংশ মাত্রও বিগত বা পরিত্যক্ত হয় নাই। বিদ্বোপদেশের ৬৪ 
সৃচনার্থ ধিরুক্তি হইয়াছে ।৩২৩৩ 


ইতি চতুর্থ অধ্যায়ের নবমথণ্ডের ভাষবানুবাদ সমাপ্ত 1৯ 


চতুর্থাধ্যাঁয়ে 

দশম: খণ্ড? 
উপকোনলো হু বৈ কামলায়নঃ সত্যকামে জাবালে 
্রহ্মচর্যযমুবাস, তম্ত হু ছ্বাদশবর্ষাণ্যগ্ীন পরিচচার স হ 
ম্মান্তানন্তেবািনঃ সমাবর্তযতস্তত হা ম্মৈবৈ ন 


সমাবর্তয়তি ॥৩২৪॥১ 


[ পুনরপি ব্রঙ্গবিষ্থাম্‌, অগ্রিখিগ্ঘ।ং তদ্বিদো গতিং চ বক্তম্‌ উপক্রমতে-_ 
“উপকোসলঃ* ইত্যাদিনা। ]-উপকোসলঃ হ (প্রলিদ্ধঃ) কাষলায়নঃ ( কমলম্ত 
অপত্যং ) সত্যকামে জাবালে ব্রন্ষগরধ্যম উবাম। দ্বাদ্বশ বর্ধাণি (ব্যাপ্য) তস্ত 
(সত্যকামস্ত) অগ্রীন [চ] পরিচচার (অগ্রিসেবাৎ কৃতবান)। সঃ 
(সত্যকামঃ) হ অন্যান্‌ অস্থেবাসিনঃ (শিষ্যান্‌) সমাবর্তন (ব্রহ্মচর্ধযৎ সমাপয্য 
গৃহৎ প্রতি প্রেষয়ুন সন) তধ ( উপকোদগং ) হু এব ন সমাবর্তয়তি ম্ম (গৃহস্থাশ্রমং 
গ্রতি ন প্রেষয়তি ম্ম)॥ 

[ পুনশ্চ ব্র্ধবিদ্ঠা, অগ্রিবিষ্ত। ও তদভিজ্ঞের গতি বর্ণনার জন্য “উপকোসল£* 
ইত্যাদি বাকোর আর৪ হুইতেছে_-] উপকোস্গ-নামক প্রসিদ্ধ কামলায়ন 
সত্যকাম জাবালের নিকট ব্রদ্দনর্যয অবলম্বনপূর্ব্ক বাদ করিয়াছিলেন, এবং 
দ্বাশ বর্ষ পর্য্যন্ত তাহার অগ্নিপরিচরধ্যা করিয়াছিলেন। তিনি (সত্যকাম ) 
অপরাপর শিষ্যগণের সমাবর্তন করাইতেছেন, কিন্তু তাহাকে আর সমাবর্তন 
করাইলেন না ॥ 

শাঙ্কর-ভাহযম্‌।-_পুনব্রন্ষবিগ্ঠাং প্রকারান্তরেণ বক্ষ্যামীত্যারভতে গতিঞ্চ তদ্‌- 
বিনোইগ্সিবিগ্কাঞ্চ । আখ্যার়িক। পূর্ববন্ছুন্তপণোত্র্ষ বদ্ানা ধনত্বগ্রদর্শনার্থা__ 
উপকোসলে। হু ধৈ নামত; কমলগ্ত/পত্যৎ কামণায়নঃ সত্যকামে জাবালে ব্রন্ধ- 
চ্ষামুখাস। ত, হ এতিহ!ঘঃ) তগ্তাচারযান্ত দ্বাদশ বর্ধাণি অগ্রীন্‌ পরিচচার অগ্নীনাং 
পরিচরণং কতবান্‌। স হম্মাচার্য্যোইস্তান্‌ ব্রঙ্ধচারিণঃ স্বাধ্যায়ং গ্রাহয়িত্বা! সমাবর্তন 
তমেবোপকোসলমেকৎ ন সমাবর্তন্নতি ন্ম হু ॥৩২৪।১ 
আননগিরিঃ।-__দপ্রপঞ্রন্ধেপাসনমুক্ত। কার্য ব্ন্ধোপাসনসমুচ্চি তং কারণব্রঙ্ো- 
পানৎ বক্ক,ং খণ্ডান্তরমবতারয়তি_-পুনরিতি। ন কেবলং ব্রন্ধবিস্তাশেষত্বাদিত্যর্থঃ 
ূর্ববব্দিতি। যথ। পূর্ধন্থিন্‌ খণ্ড শ্রন্ধাতসসোৰ্র ক্ষোপাসনাঙ্গস্বপ্ররশনায় আখ্যায়িকে- 
ত্যুক্তং, তন্বদিত্যর্থঃ ॥৩২৪॥১ 


৪৩৪ ছান্দোগ্যোপনিষতৎ। 


ভাষ্যানুবাদ ।-_ পুনশ্চ প্রকারাস্তরে ব্রদ্ধবিগ্ভা বলিব__এই অভিপ্রায়ে উক্ত 
বিষ্ভাভিজ্ঞের গতি ও অগ্নিবিষ্তা আরম্ত হইতেছে; পূর্বের স্তায় এখানেও শ্রদ্ধা ও 
তপস্তার ব্রহ্গবিষ্া-সাধনত্ব জ্ঞাপনার্থ আখ্যাক্িকার স্থষ্টি। উপকোসল নামে কমলের 
পুত্র__কামলায়ন সত্যকাম-নামক জাবাল খবির নিকট ব্রহ্মচরধ্য বাস করিয়াছিলেন । 
“হ, শব্দ এীতিহা-ভ্ঞাপনার্ঘথ। দ্বা্ধশ বর্ষ পর্য্যন্ত সেই আচার্ষেযর অগ্নিসমূহের পরিচর্যা 
অর্থাং সেবা করিয়াছিলেন । সেই আচার্য্য অন্তান্ত ব্রহ্মচারীদিগকে বেদশিক্ষা1! দিয় 
সমাবর্তন করিবার সময় একমাত্র সেই উপকোসলকেই সমাবর্তন করাইলেন 
না৷ ॥৩২৪॥১ | 


তং জায়োবাচ-_তণ্তে। ব্রহ্মচারী কুশলমগীন্‌ পরিচচারীন্মা 
ত্বাগ্নযঃ পরিপ্রবোচন্‌, প্রব্রহম্ম_ী ইতি; তস্মৈ হাপ্রোচ্যৈব 
প্রবাসাঞ্চন্রে ॥৩২৫॥২ | 


জায়া ( সত্যকামপত্তী ) তম্‌ ( সত্যকামম্‌) উবাচ_-৩গুঃ (তপোযুক্তঃ ) 
ব্রহ্মচারী কুশলং ( অম্যক্‌ ) অগ্রীন্‌ পরিচচারীৎ (সেবিতবান্‌ ), [ অতঃ অবশ্তমেব 
বয় অন্ত সমাবর্তনে অন্থমতিদে য়! ইতি ভাবঃ। অন্তথা ] অগ্রয়ঃ ত্বা (ত্বাং) মা 
পরিপ্রবোচন্‌ ( গঙ্থাৎ মা কুষুণঃ)। অতঃ অন্মৈ ( উপকোসলায় ) প্রক্রহি (বিদ্বান্‌ 
উপদ্দিশ )। [ সত্যকামশ্চ ] তশ্মৈ ( উপকোসলায় ) অপ্রোচ্য (বিষ্তাং অনুস্ত! এব) 
প্রবাসাঞ্চক্রে ( প্রোবিতবান্‌ )॥ 

পত্রী সত্যকামকে বলিলেন__তেজন্বী এই ব্রহ্মচারী উত্তমরূপে অগ্নিসমুহের পরি- 
র্য্যা করিয়াছে; [ অতএব ইহাকে সমাবর্তনের অনুমতি দেওয়া উচিত, নতুবা ] 
অগ্নিসমুহ তোমাকে নিন্দা! না করুন; এইজন্য তুমি ইহাকে উপদেশ দাও; [ কিন্ত, 
তিনি ] ইহাকে উপদেশ ন] দিয়াই প্রবাসে চলিয়! গেলেন ॥ 

শাহ্কর-তাধ্যম্‌।-_তমাচার্ধ্যং জায়া উবাচ-_তণ্ডে! ব্রন্ষচারী কুশল জম্যগন্জীন্‌ 
পরিচচারীৎ পরিচরিতবান্ঃ ভগবাংশ্চাগ্রিযু ভক্তং ন সমাবর্তয়তি; অতো- 
ইন্মস্ক্রং ন সমাবর্তয়তীতি জ্ঞাত্বা ত্বাম্‌ অগ্নয়ো মা পরিপ্রবোচন্‌ গর্াং তব মা 
কুধুণঃ; অতঃ প্রব্রহি অশ্মৈ বিদ্যামিষ্টাম উপকোসলায়েতি। তশ্মৈ এবং 
জায়য়োক্তোংপি হ অপ্রো্যেব অস্তত্বৈব কিঞ্চিৎ প্রবাসাঞ্চক্রে প্রবসিত- 
বান্‌॥৩২৫॥২ 

আনন্গিরিঃ।--তপ্ত ইতি । ভবদপেক্ষিতাঁৎ শুশ্রীষাৎ বিদধানে! বহুকায়ক্লেশং 
কতবানিত্যর্থঃ। বিবক্ষিতশুশ্রধাকরণমেব বিশদয়তি-_ কুশলমিতি। কিমিতি 
ভবত্যা৷ মাং ব্রহীঘমিদ্বানীমুচ্যতে, ন হি মত্তোহন্তত্র ত্বদন্ুরাগে! যুক্তিমাঁনিত্যাশ্ক্য 
ভগবতি শ্নেহাদিত্যাহ-_ভগবানিতি । অগ্লীন্‌ পরিচরমাণব্রক্মচারিণোইসমাবর্তনমতঃ- 
শবার্থঃ। গরাপরিহারো দ্বিতীয়েনাতঃশবেন পরামৃশ্ততে । আচার্ধ্যগুশষাঁপরং শিষ্যু 
দবেবতৈবানুগৃহ্াতীতি জাঁপস্লিতুমারভতে-_তণ্মা ইতি ।৩২৫।২ 


ঘশমঃ খণ্ডঃ ] চতুর্থোহধ্যায়ঃ। ৪৩১ 


ভাত্যান্থবা্ ।-_পত্বী সেই আচার্য লত্যকামকে বলিলেন_-তণ্ড অর্থাৎ 
তেজন্বী এই ব্রহ্মচারী উত্তমরূপে অগ্নিসমুছের পরিচর্ধ্যা করিয়াছে; অথচ 
আপনি অগ্নিভজ্ঞ ইহাকে সধাবর্তন করাইতেছেন না; অতএব আমাদের 
ভক্তকে সমাবপ্তিত করিতেছে না” ইহ জানিয়! অগ্নিলমূহ আপনাকে নিন্দা না 
করুন, অর্থাৎ ইহাকে লমাবর্তনের অনুমতি না দিলে, অগ্নিসমুহ আপনাকে নিশ্চয়ই 
নিন্দা করিবেন। অতএব এই উপকোসলকে ইহার অভী্টবিদ্তা উপদেশ দিন্‌। 
পত্ঠী এইরূপ বলিলেও সত্যকাম তাহাকে কিছুমাত্র উপদেশ ন! দিয়াই প্রবাসে 
চলিয়া! গেলেন ॥৩২৫।২ 


সহ ব্যাধিনানশিতুং দধ্চে তমাচা্যজায়োবাচ-ত্রহ্গ- 
চারিন্নশশীন কিং নু নাম্রীপীতি, স হোবাচ বহব ইমেহস্মিন্‌ 
পুরুষে কাম! নানাত্যয়া ব্যাধিভিঃ প্রতিপূর্োহন্মি, নাশি- 
ষ্যামীতি ॥৩২৬॥৩ 


সঃ (উপকোসলঃ ) হ (এ্রতিহ্ে) ব্যাধিনা৷ ( পীড়য়া মানসেন ছুঃখেন 
হেতুনেত্যর্থঃ ), অনশিতুৎ €(উপোষিতুৎ ) দধ্রে (মনো! ধৃতবান্)। আচাধ্যজায়া 
(সত্যকামপত্থী) তম্‌ (উপকোসলম্‌) উবাচ ( উক্তবতী )__হে ব্রদ্ষচারিন্‌, 
অশান ( ভোজনং কুরু ), নু (ৰিতর্কে) কিং (কম্মাংৎ) ন অশ্াসি (ন 
ভক্ষয়নদি )? [ অনশনস্ত কারণং ব্রুহীতি ভাবঃ] ইতি। সঃ (উপকোসলঃ) হু 
উবাচ ( আচার্ধ্যপত্বীম্‌ উক্তবান্‌ )১--অন্মিন্‌ পুরুষে (ময়ি) নানাত্যয়াঃ (নানা 
অত্যর়ঃ অতিক্রমঃ ব্যাঘাতঃ যেষাঁং, তে ) বহবঃ কামাঃ ( অভিলাষাঃ) [ বিদ্যন্তে ] 
ব্যাধিভিঃ ( শারীরৈঃ রোগৈশ্চ ) প্রতিপুর্ণঃ (পরিপুর্ণঃ ) অম্মি অহমিতি শেষঃ ]) 
[ অতঃ ]ন অশিষ্যামি (কিঞ্থদিপি ন ভক্ষয়িষ্যামীত্যর্থঃ )॥ 

সেই উপকোসল ব্যাধি অর্থাৎ মানস ছুঃখবশতঃ অনশনে মনোনিবেশ 
করিয়াছিলেন; আচার্য্যপত্বী তাহাকে বলিলেন_ হে ব্রহ্ষচারিন্, ভোজন কর, 
কেন তুমি ভোজন করিতেছ না । উপকোসল বলিলেন__এই ব্যক্তিতে অর্থাৎ 


আমাতে নানাবিগ্ববিহত বনুতর কামনা বা! অভিলাষ রহিয়াছে, [ তাহার ফলে ] 
বিবিধ রোগে পরিপূর্ণ আছি) আমি ভোজন করিব না॥ 

শাঙ্কর-ভাষ্যম্‌।-_স হ উপকোসলঃ ব্যাধিনা মানসেন ছুঃখেন অনশিতুম্‌ 
অনশনং কর্তৃৎ দরে ধৃতবান্‌ মনঃ। তং তুক্কীমগ্ন্যাগারেহবস্থিতম্‌ আচার্্যজায়া 
উবাচ হে বরহ্ষচারিন, অশান তুর্ক্ষ। কিং কম্মান কারণান্নাস্নাসি ইতি । 


৪৩২ ছান্দোগ্যোপনিষৎ। 


স হোঁবাচ_বহবোহনেকে অকন্মিন্‌ পুরুষে অক্ৃতার্থে প্রান্তে কামা ইচ্ছাঃ 
কর্তব্যং প্রতি নানা অত্যয়োইতিগমনং যেষাৎ ব্যাধীনাং কর্তব্যচিন্তানাং তে 
নানাত্যয় ব্যাধয়ঃ কর্তব্যতাপ্রাপ্তিনিমিতানি চিত্রদুঃখানীত্যর্থঃ; তৈঃ প্রতি- 
পুর্ণোহন্মি ; অতো ন ব্শিষ্যামীতি ॥৩২৬।৩ 


আনন্গিরিঃ।-_আচার্ধ্যাভি প্রায়মানতঃ শিত্যস্ত ছুঃখপ্রাপ্ডিং দর্শরতি-__স 
ছেতি। অতিগমনৎ বস্তম্বর্ূপমতীত্য বিষয়েষু প্রবেশ ইতি যাবং। নানাত্যয়া 
ইতি কামানাৎ বিশেষণম্। কথং? তেন ব্যাধয়ো বিশেষ্যস্তে তত্রাছ-_কর্তাব্যেতি। 
কাম এব ব্যাধয়ঃ ইত্যর্থ ॥৩২৬।৩ 


ভাষ্যানুবাদ ।-_সেই উপকোসল ব্যাধিবশতঃ অর্থাৎ মনের ছুঃথে ভোজন 
না করিতে অর্থাৎ উপবাস করিতে মনঃস্থির করিয়াছিলেন। তুষকীন্তাবে 
অগ্নিসঘনে অবস্থিত তাহাকে আচাধ্যপত্বী বলিলেন-__হে ব্রহ্গচারিন্,। অশন কর 
_ ভোজন কর; কি কারণে তৃমি ভোজন করিতেছ না? উপকোসল বলিলেন__- 
এই পুরুষে অর্থাৎ অক্কৃতকার্ধ্য এই সাধারণ মনুষ্যে নানাপ্রকার বিদ্রপ্রতিহত 
বছু-_অনেক কামনা, অর্থাৎ কর্তব্য বিষয়ে ইচ্ছাঁরূপ ব্যাধি, অর্থাৎ স্বীয় কর্তব্য 
বিষয়ের অগ্রাপ্তি-নিবন্ধন মনের মধ্যে ছুঃখ হইয়াছে; আমি তৎসমুদয়ে পরিপূর্ণ 
আছি; অতএব ভোজন করিব না ॥৩২৩।৩ 

অথ হাগ্রয়। সমুদিরে--তণ্তো ব্রহ্মচারী কুশলং নঃ 
পর্ধ্চারীৎ, হন্তান্ৈ প্রব্রবামেতি তট্মৈ হোচুঃ প্রাণো ব্রহ্ম কং 
ব্রহ্ম খং ব্রহ্মেতি ॥৩২৭॥৪ 

অথ( উপকোসল-বাক্যসমাপ্ত্যনন্তরম্‌) অগ্রয়ঃ (গারৃপত্যাদয়ঃ) সমুদদিরে 
(ুগ্নপৎ উক্তবন্তঃ )_তণুঃ ( তপোনিরতঃ) ব্রহ্মচারী (উপকোসলঃ) নঃ 
(অন্মান্‌) কুশলং ( উত্তমৎ যথা স্তাৎ, তথা) পর্য্যচারীৎ (পরিচর্যযাং সেবাৎ 
কৃতবান্‌ ); হস্ত (আদরে ) অন্মৈ (ব্রন্মচারিণে উপকোদলায় ) প্রব্রবাম (এতদ- 
ভিলবিতাধ বিস্তাৎ কথয়াম ) ইতি) তশ্মৈ ( উপকোনলায় ) হ উচুঃ ( উক্তবন্তঃ) 
[ বিগ্ভামিতি শেষঃ ]॥ 

অনস্তর অগ্নিসমূহ একসঙ্গে বলিয়াছিলেন-_ এই তাপস ব্রহ্গচারী উত্তমরূপে 
আমাদের সেবা করিয়াছে; [অতএব ] আহলাদের সহিত আমর! ইহাঁকে 


বিস্তার উপদেশ দিব? [ এইরূপ পরামর্শ করিয়া] তাঁহাকে বিদ্ধার উপদেশ 
দিয়াছিলেন ॥ 


দশম: খ্ডঃ ] চতুর্ঘোহধ্যায়ঃ। | ৪৩৩ 


শাস্কর-ভাষ্যম্‌।__-উত্তা তুফীংভূতে ব্রহ্ষচারিণি অথ হ অগ্রয়ঃ শুশ্রবয়া 
আবজ্জিতাঃ কারণ্যাবিষ্টাঃ সম্তঃ ত্রয়োইপি সমুদিরে সত্তুয়োক্তবস্তঃ-_হস্ত ইদ্দানীম্‌ 
অন্মৈ ব্রহ্মচারিণে অন্মস্তক্তায় ছঃখিতায় তপন্থিনে শ্রদ্দধধানায় সর্ববে অন্ুশান্মঃ অনু- 
প্রববাম ব্রহ্গবিষ্ঠাম্‌, ইত্যেবৎ সম্প্রধার্য্য তন্মৈ হোচুঃ উত্তবস্তঃ__প্রাণে। ব্রহ্ম, কং 
ব্রহ্ম, খং ব্রন্মেতি ॥৩২৭॥৪ 

আনন্দগিরিঃ।--আচার্ষ্য প্রবাসাৎ তজ্জায়ায়! ব্রহ্মচারিণ্যনুগ্রহাৎ তশ্ত চানশনাধ্যব- 
সায়াদনস্তরমিত্যথশব্দার্থঃ, হস্তেতি যগ্যর্থঃ অন্মস্তক্তং ব্রহ্মচারিণমুপেক্ষ্য দেশাস্তরং 
গতস্তহ্ীতি যাবৎ । অথ পুনরেত্যাচার্ধ্যে। বরহ্মবিগ্ঠামন্মৈ বিবক্ষিতাং চ বক্ষ্যতি, 


কিং ত্বরয়েত্যাশঙ্ক্যাহ-_দুঃখিতায়েতি | ব্রহ্গবিষ্ভাসাঁধনসম্পত্তিমস্ত। দর্শয়তি-_ 
তপস্থিন ইতি ॥৩২৭॥৪ 


ভাম্যান্থবাদ্ ।_ ব্রহ্মচারী উপকোসল কথা বলিয়া চুপ করিলে পর, অগ্সিত্রয 
( দক্ষিণাগ্নি, গাহপত্য ও আহবনীয়) তাহার শুশ্রষায় বশীভূত হইয়া! একসঙ্গে 
বলিয়াছিলেন-__ভাল, এখন আমরা সকলে আমাদের ভক্ত হুঃখিত তপস্বী ও শ্রদ্ধা- 
বান্‌ এই ব্রন্ষচারীকে অন্থশাসন করি, অর্থাৎ ব্রহ্মবিগ্ভার উপদেশ প্রদান করি। এই 


প্রকার অবধারণ করিয়া ত্বাহাকে বলিয়াছিলেন-_প্রাণই বর্গ, ক” ও খি। 
ব্রহ্ম ॥৩২৭॥৪ 


স হৌবাচ বিজানাম্যহং যতপ্রাণে! ব্রহ্ম, কঞ্চ তু খঞ্চ ন 
বিজানামীতি। তে হোচুর্ধদ্বাৰ কং তদেব খং যদেব খং 
তদেব কমিতি প্রাণঞ্চ হান্মৈ তদাকাশঞ্চেচুঃ ।৩২৮।৫ 

ইতি চতুর্থাধ্যায়স্ত দৃশমঃ থণ্ডঃ॥১ ৩ 

[ অগ্নিভিঃ “প্রাণে। ব্রহ্ম, কৎ ব্রহ্ম, খং ব্রহ্ম” ইত্যুপদিষ্টে সতি] সঃ ( উপ- 
কোসলঃ) হ ( ঁতিহে ) উবাচ- অহ বিজানামি যত [ ভবস্তিরুক্তৎ ] প্রাণঃ 
ব্রহ্মা ইতি], তু (পুনঃ) কংচখংচ ন বিজানামি, (কত ন্থখম, খম-_ 
আকাশং চ কথৎ ব্রহ্ম, ইত্যেতৎ ন অবগচ্ছামীতি ভাবঃ)। তে (অগ্রয়্ঃ) 
হ উচুঃ ( উক্তবন্তঃ )-যৎ বাব (প্রস্দ্ধো) কৎ (নুখরূপং), তৎ এব খং 
( আকাশরূপৎ ), [ তথা ] যত বাব খং, তত এব কম্‌, (নাস্ত্যনয়োর্ডেদ ইতি 
ভাবঃ); ইতি (ইখং) প্রাণৎ চ (অপি), তৎআকাশং চ (অপি) অন্ৈ 
( উপকোলায় ) উচুঃ ( উক্তবন্তঃ ত্র্ুবিদ্যা মিত্যর্থঃ )॥ 


[ অগ্রিত্রম্ন প্রাণ এবং ক ও খ-কে ব্রহ্গরূপে উপদ্দেশ করিলে পর] উপ- 
কোল বলিলেন- প্রাণ যে ব্রহ্ম, তাহা! আমি বিশেষন্ধপে জানি; কিন্তু ক ও 


৪৩৪ ছান্দোগ্যোপনিষৎ। 


খ যে কিরূপে ব্রহ্ম, তাহা ত বৃধঝিতেছি না। তাহারা ( অগ্রিত্রয়্ ) বলিলেন__ 
যাহাই ক, তাহাই খ, আবার যাহাই খ, তাহাই ক; এইরূপে তাহারা প্রাণ ও 
মেই আকাশের উপদেশ দিয়াছিলেন ॥ 


শাঙ্কর-ভাষ্যম।--স হোবাচ ব্রহ্মচারী__বিজানাম্যহৎ যন্তবস্তিরুক্তৎ গ্রসিদ্ধ- 
পদার্থকত্বাৎ প্রাণে ব্রদ্দেতি। স ষন্মিন সতি জীবনং, ষদপগমে চ ন ভবতি, 
তন্মিন্‌ বায়ুবিশেষে লোকে রূঢ়:, অতশ্চ যুক্তৎ ব্রহ্ষত্রৎ তন্ত। তেন, প্রসিদ্ধ 
পদার্থকত্বাদ্বিজানাম্যহৎ যৎ প্রাণে! ব্রন্মেতি | কৎ চ তু খং চন বিজ্রানামীতি। 


নম্থ কখশবয়োরপি স্বথাকাশবিষয়ত্বেন প্রসিদ্ধপদার্থকত্বমেব, কম্মাৎ ব্রদ্ধ- 
চারিণোইজ্ঞানম্‌? নৃনৎ সুখন্ত কংশব্ববাচ্যন্ত ক্ষণপ্রধবংলিত্বাৎ খংশববাচ্যন্তা- 
কাশস্তাচেতনন্ত কথং ব্রহ্গত্বম ইতি মন্যতে? কথঞ্চ ভগবতাৎ বাক্যমপ্রমাণং 
হ্যার্দিতি; অতো! ন বিজানামীত্যাহ । তমেবমুক্তবস্তৎ ব্রহ্গচারিণৎ তে হু 
অগ্রপ্ণ উচুঃ__যদ্বাব যদ্ধেব বয়ং কমবোচাম, তদেব থমাকাশ্রম ইতোবং থেন 


বিশেষ্যমাণং ক বিষয়েন্দ্রিয়সংযোগজাৎ স্ুখান্লিবন্তিতং স্তাৎ, নীলেনেব বিশেষ্য- 
মাণমুৎপলং রক্তার্দিভ্যঃ| যদেব থম্‌ ইত্যাকাশরমবোচাম, তর্দেব চকং স্ুখমিতি 
কজানীহি। এবঞ্চ স্থুখেন বিশেষ্যমাণৎ খৎং ভৌতিকাদচেতনাৎ খাৎ নিবত্তিতং 
স্তাৎ, নীলোৎপলবদ্েব। ন্ুখমাকাশস্থং নেতরলৌকিকমাকাশঞ্চ সুখাশ্রয়, নেতরৎ 
ভোৌঁতিকমিত্যর্থঃ | 


নচ্গু আকাশঞ্চেৎ নুখেন বিশেষয়িতুমিষ্টম্‌ অন্বন্ঠতরদেব বিশেষণম্__“যদ্বাব 
ক তদ্দেব খম্‌, অতিরিক্তমিতরৎ; “যদেব খং তদের কম্* ইতি পূর্বববিশেষণৎ 
বা। নন্ু সুখাকাশয়োরুভয়োরপি লৌকিকন্ুথাকাশাভ্যাৎ ব্যাবুত্তিরিষ্টা ইত্য- 
বোচাম। সুখেন আকাশে বিশেবিতে ব্যাবৃত্তিকভয়ো রর্থপ্রাপ্তিবেতি চে) সত্য- 
মেবম্‌) কিন্তু স্থুখেন বিশেধিতন্তৈব আকাশস্ত ধ্যেয়ত্বৎ বিহিত, ন তু আকাশ- 
গুণস্ত, বিশেষণস্ত মুথন্ত ধ্যেয়ত্বং বিহিতৎ ভ্তাৎ; বশেষণোপাদ্ানস্য বিশেষ্- 
নিয়ন্ত ত্বেনৈবোপক্ষয়াৎ। অতঃ খেন স্থখমপি বিশেষ্যতে ধ্যেযত্বায়। কুতশ্চৈত- 
মিশ্চীয়ত্বে? কংশবান্তাপি বহ্গশবসন্বন্ধাৎ__কৎ ব্রন্মেতি। যদি হি স্থথগুণবিশিষ্টন্ত 
খন্ত/ ধ্যেযত্ব বিবক্ষিতৎ স্তাৎ, কং খধ ব্রন্ষেতি ব্রয়ুরগ্নয়ঃ প্রথমম্‌; ন চৈবমুক্ত- 
বস্তঃ; কিংতছি? কৎব্রদ্ধ খত ব্রদ্েতি। অতো! ব্রহ্মচারিণো মোহাপনয়নায় 
কখশবয়োরিতরবিশেষণ-বিশেষ্যত্বনির্দেশেো। যুক্ত এব যদ্বাব কমিত্যান্বিঃ। 
তদেতদগ্নিভিরুক্ঞৎ বাক্যার্থমন্মদ্বোধায় শ্রুতিরাহ-__প্রাণঞ্চ হাশ্রৈ ব্রহ্মচারিণে, 
তন্ত আকাশঃ তদাকাশঃ, প্রাণস্ত নম্বন্ধী আশ্রয়ত্বেন হার্দ আকাশ ইত্যর্থ:, নখ 
গুণবন্ধনির্দেশাৎ। তঞ্চ আকাশং নুখগুণবিলিষ্টং ব্রহ্ধ তংস্থঞ্চ প্রাণৎ ব্রহ্মসম্পর্কা- 
দেব ব্রঙ্ধ ইত্যুভয়ৎ প্রাণধ কাশঞ্চ সমুচ্চিতযব্রহ্ধণী উচুরপ্রয্ন ইতি ॥৩২৮1৫ 


ইতি চতুর্থাধ্যায়ন্ত দশম-খণ্ড-ভাষ্যম্‌ ॥১০ 


দশম; থ্ঃ ] চতুর্োহ্ধ্যায়ঃ । ৪৩৫ 


আননদগিরিঃ।-_প্রাণো ত্রদ্দেতি ভবত্তিরুক্তং, তদহৎ বিজানামীতি সংবন্ধং। তত্র 
হেতুমাহ-প্রসিদ্ধেতি। প্রাণপদন্তপ্রসিদ্ধার্থত্বমেব সমর্থরতে_যন্মিন্লিতি | এবংতৃতঃ 
প্রাণশব ইতি শেষঃ। প্রাণশবাস্ত গ্রসিদ্ধার্থত্েংপি কুতো৷ বরহ্ত্বং তশ্মিন্‌ প্রসিদ্ধ 
মিতযাশঙ্ক্যাহ--মতইতি। কার্ধযকরণসংঘাতে নষ্টেইগ্রহণাদিত্যতঃশব্দার্ঘ; | স্বকীয়- 
জ্ঞানসমুচ্য়ার্থশ্চকারঃ| বিজানাম্যহমিত্যুক্তমুপসংহরতি-_তেনেতি। স্বেনাজ্ঞাতং 
ব্রহ্মচারী দর্শরতি_-কং চেতি। তন্তাজ্ঞানমাক্ষিপতি-_নন্বিতি। প্রাণশবাস্ত 
বাযুবিশেষবিষয়ত্বেন প্রসিদধার্থত্ধদিত্যপেরর্থঃ| ব্রগ্মচারিণোইভিপ্রায়ং দরশয়় ত্র" 
মাহ__নৃনমিতি। নম বিরুদ্ধার্থত্বাদীনাৎ বাকাং ভবত্বপ্রমাণমিত্যাশঙ্ক্যাহ__কথং 
চেতি। বিরুদ্ধার্থত্বগ্রতীতেরাগুবাক্যন্ত চাপ্রামাণ্যাযোগাদ্যুক্তং ব্রহ্মচারিণোইজ্ঞান- 
মিতি নিগময়তি--অতইতি ॥ 


থন্ত বিশেষণত্বৎ কম্ত চ বিশেষ্যৃত্বমিত্যঙ্গীকারে ফলং কথয়তি-_ইত্যেবমিতি। 
কম্ত বিশেষণত্বং খন্ত বিশেষ্যত্বধিত্যেবমপি বিশেষণ-বিশেষ্যত্বমবগন্তব্যমিত্যাহ-_ 
যদেকেতি। যথোক্তবিশেষণবিশেষ্যভাবে ফলমাঁহ-_এবং চেতি। যদ্‌বাবেত্যা্দি- 
বাক্যার্থমুক্তমেব প্রতিপতিসৌবর্ধ্যার্থ, সংক্ষিপতি-_ন্ুখমিতি। ইতরেতরবিশেষণ- 
বিশেঘ্যত্বমাক্ষিপতি__নম্থিতি । অন্ঠতরদেবেত্যত্র যদ্দেব খমিতযোতদুচাতে, যদ্বাব 
কং তর্দেব খখিত্যত্র যদ্বাব কমিতীতরদিশেষণমতিরিক্তমধিকমকিঞিকরমিতি 
যোজনা । ঘদ্দি তু যদ্ধেব খং তদ্দেব কমিতি খেন কং বিশেষ্যতে, তদা যদেব 
খমিত্যেতদেব বিশেষণমন্তত। যদ্বাব কমিতি পূর্ববিশেষণমকিঞ্চিংকর মিত্যাহ__ 
যদেবেতি। বাঁশঝোহতিরিক্ত মিত্যেতদনুকর্ষণার্থঃ| বিশেষণয়োর্থবত্বৎ পূর্ববোজৎ 
সিদ্ধান্তী ম্নারয়তি__নম্বিতি। তথ! চ ন্ুখস্ত লৌকিকমুখাদৃব্যাবৃত্যর্থং যদ্দেব থমিতি 
বিশেষণমাকাশস্ত চ লৌকিকাকাশাদ্ব্যাবৃত্র্থ, যদ্বাব কমিতি বিশেষণমর্থবদ্িতি 
শেষঃ ॥ 


অন্তরবিশেষণবশার্টপি যথোক্তব্যাবৃত্তিসিদ্ধেরকিঞিখকরৎ বিশেষণদ্থয়মিতি 
শঙ্কতে_-নুখেনেতি | যদ স্ুখেন আকাশং বিশেষ্যতে, তদা ভূতাকাশাদাকাশং 
ব্যাবর্ডিতং ভবতি, স্থন্ত তদ্বিশেষণত্বাযোগাৎ। নুুখমগি লৌকিকনুখাদৃব্যবচ্ছিগ্ততে। 
লৌকিকন্ুখন্তাকাশবিশেষণত্বান্থপপত্তেঃ | অতঃ ন্ুখেনাকাশস্তাকাশেন নুখন্ত বা 
বিশেধিতত্বসামর্থ্যাৎ প্রাপ্তৈব স্বখাকাশয়োর্লে কিকনুখাকা শাভ্যাং ব্যাবৃত্তিরিতান্ত- 
তরদেৰ বিশেষণমর্থবদদিত্যর্ঘ। | কিমন্ততরস্তৈব বিশেষণন্ত ব্যাধর্তকত্বমিত্যাপাগ্যতে, 
কিং বা তন্তৈবার্থবত্বমিতি, তত্রাগ্ঘমঙ্গীকরোতি-_সত্যমেবমিতি। দ্বিতীয়ং দূষয়তি 
_ নত্বিত্যািনা। বিশিষ্টন্তৈব ধ্যেয়ত্বে বিশেষণন্তাপি ধোয়ত্বৎ সিধ্যতীতি চেত, 
নৈবং দৃণ্তী প্রৈষানন্বাহেতিবদ্ধিশেষণস্তান্তথাসিদ্ধতবাদিত্যাহ-- বিশেষণেতি। 
দ্বয়োরপি বিশেষণয়ৌোরর্থবত্বং নিগময়তি_-অত ইতি। বিধাস্তরেণ ধ্যেযত্বাসন্তবা- 
দিত্যতশেবার্থ;। খমিব মখেনেত্যপেরর্থঃ| ইতশ্চ নুখাকাশয়োরিতরেতরবিশেষণ- 
বিশেষ্যত্বমে ষিতব্যমিত্যাহ-_কুতশ্চেতি। কুতঃশকোপাত্তমিতঃশবার্থং চ্ষুটয়তি-- 


8৩৩ ছান্দোগ্যোপনিষৎ। 


কংশবন্তেতি। খৎ ব্রঙ্দেতি খংশকন্ত ব্রন্মশব্দসন্বন্ধবদিত্যপেরর৫থঃ | 'গুণগুণিনো- 
রুভয়োরপি ধ্যেয়ত্বসিদ্ধার্থমিতরেতরবিশেষণবিশেধ্যত্থৎ কংশবান্ত খংশবাস্ত চ প্রত্যেকং 
ব্র্মশব্সন্বন্ধাদপি শ্বীকর্তব্যমিত্যুক্তং ব্যতিরেকদ্বারা সাধয়তি__যর্দি হীতি। 
উক্তরীত্যা ছয়োরপি ধ্যেয়ত্বমতঃশব্দার্থঃ | ব্রহ্মচারিণো। মোছে। নামান্যোন্ঠ বিশেষণ 
বিশেঘ্ত্বাগ্রহণাদাকাশস্তৈব গুণিনে। ধ্যেয়ত্ব ন তু সুখন্ত গুণস্তেতি বিভ্রমঃ | 

প্রাণৎ চেত্যার্দি বাক্যৎ নামীনাৎ ন ব্রহ্মচারিণঃ | তথা চ কথমুপাখ্যায়িকায়া মিদ্বং 
নির্বহতীত্যাশঙ্ক্যাহ-_তদ্েতর্দিতি। আকাশম্ত প্রাণসন্বন্ধিত্বৎ কয়! বিধয়েত্য- 
পেক্ষায়ামাহ__আশ্রয়ত্বেনিতি। কার্য্যব্রন্মোপাসনসমুচ্চিতৎ কারণব্রন্গোপাসনমুপ- 
সংহ্ভূমিতিশব্ঃ ॥৩২৮।৫ 

ইতি চতুর্থাধ্যায়ন্ত দশম: খণ্ডঃ ॥১০। 

ভাস্যানুবাদ |__সেই ব্রহ্মচারী বলিলেন_-আমি বেশ বুঝিতেছি যে, 
আপনাদ্বের কথিত প্রাণই ব্রহ্ষপ্ববূপ ; কারণ, প্রাণশব্দের অর্থ প্রসিদ্ধ। যাহা 
থাকিলে জীবন থাকে, এবং যাহার অপগমে জীবন থাকে না, লোকব্যবহারে 
সেই বায়ুবিশেষেই (প্রাণাপানাদি পঞ্চবৃত্তিযুক্ত বায়ুতেই ) 'প্রাণ শব্দটি রুট বা 
লোকপ্রসিদ্ধ; এই কারণেও তাহার ব্রহ্মাভাব যুক্তিযুক্ত হয়; অতএব, প্রসিদ্ধ 
পদার্থ বলিয় প্রাণ যে ব্রহ্গত্বরূপ, ইহা! বেশ বুঝিতেছি; কিন্তু কও থকে ত 
বুঝিতে পারিতেছি না । 

ভাল, 'ক' ও'খ' শববও ত সুখ ও আকাশে প্রসিদ্ধ ; সুতরাং | পূর্বের ন্যায়] 
“ক' ও থ শব্দের অর্থও প্রসিদ্ধই রহিয়াছে, তবে ব্রহ্মচারী বুঝিতে পারিলেন না 
কেন? হী, ব্রহ্মচারী মনে করেন যে, “ক শব্দের অর্থ সুখ, তাহাত ক্ষণস্থায়ী ; 
আর '' শব্ধের অর্থ আকাশ, তাহাও অচেতন জড় পদার্থ; ম্থতরাৎ তাহাদের 
্রহ্মত্ব হইতে পারে কিরূপে? অথচ পুজনীয় মহাশয়দিগের বাক্যই বা অপ্রমাণ 
হইতে পারে কিরূপ্দে? এইজন্ত বলিতেছেন__আমি উত্তমরূপে বুঝিতে পারিতেছি 
না। এই প্রকার বক্তা সেই ব্রহ্মচারীকে অগ্িত্রয় বলিলেন-__যাহাকেই আমরা 
“ক” বলিয়াছি, তাহাই ' আকাশ); কেননা, খ" শব দ্বারা বিশেষিত হওয়ায় 
ব্ষয়েন্দ্রিয়-সংযোগজাত যে, লৌকিক সুখ, তাহা হইতে “ক' পদার্থকে পৃথক্‌ করা 
যাইতে পারে; যেমন 'নীল' পদ দ্বারা বিশেধিত পদ্ম রক্তপদ্ন(দি হইতে পৃথকৃকৃত 
হয়, (তদ্রপ)। আর যাহাকে আমরা “থ' বলিয়াছি, তাহাকেই আবার “ক+__ 
সুথন্বরূপ বলিয়! ানিবে; এইরূপ বলায় ['ক' শব্দার্থ] সুখ দ্বারা বিশেষিত 
হওয়ায় আকাশ" শব্দার্থ ও ভৌতিক অচেতন আকাশপদার্থ হইতে নিবৃত্ত বা স্বতন্ত্র 
হইতে পারে, “নীল-উৎপল' শব্ই ইহার দৃষ্টান্ত । এই ম্থথ আকাশম্থ সুখ, অন্ত 
লৌকিক সুখ নহে; এবং আকাশও স্ুখাশ্রয়ভূত আকাশ, কিন্তু অপর ভৌতিক 
আকাশ নহে ঈগ। 


*. তাৎপর্য--উৎপল অর্থ- ক্স । পদ্ম নানাবর্ণের আছে; নীলাদ্দি বর্ণও অনেকপ্রকাঁর 
আছে। 'নীল উৎপল' বলায়, নীল শবে শুরলাদি বর্ণের ব্যাবৃত্তি, আর 'উৎপল' শবে ঘট-পটার্দি 


দঘশমঃ খণ্ডঃ ] ৃ চতুর্থোহ্ধ্যায়ঃ। ৪৩৭ 


প্রশ্ন হইতেছে যে আকাশকেই যদি বিশেষিত করা অভিপ্রেত হয়, তাহ 
হইলে একটিমাত্র বিশেষণ হউক-_যাহছাই “ক”, তাহাই "খ); অপরাংশ ত 
€ যদ্বেব খং, তর্দেব ক এই অংশ ত) অতিরিক্ত বা অনাবশ্ক ; অথবা, যাহা 
থি” তাহাই “ক'__এইরূপে পুর্ববেরই বিশেষণ হউক, [যদেব ক, তদেব খং, 
যদ্দেব খং, তদ্দেব কখ] এইরূপে পরস্পর বিশেষণ-বিশেষ্ভাব কল্পনার 
প্রয়োজন কি?* ভাল, আমরা ত পূর্বেই বলিয়াছি যে, লৌকিক সুখ ও 
তৃতাকাশ, উভয়েরই ব্যাবৃত্তি করা৷ এখানে অভিপ্রেত ; [ স্থৃতরাৎ একটি মাত্রের 
উল্লেখে তাহা সিদ্ধ হইতে পারে না।] ঘদ্দি বল, স্ুখবাচক “ক শব দ্বারা 
আকাশকে বিশেধষিত করিলে, তাহাতেই উভয়ের ব্যাবৃত্তি সিদ্ধ হইতে পারে? 
হা, ব্যাবৃত্তি হইতে পারে সত্য, কিন্তু এখানে যখন সথবিশিষ্ট আকাশই ধ্যেয়রূপে 
বিহিত হইয়াছে; তখন আকাশেরই বিশেষণীভূত সখের আর ত ধ্যেয়তব 
হইতে পারে না; কেননা, বিশেষণ পদ্দ কেবল বিশেষ্যকে নিয়মিত করিয়াই 
€ বিশেষার্থে পর্যবসিত করিয়াই ) বিরত হইয়া থাকে। অতএব নুখের ধ্যেয়ত্ব- 
সম্পাদনের অন্ঠই [আকাশের ন্তায় ] স্থথকেও এ" শব্ধ দ্বারা বিশেষিত করা 
আব্যক হইতেছে । 

যদি বল, ইহা নিশ্চিত হইতেছে কিরূপে? [উত্তর--] যেহেতু “কৎ ব্রহ্ম 


এইস্থলে “ক শবের ও ব্রহ্গ শব্দের সহিত সম্বন্ধ রহিয়াছে । যদি সুখগুণবিশিষ্ট 
আকাশের ধ্যেতব অভিপ্রেত হইত, তাহ। হইলে নিশ্চয়ই অগ্রিত্রয় প্রথমেই কিং 





পদার্থের ব ্যাবৃত্তিব কর! হইয়াছে। এইরূপ এই স্থলেও 'ক' শবে ভঁতাকাশের আর 'খ' শব্দও 
লৌকিক মুখের ব্যাবৃত্তি হওয়ায়, “্যদেব কং, তদ্দেব খং” আর “যদেব থং, তেব কং” এই 
বিশেষণদ্বয় সার্থক হইল | 

৮. তাৎপ্য-_শ্রুতিতে প্রথমতঃ “কং ব্রহ্ধ” “কাই ব্রহ্গ। “খং ব্রহ্গা খই বর্গ এইরূপে ক 
ও খ'কে ব্রক্গস্বরূপ বলিয়! নির্দেশ করিবার পর “যদ্বাব কং, তদেব খং, যদেব খং, তেব কং”, 
এইরূপে “ক' ও থি'কে পরম্পর বিশেষণ-বিশেষা-ভাবাপন্ন বলিয়। নির্দেশ কর! হইয়াছে । তাহা 
না হইলে 'ক' শবে লৌকিক হুখ, আর 'খ' শব্দেও ভূতাকাশ প্রতীত হইতে পারিত। এখন 
নুখ দ্বারা বিশেধিত হওয়ায় “খ' শব্দের ভৃতাকাশত্ব, আর ব্যাপক আকাশ দ্বারা বিশেধিত 
হওয়ার স্থখের লৌকিকত্ব শঙ্কা নিবারিত হইল। এখন আপত্তি হইতেছে যে, যদি স্খণ্ডণ- 
বিশিষ্ট আকাশের ব্রক্মভাবে উপাসন| করাই অভিপ্রেত হয়, তাহ! হইলে ক" ও 'খ'কে পরম্পরে 
বিশেধিত কর অনাবগ্তক হইয়া পড়ে, কেবল, “্যদেব কং তদেব খং, এই একটি মাত্র 
স্বলিলেই হয়, আবার “দেব থং, তদেব ক” এইরাপে দ্বিতীয়বার বিশেধিত করিবার প্রয়োজন 
হয় না। তদুত্তরে বলিতেছেন যে, না প্রয়োজন আছে; মুখরপের ধ্যেয়ত্ব সম্পাদনই 
প্রয়োজন; শুখকে যদি আকাশের বিশেষণ করিয়া আকাশের ধ্যেয়ত্ব বলা হইত, তাহা 
হইলে, কেবল আকাশেরই ধ্যেয়ত্ব হইত, তাহার বিশেষণীভূত সুখরূপের আর ধোয়ত্ব সিদ্ধ হইত 
না। এখন পরম্পর বিশেষণ দ্বারা উভয়েরই ধ্যেযত্ব সম্পন্ন হইল । 


৪৩৮ ছান্দোগ্যোপনিষৎ। 


থং ব্র্গ, অর্থাৎ “ক+বিশিষ্ট কেই ব্রহ্ম বলিয়া নির্দেশ করিতেন, অথচ এইরূপ 
ত বলেন নাই; 'পরস্ত “কং ব্রহ্ধ, ধং ব্রহ্ম”, এইরূপই [ বলিয়াছেন ]| অতএব, 
্রহ্ষচারীর মোহাপনোদনের নিমিত্ত যে, “যদ্বাব কম্* ইত্যাদিরূপ 'ক-খ-শবের 
পরম্পর বিশেষণ-বিশেষ্যভাব নির্দেশ, তাছা যুক্তিযুক্তই বটে । 

এইরূপে অগ্রিত্রয়-কর্তুক অভিছিত সেই এই বাক্যের অর্থই আমারিগকে 
জানাইবার জন্য শ্রুতি বলিতেছেন--সেই বন্ষচারী উদ্দেশে, গ্রাণও তদাকাশ 
অর্থাৎ প্রাণমন্বন্বী_হদয়াকাশ; কেননা, অুখ-গুণের নির্দেশ রহিয়াছে 
[হ্বদয়াকাশ ব্যতীত ভূতাকাঁশে কখনই স্থখ-সন্বন্ধ থাকিতে পারে না]। সেই 
হৃদয়াকাশস্থ মখবিশিষ্ট বন্ধ এবং প্রাণব্র্ষের সহিত সম্বন্ধোল্লেখ থাকাই এই প্রাণ 
স্বরূপ; অগ্মিত্রয় এই উভয়কে অর্থাৎ প্রাণ ও আকাশকে একত্র করিয়া ব্র্ধ 
বলিয়। উপদেশ করিলেন ॥৩২৮॥৫ 

ইতি চতুর্থ অধ্যায়ের দশম খণ্ডের ভাষ্যান্নবাদ সমাণ্ড ॥১০| 


চতুর্থাধ্যায়ে 
একাদশ: খণ্ড | 


অথ হৈনং গ্রারপত্যোইনুশশাস পৃথিব্যগ্সিরমমাদিত্য 


ইতি; য.এষ আদিত্যে পুরুষো দৃশ্ৃতে, সোহহমম্মি স 
এবাহমম্্ীতি ॥৩২৯॥১ 


অথ ( অগ্নীনাং সন্তৃয়োক্ত্যনস্তরং ) গারহপত্যঃ ( গৃহপতি-সম্ব্বী-_অন্থাহার্যয- 
পচনঃ অগ্নিঃ ) হু এনম্‌ ( উপকোসলং ) অনুশশাস ( বক্ষ্যমাণাং বিষ্যামুপদিদেশ ) 
-_ পৃথিবী, অগ্িঃ, অন্নং ( ভক্ষণীয়, তওুলাদি ), আদিত্যঃ [এতে চত্বারঃ মম 
দবেহভেদাঃ] ইতি। আদিত্যে (নুর্যযঘগুলে)যঃ এযঃ পুরুষঃ দৃশ্ততে 
[ যোগিভিঃ], অহং সঃ অন্মি (অহং তর্দভিন্ন ইত্যর্থ:)। সঃ (আদ্িত্যন্থঃ 
পুরুষঃ ) এব অহম্‌ অন্মি। [পৃথিব্যন্নয়োরিব অগ্্যাদ্িত্যয়োঃ ভোজ্যত্বনিবৃত্যর্থং 
পুনর্বচনমিত্যাচার্য্যাঃ ]॥ 

অগ্রিত্রয় একসঙ্গে উপদেশ দিবার পর গাহৃপত্যনামক অগ্সি এই উপকোপলকে 
উপদেশ দ্বিলেন__পৃথিবী, অগ্নি, অন্ন ও আদিত্য। এই যে আদিত্য-মগুলে পুরুষ 
দৃষ্ট হন, আমিই তাহা, এবং তাহাই আমি ॥ 

শাঙ্কর-ভাষযম্‌।__স্ভৃয় অগ্রয়ে। ব্রহ্মচারিণে ব্রহ্ম উক্তবস্তঃ। অথ অনন্তর 
প্রত্যেকৎ দ্বস্ববিষয়াৎ বিদ্যাৎ বক্তুমারেভিরে। তত্রাদৌ এনং ব্রদ্ধচারিণং 
গারপত্যোহগ্রিঃ অন্ুশশাঁস-__পৃথিব্যগ্রিরক্নমাদিত্য ইতি, মমৈতাশ্চতমস্তনবঃ | তত্র 
যআঘিত্যে এষ পুরুষে। দৃশ্ঠতে, সোহহমশ্মি গাহপত্যে ইগিঃ, যশ্চ গাহ্পত্যোহগ্রিঃ 
স এবাহমারদিত্যে পুরুযোহম্মীতি পুনঃ পরাবৃত্ত্যা স এবাহমন্মীতি বচনম্‌। 
পৃথিব্যননয়োরিব ভোজ্যত্বলক্ষণয়োঃ সঙ্বন্ধো ন গাহপত্যাদিত্যয়োঃ অতৃত্বপত্তৃত্ব- 
প্রকাশনধর্্মা| অবশিষ্টাঃঃ ইত্যত একত্বমেবানয়োরত্যন্তম; পৃথিব্যননয়োস্ 
ভোজ্যত্বেনাভ্যাৎ সম্বন্ধঃ ॥৩২৯॥১ 

আনন্দগিরিঃ।--প্রধানবিদ্ধামুপদিশ্ঠাঙ্গবিগ্ভা বিধানায়োপক্রমতে-_সম্তুয়েতি | অন- 
স্তরং প্রধানবিদ্তোপেশার্দিতি শেষঃ। অগ্নিবিস্াং বক্ত,মারন্ধানামশ্্ীনাং মধ্যে 
প্রথমমিতি শ্রতাবথশবার্থঃ। পৃথিব্যা দিচতুষট্মনৃদ্ধাগ্নযাদিত্যয়োরবাস্তরভেদং 
দর্শয়তি-_তত্রেতি। এবমগ্লযারদিত্যয়োস্তাদবাত্ম্মিতীতিশবার্থঃ | ঘ এষ আদিত্যে 
পুরুষো দৃশ্ঠতে, সোহহমন্মীত্যেতাবতৈব তয়োস্তাদাত্মযসিঘ্বেঃ স্‌ এবাহমন্্ীতি 
পুনরুক্তিরনধিকেত্যাশঙ্ক্যাহ-_পুনরিতি। ভোজ্যত্বং লক্ষণৎ ম্বভাবো যয়োঃ 
তয়োগ্থার্থপত্যেন যথা! অন্বন্বঃ তথা গার্হপত্যাদিত্যয়োর্ন সন্বন্ধঃ, কিন্তু তাদাত্মা. 
লক্ষণ এবেত্যত্র হেতুমাহ--অতৃত্থেতি। পৃথিব্যাদ্দাধপি তাদাত্যাং কিৎ ন 


8৪৬ ছান্দোগ্যোপনিষত। 


সারদিত্যাশঙ্ক্যাহ-__পৃথিবীতি । আভ্যামগ্র্যাদ্িত্যাত্যামিতি যাবৎ । স এবাহ্মন্্ীতি 
পরাবৃত্ত্া পুনর্বচনং যথোক্কার্থবিশেষসিদ্ধ্যর্থমিতি ভাবঃ ॥৩২৯।১ 

ভাষ্যানুবাদ ।-_ প্রথমে অগ্নিত্রয় সম্মিলিতভাবে ব্রহ্ছচারীকে ব্রদ্দোপদেশ 
বিয়াছিলেন। অনন্তর প্রত্যেকে নিজ নিজ বিষয়ে বিদ্যার উপদেশ করিতে 
আরম্ভ করিলেন। তন্মধ্যে গারহপত্যনামক অগ্নি প্রথমে উপদেশ করিলেন-_ 
পৃথিবী, অগ্নি, অল্প ও আদিত্য, এই চারিটি আমার দেহ। তন্মধ্যে, এই যে 
আদিত্যমগুলে পুরুষ দৃ্ট হইতেছে, তাহাই হইতেছি আমি-_ গারপত্যনামক 
অগ্নি; এবং যে আমি গাহপত্য নামক অগ্নি, সেই আমিই হুইতেছি আবার 
আদিত্যমগ্ডলস্থ পুরুষ । এইরূপে [অভেদ জ্ঞাপনার্থই ] “সপ এব অহ্মশ্মিত 
কথার পুনরুল্লেখ হইয়াছে । পৃথিবী ও অন্ন যেরূপ জীবভোগ্য, অগ্নি ও আদিত্য 
সেরূপ জীবভোগ্য নহে, পরম্ত ভোতৃত্ব, পক্ত্ব ও প্রকাশন-ধর্ম উভয়েরই 
অবিশেষ ব৷ সমান, এই কারণে এই অগ্ধি ও আদ্িত্যেত্র মধ্যে অত্যন্ত অভেদ; 
আর অন্ন ( ভোজ্য ) বলিয়াই পৃথিবীর সহিতও সম্বন্ধ ঘটিয়াছে ॥৩২৯1১ 


সয এতমেবং বিদ্বানুপাস্তেইপহতে পাপকৃত্যাং লোকী 
ভবতি সর্ববমায়ুরেতি জ্যোগ্জীবতি, নাস্তাবরপুরুষাঃ 
ক্ষীয়ন্ত উপ বয়ং তং ভুঞ্জামোহম্মিশুশ্চ লোকেহমুক্সিতুশ্চ, ঘ 
এতমেবং বিদ্বানুপাস্তে ॥৩৩০॥২ 
ইতি চতুর্থাধ্যায়স্ত একাদশঃ খণ্ড ॥১১। 
সঃ ষঃ(কশ্চিং) এতম্‌ (€ গাহপত্যম্‌ অগ্রিং) এবং ( যথোক্তপ্রকারেণ ) 
বিদ্বান (জানন্‌ সন্) উপান্তে, [সঃ উপাসকঃ ] পাপরুত্যাৎ (পাপ কর্ম) 
অপহতে € বিনাশয়তি ) লোকী (আগ্নেরলোকভাক্‌) ভবতি, সর্বৎ (পুর্ণং 
বর্ষশতং ) আমুঃ এতি (প্রাপ্রোতি ), জ্যোক্‌ ( উজ্দ্রলং যথা স্তাৎ, তথা) জীবতি। 
অন্ত (বিছুষঃ ) অবরপুরুবাঃ (অধস্তনাঃ পুভ্রা্য়ঃ) ন ক্ষীয়স্তে (ন বিচ্ছিান্তে, 
বংশলোপো ন ভবতীত্যর্থঃ)। কিঞ্চ, অস্মিন চ লোকে (জীবদেহে ) অমুগ্মিন্‌ 
চ লোকে (পরলোকে ) বয়ং ( অগ্রন্ঃঃ ) তম্‌ ( উপাঁসকম্‌ ) উপভুঞ্জামঃ ( উপভোগং 
কুর্ঃ)। [ উক্তার্থমুপসধহরতি-_] যঃ বিধান এতম্‌ অগ্রিম এবম্‌ উপান্তে 
( লেবতে, তমিত্যর্থঃ )॥ ৃ 
সেই যেকোন লোক যথোক্তগ্রকার তত্ব অবগত হুইয়! এই অগ্নির উপাসনা 
করে, লেই লোক পার্থ বিনষ্ট করে, অগ্িলোক লাভ করে, সম্পূর্ণ আয়ুঃ প্রাপ্ত 


একাদশঃ খণ্ডঃ ] চতুর্ধোধ্ধ্যায়ঃ | | ৪৪১ 


হন; এবং উৎকৃষ্ট জীবনলাভ করে ; অধিকন্তু, তাহার অধস্তন সম্তানগণ ক্ষয়প্রাপ্ত 
হয় না, অর্থাৎ কখনও তাহার বংশ লোপ হয় না, এবং ইহলোকে ও পরলোকে 
আমর] তাহাকে উপভোগ করিয়া থাকি ( রক্ষা করিয়। থাকি )॥ 

শাঙ্ছর-ভাষ্যম।--স ষঃ কশ্চিদেবং যথোক্তং গাহৃপত্যমগ্নিম অল্নাম়াদত্বেন 
চতুর্ধা প্রবিভক্তম্‌ উপান্তে, সঃ অপহতে বিনাশয়তি পাপকৃত্যাৎ পাপং কর্ম, 
লোকী লোকবাংশ্চ অন্মনীয়েন লোকেনাগ্নেয়েন তদ্বান্‌ ভবতি, যথা বয়ম্। ইহ 
চলোকে সর্ধৎ বর্ষশতমায়ুরেতি প্রাপ্পোতি। জ্যোক্‌ উজ্্বলং জীবতি, না 
প্রখ্যাত ইত্যেতৎ। ন চাস্ত অবরাশ্চ তে পুরুষাশ্চ অন্ত বিছষঃ সন্ততিজা ইত্যর্থ:, 
ন ক্ষীয়ন্তে সম্তত্যুচ্ছেদে। ন ভবতীত্যর্থঃ। কিঞ্চ, তৎ বয়মুপতুঞজামঃ পালয়ামঃ 
অশ্মিশ্চ লোকে জীবস্তম্‌ অমুম্মি্চ পরলোকে। য এতমেবৎ বিদ্বান্ুপান্তে 
যথোক্তং, তশ্তৈতৎ ফলমিত্যর্থঃ ॥৩৩০॥২ 

ইতি চতুর্থাধ্যায়স্ত একাদশ-খগ্ড-ভাষ্যম্‌ ॥১১॥ 

আনন্দগিরিঃ|-_উক্তায়া বিছ্যায়! গাহৃপত্যবিষয়ায়! দ্বিবিধং ফলং দর্শয়তি-- 
সযঃ কশ্চিদিত্যাদ্িনা। কম্তৈতৎফলমিত্যপেক্ষায়্ামুক্তমেব সংক্ষিপতি-য এতমেব- 
মিতি ॥৩৩০॥২ 

ইতি চতুর্থাধ্যায়স্তৈকাদশ: খণ্ড ॥১১। 

ভাষ্যানুবাদ ।__সেই যে কোনও লোক যথোক্তপ্রকারে অবগত হইয়া অন্ন ও 
অন্নাদরূপে চারিভাগে বিভক্ত এই গাহপত্যনামক অগ্রির উপাসনা করে, 
সেই উপাসক পাপকৃত্য অর্থাৎ পাঁপকন্ব বিনষ্ট করে, লোকী অর্থাৎ আমাদের 
স্তায় সেও আমাদের আগ্নেয় লোকে যাইয়া সেই লোকবান্‌ হয়, ইহলোকেও সমস্ত 
অর্থাৎ শতবর্ষপরিমিত আয়ু লাভ করে, উজ্জ্বল জীবন প্রাপ্ত হয় অর্থাৎ লোক- 
প্রতিষ্ঠারহিত হয় না। ইহার অধস্তন পুরুষগণ অর্থাৎ ইহারই বংশজাত জন্তানগণ 
ক্ষয়প্রাপ্ত হয় না, অর্থাৎ বংশলোঁপ হয় না। অপিচ, আমরা তাহাকে ইহলোকে 
অর্থাৎ জীবদ্দশায় এবং পরলোকেও উপভোগ করিয়া! থাকি অর্থাৎ পালন করি, 
যিনি এইরূপ জানিয়া উপাসন। করেন, তাহার উক্তপ্রকার এই ফল লাভ হইয়া 
খাকে ॥৩৩০॥২ 

ইতি চতুর্থ অধ্যায়ে একাদশ থণ্ডের ভাষ্যান্ুবাদ্ সমাপ্ত ॥১১। 


চতুর্থাধ্যায়ে | 


দ্বাদশ? খণ্ডঃ। 
অথ হৈনমন্থাহার্য্য পচনোহনুশশাসাপো দিশো নক্ষত্রাণি 


চন্দ্রমা ইতি। য এষ চন্দ্রমসি পুরুষে! দৃশ্যতে, সোহ্হমস্মি 

স এবাহমম্্ীতি ॥৩৩১।১ 

অথ (গাহপতাবচনানভ্তরৎ ) অন্বাহাধ্যপচনঃ (দক্ষিণাথিঃ) এনম্‌ € উপ- 
কোসলম্‌) অনুশশাস ( উপদিষ্টবান্‌)- আপঃ (জলানি) দ্িশঃ ( ূ্া্াঃ ), 
নক্ষত্রাণি ( অসশ্বিত্তাদীনি ), চন্্রমা ইতি। চন্দ্রমসি (চন্ত্রমগ্ুলে ) যঃ এবঃ) পুরুষঃ 
ৃশ্তাতে, সঃ ( পুরুষঃ ) অহম্‌ আম্মি, সঃ পুরুষঃ এব অহম্‌ অস্মি (ভবামি ), তদ- 
ভিন্নোইহমন্্রীতি ভাবঃ॥ 

গাহপত্য অগ্নির কথার পর অন্থাহাধ্যপচননামক অগ্নি (দক্ষিণা ) ইহাকে 
বলিলেন-_সমস্ত জল, সমস্ত দিক্‌, সমস্ত নক্ষত্র ও চন্দ্র, [ইহারা আমার চারিটি 
শরীর] ইতি। তন্মধ্যে এই যে চন্ত্রমগুলে পুরুষ দৃষ্ট হইতেছে, তাহা হই আমি 
_তাহাই হই আমি, অর্থাৎ সেই পুরুষ ও আমি অভিন্ন পদার্থ ॥ 

নম য এতমেবং বিদ্বানুপাস্তেৎপহতে পাপকৃত্যাং লোকী 
ভবতি সর্ববমাযুরেতি জ্যোগ্জীবতি নান্তাবরপুরুষাঃ ক্ষীয়ন্ত- 
উপ বয়ং তং ভূঞ্জামোহস্মিতশ্চ লোকেহমুসিস্চ য এতমেবং 
বিদ্বানুপাস্তে ॥৩৩২২ 
ইতি চতুর্থাধ্যায়ন্ত দ্বাদ্বশঃ ওঁ ॥১২॥ 

।  বিগ্াফলমুচাতে “লঃ য$” ইত্যাদ্ি।] সঃ. যঃ ( কশ্চিং) এবং বিদ্বান্‌ 
(জানন্‌ সন্‌) এতম্‌ ( অন্বাহাধ্যপচনম্‌) উপান্তে, সঃ পাপকৃত্যাম অপহতে 
( বিনাশয়তি ), লোকী ( অগ্রিলোকভাগী ) ভবতি, সর্বম্‌ আয়ুঃ এতি প্রাপ্তি), 
জ্যোক্‌ ( উজ্জ্বলং ) জীবতি, অন্ত ( বিছুষঃ) অবরপুরুযাঃ ন ক্ষীয়ন্তে ; বয়ধ তম্‌ 
( বিছ্ুষম্‌) অন্মিন লোকে, অমুম্মিন লোকে চ উপভুঞ্জামঃ। যঃ এবং বিদ্বান সন্‌ 
এতম্‌ উপান্তে, [ তশ্তৈতৎ ফলমিতি ভাবঃ ]॥ 

[ এখন বিদ্ভার ফল কথিত হইতেছে] যে কোনও লোক এইপ্রকার 
অবগত হইয়!, এই অন্বাহ ধ্যপচননামক দক্দিণান্সির উপাসনা! করে, সেই লোক 


দ্বাদশঃ খণ্ডঃ ] চতুর্ধোহ্ধ্যায়ঃ। ৪৪৩ 


পাপ বিনাশ করে, অগ্নিলোঁকগামী হয়, সম্পূর্ণ আমুঃ প্রাপ্ত হয়, উৎকৃষ্ট জীবন 
লাভ করে, ইহার অধস্তন পুরুষগণ ক্ষয় প্রাপ্ত হয় না, অধিকস্ত, আমরাও তাহাকে 
ইহলোক ও পরলোকে রক্ষা করিয়া থাকি। যিনি এই প্রকার জানিয়া ইহার 
উপাসন। করেন, [ তাহার এইবূপ ফল লাভ হয় ]॥ 

শাঙ্কর-ভাব্যম্‌।-_-অথ হু এনম্‌ অন্থাহার্য্যপচনঃ অন্ুশশাস দক্ষিণাগ্সিঃ_আপো 
দিশে। নক্ষত্রাণি চন্দ্রমা ইত্যেতা মম চতশ্রস্তনবঃ, চতুর্ঘা। অহ্মস্থাহার্য্পচনে আত্মানং 
প্রবিভজ্যাবস্থিতঃ। তত্র য এষ চন্দ্রমপি পুক্রুযো দৃশ্ততে, সোহহমম্মি, স 
এবাহমন্্ীতি পূর্বববৎ। 

অন্নসন্বন্ধাৎ জ্যোতিষ্র্সামান্তাচ্চি অন্থাহার্য্যপচন-চন্দ্রমসোরেকত্বং দক্ষিণদ্দিক্‌ 
নন্বন্ধা্চ। অপাৎ নক্ষত্রাণা্চ পূর্বববদন্নত্বেনৈব সম্বন্ধ, নক্ষত্রাণাৎ চন্দ্রমসো 
ভোগ্যত্বপ্রসিদ্ধেঃ | অপামন্নোৎপাদকত্বাদন্নত্বং দক্ষিণাগ্নেঃ-_পৃথিবীবদগাহপত্যন্ত | 
সমানমন্তৎ ॥৩৩১-৩৩২॥১-২ 

ইতি চতুর্থাধ্যায়ন্ত দাদশ-খণ্ড-ভাষ্যুম্‌॥১২। 

আনন্দগিরিঃ।-_গারৃপত্যোপদেশানস্তর্য্যমথশব্বার্থঃ | অবাদিচতুষ্টয়মনৃষ্ত 
দৃক্ষিণাগ্ৌ চন্দ্রে চ বিশেষং দর্শয়তি-_তত্রেতি। অস্থা হার্যযপচনচন্দ্রমসোন্তদায্মেনাবন্নেন 
নক্ষত্রাণাৎ চ তাভ্যাৎ ভোজ্যত্বেন সম্বন্ধ ইতি বক্তৎ পুর্বচনমিত্যাহ__-স এবেতি। 
কথৎ পুনরন্থাহার্যযপচনচন্দ্রমসোন্তাদাত্মযং, তত্রাহ__অন্নসন্বন্ধার্দিতি। প্রপিদ্ধং হি 
দরশপূর্ণমাসয়োরান্বাহার্যযপচনে হুবিঃশ্রপণম্‌। তে চন্ত্রৎ প্রাপ্য অন্নং ভবতীত্যাদে 
চন্দ্রমসি প্রসিদ্ধোইব্সন্বন্ধঃ ৷ তন্মাৎ তয়োস্তাদাজ্্য মিত্যর্থঃ | 


তয়োরেকতে হেত্বন্তরমাহ-_জ্যোতিষ্ট্রেতি । তত্রৈব হেত্বস্তরমাহ-_দক্ষিণেতি | 
অন্বাহার্যপচনো হি ক্ষিণাগ্সিরচ্যতে। ভন্ত্রমার্্ঠ দক্ষিণেন পথ প্রাপ্যমাণো 
দবক্ষিণস্তাং দিশি ভবতীতি গম্যতে। উত্তরদ্দিগ্িষ্ঠাতুরপি তম্ত ততসম্বন্ধানিবারণাৎ, 
তদ্যুক্তং তয়ারৈক্যমিত্যর্থঃ | অপাং নক্ষত্রাণাৎ চ চন্দ্রব্বাহথার্যপচনেন তাদাত্মা- 
শঙ্ক্যাহ-_অপামিতি। পূর্ববধৎ পৃথিব্যন্নয়োস্তয়োর্গাহ্পত্যািত্যাভ্যামন্নত্বেন সন্থন্ধ- 
বদিতি যাবং। সম্বদ্ধোইন্বাহার্যযপচনচন্দ্রমোভ্যামিতি শেষঃ | “কথ নক্ষত্রাণামন্ত্বং 
তত্রাহ-_নক্ষত্রাণামিতি । কথং পুনরপামন্নত্বং, তদাহ-_অপামিতি। দক্ষিণাগ্নে- 
দরক্ষিণাগিৎ প্রতীতি যাবৎ। পৃথিব্যা গাহপত্যানসিং প্রত্যননতববদ্িত্যুদাহরণার্থঃ। স 


য এতমেবং বিদ্বানিত্যান্ন্ত দিত্যুক্তম্‌ ॥৩৩১-৩৩২1১-২ 
ইতি চতুর্থাধ্যায়ন্ত দ্বাদশঃ খণ্ডঃ ॥১২। 


ভাষ্যান্ুবাদ ।--অনম্তর অন্বাহার্য্যপচন নামক ঘক্ষিণাঘি ইহাকে উপদেশ 


8৪৪. ছান্দোগ্যোপনিষৎ। 


করিলেন-_সমন্ত অল, সমন্ত দিক্‌, সমস্ত নক্ষত্র ও চন্দ্র-_ইহারা আমার চারিটি 
শরীর; আমি আপনাকে চারিভাগে বিভক্ত করিয়া অন্বাহার্ধ্যপচনরূপে অবস্থান 
করিতেছি। তন্মধ্যে এই যে চন্ত্রমগ্ডলে পুরুষ দৃষ্ট হইতেছে, তাহাই হুইতেছি 
অমি, ইত্যাদির অর্থ পূর্বের ্যায়। 

চন্দ্র ও অন্বাহাধ্যপচন উভয়ই অন্নপাচক (১) এবং জ্যোতির্য় ও দক্ষিণ 
দিকের সহিত সম্বন্ধ; এই কারণে চন্দ্র ও অন্বাহার্ধ্পচনের একত্ব কথিত 
হইয়াছে। পূর্বের স্তায় এখানেও জল ও নক্ষত্রের সহিত অন্নরূপেই সম্বদ্ধ; 
কারণ, নক্ষত্রসমূহ যে চন্দ্রের ভোগ্য, ইহা! প্রসিদ্ধ আছে; আর পৃথিবী যেমন 
গাহপত্য অগ্নির অন্ন, তেমনি অন্নোপাদকত্ব-নিবন্ধন জলসমূহও দক্ষিণাগ্সির অন্ন। 
অপরাংশ পূর্বের সমান ॥৩৩১ ৩৩২-।১-২ | | 

ইতি চতুর্থ অধ্যায়ের দ্বাদশখণ্ডের ভাষ্যানুবাদ সমাণ্ড। ১২॥ 


(১) তাৎপধ্য__অন্থাহীধ্যপচন নামক অগ্নি দ্বারা! অন্পপাক প্রসিদ্ধই আছে; আর চন্দ্রও 
অমৃতময় রশি দ্বারা ব্রীহিষবাদি অন্নসমূহের পরিপকতা। সম্পাদন করিয়। থাকেন; এইজন্ 
অস্বাহীধ্যপচন ও চন্ত্রকে অন্নপাচক বলিয়া উল্লেখ কর হইয়াছে, এবং এইপ্রকার কাধ্যগত 
সাদৃগ্ত থাকায়, উভয়ের একত্ব কল্পিত হইয়াছে । 


চতুর্থাধ্যায়ে 
ব্রয়োদশ খণ্ড। 
অথ হৈনমাহবনীয়োহনুশশান প্রাণ আকাশো ছ্ৌ- 


ব্রি্যদিতি। য এষ বিছ্যুতি পুরুষে দৃশ্তে সোহহমস্মি স 
এবাহমন্মীতি ॥৩৩৩॥১ 


অথ (অন্বাহাধ্যপচন-বচনানস্তরৎ ) আহবনীয়ঃ (যত্র অগ্লৌ হুয়তে, সঃ 
আহবনীয়ঃ অগ্নিঃ) হ (প্রতিহো) এনম্‌ (উপকোসলম্‌ ) অন্ুশশাস-_প্রাণঃ, 
আকাশঃ, ছ্োঃ (ছ্যুলৌকঃ ), বিদ্যুৎ ইতি ( এতাশ্চতশ্রঃ মম তনবঃ)। [তত্র] 
বিছ্যুতি যঃ এবঃ পুরুষঃ দৃশ্ঠতে ( অনুভূয়তে জ্ঞানিভিঃ ), সঃ ( পুরুষঃ ) অহম্‌ অন্মি, 
স এব অহম্‌ অস্মি ইতি॥ 

অনন্তর 'আহুবনীয়” নামক অগ্নি ইহাকে উপদেশ দিলেন যে, প্রাণ, আকাশ, 
দ্যুলোক ও বিদ্যুৎ [ এই চারিটি আমার শরীর ]| তন্মধ্যে, এই যে বিদ্যুতের 
মধ্যে পুরুযু দুষ্ট হইতেছে, তাহা হই আমি, তাহাই হইতেছি আমি, 
ইতি। 

সয এতমেবং বিদ্বানুপান্তেহপহতে পাপকৃত্যাং লোকী 
ভবতি সর্ধ্বমায়ুরেতি জ্যোগ্জীবতি নান্তাবরপুরুষাঃ ক্ষীয়ন্তে, 
উপ বযবং তং ভুঞ্জামোহস্মিতশ্চ লোকেহমুদ্সিশ্চ ; য এতমেবং 
বিদ্বানুপাস্তে ॥।৩৩৪॥২ 
ইতি চতুর্থাধ্যায়স্ত ভ্রয়োদশঃ খণ্ডঃ ॥১৩| 

[ বিষ্ভাফলমুচ্ততে-_-“সঃ যঃ ইত্যাদ্দিনা।] সঃ যঃ (কশ্চিং) এবং 
(যথোক্তপ্রকারং) বিদ্বান এতম্‌ (আহবনীয়ম্) উপান্তে, সঃ ( উপাসকঃ ) 
পাপরৃত্যাম্‌ অপহতে, লোকী ভবতি, সর্বম্‌ আয়ুঃ এতি, জ্যোক জীবতি; 
অন্ত ( বিছ্ষঃ ) অবরপুরুষাঃ ন ক্ষীয়ন্তে ; বয়ঞ্চ তম্‌ ( উপাসকম্‌ ) অশ্মিন লোকে 
অমুক্মিন লোকে চ উপতৃপ্তামঃ। যঃ এবং বিদ্বান স্‌ এতম্‌ (আহবনীয়ম্‌ অগ্নিম্‌) 
উপান্তে [ তস্যৈতৎ ফলমিত্যর্থ; ] ॥ 


৪৪৬ ছান্দোগ্যোপনিষৎ। 


যে কোনও লোক এইপ্রকার অবগত হইয়া এই আহবনীয় অগ্নির উপাসন। 
করে, সেই লোক পাপ কর্ম বিনষ্ট করে, অগ্নিলৌক লাভ করে, সম্পূর্ণ আষু প্রাপ্ত 
হয়, উত্তম জীবন লাভ করে, তাহার অধস্তন সন্তানগণ ক্ষয় প্রাপ্ত হয় না। অধিকন্ত, 
আমর! ইহলোকে ও পরলোকে তাহাকে রক্ষা করিয়! থাকি। যিনি এইপ্রকার 
জানিয়া উপাসন! করেন, [ তাহার এইরূপ ফল লাভ হয় ]॥ 

শাঙ্কর-ভাষাম্‌।_অথ ছৈনমাহবনীয়োইনুশশাস_ প্রাণ আকাশো স্ৌর্বি্ুৎ' 
ইতি মমাপ্যেতাশ্চতশরন্তনবঃ| য এয বিছ্যুতি পুরুষে দৃশ্ঠতে, সোহহমন্্ীত্যাদি 
পুর্ব সামান্তাং | দিবা (দ্যা) কাশয়োঃ স্বাশরযত্বাং বিছ্যাদাহবনীয়য়োর্ডোগাত্বেনৈব 
সব্ধঃ| সমানমন্যৎ |৩৩৩-৩৩৪]১-২ | 

ইতি চতুর্থাধ্যায়ন্ত ভ্রয়োদশ-থগ্-ভাষ্যম্‌ ॥১৩| | 

আনন্দগিরিঃ।__গাহপত্যন্ত দক্ষিণাগ্নেশ্চোপালনা নন্তর্ধ্যমথশবার্থঃ। তত্রাবাস্তর- 
ভেদৎ দর্শয়তি_-য এষ ইতি। দোইহমন্মীত্যাগ্ন্তংসমানমিতি সম্বন্ধঃ | যথা পূর্ব 
জ্যোতি্রা বিশেষাদগাহ্পত্যা দিত্যয়োরন্বা হার্যাপচনচন্ত্রমসোশ্চ সাম্যমুক্তংং তথা 
জ্যোতিষ্দামান্তাৎ বিদ্যুদাহবনীয়যোস্তাদা ত্থমাস্থেয়মিত্যাহ_ পূর্ববদিতি। কথং 
তি তাভ্যাং দিবা (দ্যা) কাশয়ো; সঙ্স্স্ত্রাহ__দবিব| (দ্যা) কাশয়োস্িতি। 
আহবনীয়ন্ত ফনত্বাদ্দিবো বিষয়ত্বং, তত্র হোমাদিদ্বারা নিঙ্গন্নাপূর্বস্ত ছ্যুলোক- 
ফলত্বাত্যুপগমাদ্‌; বিদ্যতন্বাকা শাশ্রযত্বং প্রসিদ্ধমতে। বিছ্যদীহবনীয়য়োর্ডোগ্যত্বেনৈব 
দিবা (দ্যা) কাশয়োঃ সম্বন্ধ ইত্যর্থঃ। সয এতমেবমিত্যান্স্ দিত্যুক্তম্‌॥ ৩৩৩- 
৭১৩৪|১-ৎ 

ইতি চতুর্থাধ্যয়ন্ত ভ্রয়োদশঃ খণ্ডঃ॥১৩| 

ভাষ্যানুবাদ ।-_অনস্তর আছবনীয়নামক অগ্নি ইছাকে উপদেশ দিলেন-_ 
প্রাণ, আকাশ, দ্যুলোক ও বিহ্যং_-এই চারিটিও আমার শ্ররীর। বিদ্যুতের মধ্যে 
সেই যে এই পুরুষ দুষ্ট হইতেছে, তাহাই আমি, ইত্যাদির অর্থ পুর্ববং। বিদ্যুৎ 
ও আহবনীয় উভয়েরই আশ্রয়স্থান ছ্যলোক ও আকাশ, এইজন্য ভোগ্যত্বরূপেই 
তাহাদের পরস্পর সম্বন্ধ । অন্তাংশ পুর্ববৎ ॥৩৩৩-৩৩৪।১-২ 

ইতি চতুর্থ অধ্যায়ের ত্রয়োদশ খণ্ডের ভাষ্বান্বাদ সমাপ্ত ॥১৩॥ 


চতুর্থাধ্যায়ে 
চতুর্দশ খণ্ডঃ। 


তে হোটুরুপকোসলৈষা সোম্য, তেহম্মদ্বিদ্যাত্ববিছা|চাঁার্যস্ত 
তে গতিং বক্তেতি; আজগাম হাস্তাচাধধযস্তমাচার্য্যোহভ্যুবাদো- 
পকোসল ইতি ॥৩৩৫।১ 


[ পুনশ্চ অগ্নীনাৎ সন্তুয়োক্তিরুপন্স্ততে_-“তে হোচু*” ইত্যাদ্িনা--] তে 
( অগ্রয়ঃ ) হ ( এঁতিহে ) উচুঃ ( উক্তবন্তঃ )_হে সোম্য উপকোদল, তে (তুভ্যং) 
[ উক্ত ] এষা ( বিদ্তা ) অন্মন্ূুবিদ্ঠা ( অগ্নিবিদ্ধা ) আত্মবিষ্া চ ('প্রাণো ব্রহ্ধ, কং 
রঙ্গ” ইত্যাগ্ভা ), আচার্ধ্যঃ তু (পুনঃ ) তে (তৃভ্যৎ ) গতিং ( বিষ্ভাফলমার্গং ) বক্তা 
( বক্ষ্যতি ), ইতি [ উক্ত অগ্নয় উপরেমুঃ ]। অন্ত আচার্ধ্যঃ হ আজগাম ( প্রবাসাৎ 
প্রত্যাগতবান্‌)$ [আগত্য চ] আচার্্যঃ তম্‌ (উপকোসলম্) অত্যুবাদ 
(উক্তবান্‌)_-উপকোসল ৩ ইতি। 

[ পুনশ্চ অগ্নিত্রয় মিলিতভাবে বলিতে লাগিলেন,__] সেই অগ্নিত্রয় বলিলেন 
_-হে সোম্য উপকোসল, তোমাকে [ যাহ! বল! হইল, ] ইহ। অগ্নিবিদ্ভাও বটে 
এবং আত্মবিদ্ভাও বটে; আচাধ্যই তোমাকে ফল প্রাপ্তির পথ বলিয়া দিষেন, 
[এই কথা বলিয়া অগ্নিত্রয় বিরত হইলেন ]| তাহার পর আচার্য্য প্রত্যাগত 
হইলেন ; তিনি সম্বোধন করিয়া বলিলেন-_হে উপকোসল ৩॥ 

শাঙ্কর-ভাষ্যম্‌।__তে পুনঃ সন্তুয়োচুঃ হ__উপকোসল, এষ। সোম্য, তে তব 
অন্ত বিষ্তা অগ্রিবিদ্ভেত্যর্থঃ; আত্মবিদ্ধা “পূর্বোক্তা প্রাণো রন্ধ, কং বর্গ, থং বর্ম” 
ইতি চ। আচার্য্যস্ত তে গতিং বক্তা বিগ্তাফলপ্রাপ্তয়ে, ইতি উত্তা! উপরেমুর্নয়ঃ | 


আজগাম হ অস্ত আচার্ধযঃ কালেন; তঞ্চ শিষ্যম্‌ আচার্ষ্যোইভ্যুবাদ__উপকোনল 
৩ ইতি ॥৩৩৫।১ এ 

আনন্দগিরিঃ।__অগ্নীনাং মিথে! বিসংবাদৎ ব্যাবর্তযতি-_তে পুনরিতি । তথা 
ইপ্যাত্মবিদ্তা শ্রোতব্যেত্যাশঙ্ক্যাহ__আত্মবিষ্থেতি। কথমাচার্য্যোপদেশমস্তরেণ 
ভগবদুপদেশবশাদেব মে বিষ্া ফলবতী আচার্য্যাদ্ধৈব বিদ্যা বিদ্বিতা সাধিষ্ঠমিত্যাদি 
হি প্রাগুভ্রম অত আহ-_আনীর্য্যন্তিতি ৩৩৫1১ 


২. ভাঘ্যান্ববাদ।-সেই অগ্রিত্রয় পুনর্বার মিলিতভাবে বলিলেন-_হে সোষ্য 


৪৪৮ ছান্দোগ্যোপনিষৎ। 


উপকোসল, তোমাকে [ যাহা বল! হইল ], ইহাই আমাদের বিদ্যা অর্থাৎ অগ্মিবিস্যা, 
এবৎ আত্মবিষ্ঠ। অর্থাৎ পূর্বোক্ত 'প্রাণ'ই ব্রহ্ধ, 'ক'ই ব্রহ্ম, খই ব্রহ্গ ইত্যাদিরূপ 
আত্মবিগ্ভাও বটে; কিন্তু আচার্য্যই তোমাকে বিগ্তার উপযুক্ত ফলপ্রাপ্তির জন্ত 
গতি অর্থাৎ গন্তব্য পথ ( উপায়) বলিয়া দ্বিবেন,_ইছা বলিয়া! অগ্নিত্রয় বিরত 
হইলেন । যথাকালে তাহার আচীর্যা ফিরিয়া আলিলেন; এবং আচাধ্য সেই 
শিশ্তুকে 'উপকোসল' দই বলিয়! উচ্চৈ:স্বরে আহ্বান করিলেন ॥৩৩৫1১ 


ভগ্নব ইতি হু প্রতিশুশ্রাব, ব্রহ্মবিদ ইব সোম্য তে মুখং ভাতি, 
কো নু ত্বানুশশাসেতি। কো নু মানুশিষ্যান্ভো ইতিহাপেব 
নিহত, ইমে নূনমীদৃশা! অন্তাদৃশ! ইতীহামীনভ্যুদে, কিং নু সোম্য 
'কিল তেইবোচন্িতি ॥৩৩৬২ | 


ভগবঃ, ইতি হ প্রতিশুশ্রাব ( প্রতিবচনৎ দত্তবান্‌ )[ উপকোসল ইতি শ্রেষঃ ]। 
[ আচার্য্য আহ--] হে সোম্য, ব্রহ্মবিদঃ (ব্রঙ্গজ্ঞন্তেব ) তে (তব )মুখং ভাতি 
(প্রকাশতে )) নু (ভোঃ) কঃ ( আচার্যঃ ) ত্বা (ত্বাং) অন্ুশশাস ( উপদিষ্টবান্‌) 
ইতি। [উপকোসল আহ-_ ] ভোঃ (ভগবন্) থু (বিতর্কে) কঃ ( আচার্ধ্যঃ) 
ম] (মাং) অন্ুশিষ্যাৎ (উপদ্িশেৎ)? [ন কোহপীতি ভাঁবঃ ]; ইতি (ইথং) 
ইহ ( উপবেশবিষয়ে ) অপনিহূতে (গোপায়তি) ইব ; “ইবশবপ্রয়োগাদ্‌ অগ্নিভি- 
রুক্তমপি অসম্পূর্ণাত্বাদনুক্তমিবেত্যভিপ্রায়ঃ )। নূনম্‌ ( নিশ্চিতম্‌) ইমে ( অঙ্গুল্যা 
নির্দিশ্তমানাঃ অগ্নযঃ) [ অন্বশ্রাসন্‌ ইতি শেষঃ]। [ষতঃ পুর্ববম্‌] অন্তাদৃশাঃ 
(অন্তরূপাঃ সম্তঃ) [ ইদানীং ভয়াৎ ] ঈরৃশাঃ (বিরূপাঃ) [ দৃশ্তান্তে 1, ইতি (ইং) 
হু অগ্নান্‌ অভ্যদ্দে (উক্তবান্)। [ আচার্য্য আহ-__-] হে সোম্য তে ( অগ্রয়ঃ ) 
কিল'নু ( প্রশ্নে ) কিম্‌ অবোঁচন্‌ ( উক্তবস্তঃ ) ইতি ॥ 

ভগবন্, বলিয়া! উপকোসল প্রত্যুত্তর প্রদান করিলেন। [ আচার্য্য বলিলেন,__] 
হে সোম্য, তোমার মুখখানি যেন ব্রহ্গজ্ঞের স্তায়ই প্রতিভাত হইতেছে; কে 
তোমাকে উপদ্দেশ দিল? [উপকোসল বলিলেন,_] “ভগবন্! কে আমাকে 
উপদেশ দিবে? এই বলিয়া যেন কিঞ্চিং গোঁপনই করিলেন ; [ কথায় ন| বলিয়! 
অন্ুুণী দ্বার দেখাইয়া! বলিলেন-__] নিশ্চয় ইহার! (অগ্নিসমূহ) [উপদেশ দিয়াছেন] । 
যেহেতু ইহারা পুর্বে অন্তপ্রকার ছিল, এখন ঈদৃশ-_ভয়বিহ্বল বলিয়া অনুভূত 
হইতেছে; [ আচার্য্য জিজ্ঞাসা করিলেন,__] হে জোম্য, অগ্নিত্রয় তোমাকে কোন্‌ 
বিষয় উপদেশ করিয়াছেন? ॥ 


) 


4 
পর 


5তুর্দশঃ খণ্ডঃ | চতুর্থোহধ্যায়ঃ। ৪৪৯ 


শাঙ্কর-ভাষাম্‌।__ভগব ইতি হু প্রতিশুশ্রাব; ব্রহ্মবিদ ইব সোম্য, তে 
সুখং প্রসন্নং ভাতি, কো নু ত্বা অন্ুশশাস? ইত্যুক্তঃ প্রত্যাহ-_কে মু মা 
অন্থশিষ্যাদন্থশাসনৎ কুরধ্যাৎ ভো] ভগবন্‌ ত্বয়ি প্রোধিতে, ইতি ই অপ ইব 
নিহুতে, অপনিহ্ত ইবেতি ব্যবহিতেন স্ধন্ধ, ন চ অপনিহ্তে ন চ 
যথাবর্বগ্রিভিরুত্তং ব্রবীতীত্যভি প্রায়ঃ। কথম্? ইমে অগ্রয়ঃ ময়৷ পরিচরিতা 
উক্তবস্তে! নূনম্‌, যতম্তাৎ দৃষ্টা। বেপমানা ইব ঈদৃশ। দৃষ্তান্তে, পূর্ববন্তাদৃশাঃ সম্তঃ ; 
ইতীছ অন্‌ অভ্যুদে অদ্ক্তবান্‌ কাক! অন্রীন্‌ দর্শয়ন্। কিং নু সোম্য 


_ কিলতু তে তুভ্যম্‌ অবোচন্‌ অগ্নর়ঃ? ইতি, পুষ্টঃ ইত্যেবম্‌__- ॥৩৩৬২ 


ভাষ্যানুবাদ্ |__-ভগবঃ বলিয়া উপকোসল প্রত্যুত্তর দ্িলেন। [ আচার্য্য 
জিজ্ঞাসা করিলেন-_ ] হে প্রিয়দর্শন, ব্রন্গবিদের স্তায় তোমার মুখমগুল প্রসন্ন 
প্রতিভাত হইতেছে ; কে তোমাকে উপদ্দেশ করিল? ইহ! জিজ্ঞাসিত হইয়! 
[ উপকোসল ] প্রতিবচনে বলিলেন-__মহাশয়, আপনি প্রবাসে গেলে পর আর 
কে আমাকে উপদেশ দ্বিবে? এইরূপে ইহা! যেন গোপনই করিলেন, প্রকৃত- 
পক্ষে কিন্তু গোপন করেন নাই; অভিপ্রায় এই যে, অগ্রিত্রয় তাহাকে যাহা 
বপিরাছিলেন, তাহা! তিনি যথাধথভাবে বিবৃত করেন নাই মাত্র; কিপ্রকারে 
[ বপিয়াছিলেন 1? [উত্তর] আমার পরিচর্যায় পরিতুষ্ট এই অগ্নিত্রয়ই 
[ বলিয়াছেন ]; যেহেতু ইহারা ( অগ্রিত্রয় ) পুর্বে এবংবিধ অবস্থাপন্ন না! হইলেও 
এখন আপনাকে দেখিয়া! যেন কম্পমান বলিয়্াই পরিলক্ষিত হইতেছেন; এইরূপে 
কাকু (বিকৃত কণ্ঠম্বর ) দ্বার! অন্নিত্রয়কে প্রদর্শন করত অগ্রিত্রয়ের কথা বলিয়া- 
ছিলেন। [ আচার্য জিজ্ঞাসা করিলেন__] হে সোম্য, অ্থিত্রয় তোমাকে কোন্‌ 
বিষয় বলিয়াছেন? এইরূপে জিজ্ঞাসিত হইয়া! _1৩৩৬।২ 
ইদমিতি হ প্রতিজজ্ঞে, লোকান্‌ বাব কিল সোম্য, তেই- 
বোচন্নহন্ত তে তদ্বক্ষ্যামি__যথা পুক্করপলাশ আপো! ন শ্িষ্স্তে 
এবমেবংবিদি পাপং কর্ন ন শ্লিষ্যতে ইতি ; ব্রবীতু মে ভগবানিতি 
তন্মৈ হৌবাচ ॥৩৩৭॥৩ 
ইতি চতুর্থাধ্যায়ন্ত চতুর্ঘিশঃ খণ্ডঃ ॥১৪। 


ই্ঘম ইতি [ উপদ্দেশস্ত অংশমাত্র, নির্দিশন্‌] হ প্রতিজজ্ঞে (প্রতিজ্ঞাত- 
বান) [ তত আচার্য উবাচ-_] হে লোম্য বাব (প্রসিদ্ধ) তে (অগ্রয়ঃ) 
কিল (নিশ্চয়ে ) লোকান্‌ ( পৃথিব্যার্দীন্) তে (তুভ্যৎ) অবোচন্‌ ( উক্তবন্তঃ ). 


৯৫ 


8৫৪ ছান্দোগ্যোপনিষৎ। 


[ ন তু পরং ব্রন্ধ ), অহং তু ( পুনঃ) তত (্রহ্ষ) বক্ষ্যামি (কথযিষ্যামি),_যথ] (যদ্বৎ) 
পুফরপলাশে ( পদ্মপত্রে ) আপঃ (জলানি ) ন শ্রিষ্যস্তে ন সম্বধ্যস্তের এবং (তথা ) 
এবংবিদ্ি ( বক্ষ্যমাণপরর্রশ্গজ্ঞে ) পাঁপৎ কর্ম ন শ্লিষ্যতে ইতি। [ উপকোসল 
উবাচ-_ ] ভগবান্‌ [ পৃজনীয়ে। ভবান্‌ ] মে ( মহাৎ) ব্রবীতু ( উপদিশতু ) ইতি 
[ উক্ত আচার্ধ্যঃ তশ্রৈ ( উপকোসলায় ) উবাচ (উক্তবান্‌)-॥ 

[ উপকোসল অপ্রিপ্র্ত্ত উপদেশের অংশমাত্র উল্লেখ করিয়া] “ইদম্ঃ অর্থাৎ 
'এইমাত্র' এই বলিয়া প্রতিজ্ঞা করিলেন। [অতঃপর আচার্য বলিলেন, ] হে 
সোম্য, তাহারা তোমাকে নিশ্চয়ই পৃথিব্যাদি লোকের কথা বলিয়াছেন [কিন্ত 
পরব্রদ্ষের উপদেশ দ্বেন নাই ]) আমি তোমাকে তাহা বলিতেছি__ পল যেমন 
অল সংশ্লিষ্ট (মিলিত ) হয় না, তেমনি এইপ্রকার জ্ঞানবান্‌ লোকও পাপ করে 
সংশ্লিষ্ট হয় না। [ উপকোসল বলিলেন,_] পুজনীয় আপনি আমাকে তাহা 
বলুন। তিনি তাঁহাকে বলিতে লাগিলেন ॥ 

শান্কর-তাঘ্যম্‌।-__ইদমুক্তবন্তঃ, ইতি এবং হ প্রতিজজ্ঞে প্রতিজ্ঞাতবান্‌ প্রতীক- 


মাত্রং কিঞ্চিৎ, ন সর্ব যথোক্তমগ্রিভিরুত্তমবোচৎ। অত আহ আচার্য্য _লোকান্‌ 


বাব পৃথিব্যা্ধীন্‌ হে সোম্য, কিল তে অবোচন্‌, ন ব্রহ্ম সাকল্যেন। অহম্ত তে 
তুভ্যৎ তদ্ত্রন্ম,_বদিচ্ছসি ত্বং শ্রোতুৎ বক্ষ্যামি, শৃণু তন্ত ময়োচ্যমানস্ত ব্রহ্মণো জ্ঞান- 
মাহাত্যম-_ষথ! পুক্করপলাশে পদ্মুপত্রে আপঃ ন শ্রিষ্যন্তে, এবং যথা বক্ষ্যামি ব্রহ্ধ, 
এবংবিদি পাপং কর্ম ন শ্রিষ্যতে ন সম্বধ্যতে ইতি। এবমুক্তবতি আচার্ষ্যে আহ 
উপকোদলঃ-_ব্রবীতু মে ভগবানিতি। ত্মৈ হু উবাচাচার্য্যঃ ॥৩৩৭॥৩ 


ইতি চতুর্থাধ্যায়ন্ত চতুর্দশ-খণ্ড-ভাষ্ুম্‌ ॥১৪। 


আননাগিরিঃ।--অপনিহ্ত ইবেত্যত্রেবশবতাৎপধ্যৎ দর্শয়তি-ন চেতি। 
উক্তমভিপ্রায়মাঁকাঁঙ ্ষাপুর্ববকং বিবুণোতি__কথমিত্যার্দিন1!। কাকা স্বরভঙগেণ ভীতঃ 
সনু ্বানস্ফুটমিতি যাবৎ। ভীতিৎ শিত্যন্তাপনয্নাচার্ধ্যো ব্রতে-_কিৎ নু সোম্যেতি। 
আচীধ্যবাক্যন্থমিতিশবমনৃদ্য ব্যাচষ্টে__ইত্যেবমিতি। পৃষ্টঃ সন্গিতি পুর্বে সবস্ধঃ | 
যন্মাদবগ্নিভিরুক্তমাচার্ধ্যায় প্রতীকত্বারা শ্রিদ্যো৷ নিবেদধিতবাংস্তক্মাদাচা্ধ্যঃ প্রাপ্তঃ সাব- 
কাশমিত্যাছ--বত ইতি । কর ব্রদ্ধ খং ব্রদ্দেত্যাদিনা ব্রহ্মাপি তৈরুক্তমিত্যাশঙ্ক্যাহ 
_-ন ব্রন্ষেতি। কথৎ তছি সাকল্যেন ব্রহ্ম জ্ঞাতব্যমিত্যত আহ-_-অহুৎ ত্বিতি । 
বরহ্গজ্ঞানে কিৎ স্যাদিত্যাশঙ্ক্যাহ--শৃথিতি ॥ ৩৩৬-৩৩৭২-৩ 


ইতি চতুর্থাধ্যায়ন্ত চতুর্দশঃ খও্ডঃ 0১৪1 


এ 


& 


ভাষ্ানুবাদ ।-_ইহ। এইরূপে বলিয়াছেন, এই বলিয়া কেবল প্রতীক বা । 


চতুর্দশঃ খ্ডঃ ] চতুর্থোহধ্যায়ঃ। ৪৫১ 


উপদেশাংশমাত্র কিঞ্চিৎ প্রকাশ করিলেন, কিন্তু অগ্নিত্রয় যাহা বলিয়া ছিলেন, 
ঠিক যথাযথভাবে তাহাই প্রকাশ করেন নাই। অতএব আচার্য বলিলেন__ 
হে সোম্য, অগ্রিত্রয় তোমাকে পৃথিবী প্রভৃতি লোক সম্বন্ধেই উপদেশ প্রদ্ধান 
করিয়াছেন, কিন্তু সম্পূর্ণরূপে ব্রন্ষোপদেশ প্রান করেন নাই। কিন্তু তুমি 
যে ব্রন্ধ শ্রবণ করিতে ইচ্ছা করিতেছ, আমি তাহাই তোমাকে বলিব। আমার 
কথ্যমান সেই ব্রহ্ম বিষয়ক জ্ঞানের মাহাত্ম্য শ্রবণ কর-_ পুষ্করপলাশে-_পদ্মপত্রে 
যেরূপ জল মিশ্রিত হয় না, তন্রপ আমি যেপ্রকার ব্রক্ম বলিব, সেইপ্রকারে 
্র্মবিদ্‌ পুরুষেও পাপ কর্ণ সংশ্লিষ্ট_সম্বদ্ধ হয় না। আচার্য্য এইপ্রকার বলিলে 
পর, উপকোসল বলিলেন-_ভগবান্‌ ( পুজনীয় আপনি ) আমাকে বলুন; অনন্তর 
আচার্য্য তাহাকে উপদেশ দ্দিলেন ॥৩৩৭|৩ 
ইতি চতুর্থ অধ্যায়ের চতুর্দশ খণ্ডের ভাষ্যানুবাদ সমাপ্ত ॥১৪| 


চতুর্থাধ্যায়ে 


পঞ্চদশ? খণ্ডঃ। 


ঘ এযোহক্ষিণি পুরুষো দৃশ্যাতে এষ আত্মোতি হোবা চৈত্দম়ত- 
মভয়মেতদ্‌ ব্রন্মেতি। তন্যগ্ঘপ্যম্মিন্‌ সপির্ববোদকং বা সিঞ্চতি, 
বন্নী এব গচ্ছতি ৩৩৮১ | 


[সম্প্রতি আচার্য্যোপদেশং প্রকটয়তি “য এষঃ» ইত্যাদ্িনা। ] অক্ষিণি 
(চক্ষুর্মধ্যে )যঃ এষঃ পুরুষঃ দৃশ্ঠতে (নিবৃত্তচক্ষুতিঃ বিবেকিভিঃ অন্ুভূয়তে ), 
এষঃ ( অক্গিপুরুষঃ ) আত্মা! ইতি হ উবাচ (উক্তবান্‌) [ আচার্ধ্য ইতি শেষঃ]। 
[ কিঞ্চ] এতৎ ( এষঃ, বিধেয়প্রাধান্তাৎ ক্লীবত্বম) অমুতম (অমরণধর্শি-_ 
নিত্যম্‌), অভয় (সংসারভয়রহিতম্‌), এতং (এযঃ) ব্রহ্ম (পরমা) 
ইতি। তৎ (তন্মাৎ) যদ্ভপি (সন্তাবনায়াং) অস্মিন (অক্ষিণি) সপিঃ 
(স্বৃতং) বা উদকং (জলং) বা সিঞ্চতি (নিক্ষিপতি) [কশ্চিং]) তে 
( ঘ্ৃত-লে ) বর্মনী (চক্ষুঃকোণে ) এব ( নিশ্চয়ে ) গচ্ছতি (প্রাপ্পোতি )। 

[ এখন আচার্য্যোপদেশ কথিত হইতেছে-_( আচার্ধ্য ) বলিলেন__] এই যে, 
্ূর্মধ্যে পুরুষ দৃষ্ট হয়, ইহাই আত্মা, ইহাই অমৃত ও অভয়, এবং ইহাই ব্রহ্ধ। 
সেই ন্যই, কেহ যদি ইহাতে ঘৃত কিংবা'জল নিক্ষেপ করে, তাহা হইলে সেই 
ঘ্বত ও জর চক্ষুর কোণেই গমন করে (চক্ষুতে থাকে না)। 

শাঙ্ছর-ভাষাম্‌।-য এবঃ অক্ষিণি পুরুষে! দৃশ্ততে নিবৃত্তচক্ুতির্ চরধ্যাদি- 
সাধনসম্পন্নৈঃ শান্তৈব্বিবেকিতিঃ, দৃষ্টেদর্টা “চক্ষুষশ্ত্ষু£* ইত্যানিশ্রত্যন্তরাৎ। 
নমু অগ্নিভিরুক্তং বিতথং, যতঃ 'আচার্্যন্ত তে গতিং বক্তাঃ ইতি গতিমাত্রস্ত 
বক্তেত্যবোচন্‌, ভবিষাদৃবিষয়াপরিস্ঞানধাগ্রীনামূ। নৈষ দোষঃ) মুথাকাশস্তৈব 
'অক্ষিণি দৃহ্ঠতে' ইতি জরষ্টুরমুবাদাৎ। এষ আত্মা প্রাণিনামিতি হ উবাচ 
খ্ববমুক্তবান্‌; এতদ্যদেবাত্মতত্বমবোচাম, এতৎ অমৃতম্‌ অমরণধর্ষ্ি অবিনাশি, 


পঞ্চদশ; খণ্ডঃ ] চতুর্থোহধ্যায়ঃ | ৪৫৩ 


অত এব অভয়ম্, যস্ত হি বিনাশশঙ্কা, তম্ত ভয়ৌপপত্তিঃ তদভাবাধভয়ম্‌; অত 
এব এতদ্‌ ব্রহ্ম বুহদনস্তমিতি। 

কিঞ্চ, অন্ত ব্রহ্মণোহক্ষিপুরুষন্ত মাহাআ্মযম-_-তৎ তত্র পুরুষন্ত স্থানে অক্ষিণি যগ্ভপি 
অন্মিন্‌ সপির্ববা উ্দকৎ বা সিঞ্চতি, বর্মনী এব গচ্ছতি, পক্মাবেব গচ্ছতি, ন চক্ষুষা 
সন্বধ্যতে, পল্পপত্রেণেবোদকম্‌। স্থানস্াপ্যেতন্নাহাত্্ম্, কিৎ পুনঃ স্কানিনোহ্ষ- 
পুরুষন্ত নিরগ্রনত্বৎ বক্তব্যমিত্যতি প্রায়ঃ ।৩৩৮১ 

আনন্দগিরিঃ।-_কথমুপসন্ায়াচার্ষ্যো ব্রহ্মচারিণে ব্রন্গবিদ্যামুক্তবান্‌, ইত্যত আহ 
_য এষ ইতি। অক্গিস্থানে তদৃপলক্ষিতো ভ্রষ্টা য এষ পুরুষে দৃশ্ততে ইতি সম্বস্কঃ। 
নাসৌ সর্কেষাৎ ছায়াত্মাতিরিক্তে৷ দৃষ্টিগোচরতামাচরতি ইত্যাশঙ্ক্যাধিকারিণো 
বিশিনষ্টি-_নিবৃত্তেতি। নিবৃত্তানি বিষয়েভ্যে। বিমুখানি চক্ষ ংষি বাহানি করণা“ন 
যেষাৎ তৈরিতি যাবৎ | বাহৃকরণানাৎ ম্ববশত্বাধীনৎ বিশেষণাস্তরমাধ্তে_ ব্রহ্ষচর্যযা- 
দ্রীতি। মনসো বিষয়পারবশ্তরাহিত্যে বিশেষণান্তরমাহ__শান্তৈরিতি। তেষাং 
নিবৃততচন্ষুষ্টে হেতুমাহ-_বিবেকিভির্রিতি। পুরুষোহক্ষিণি দ্রষ্টেত্যত্র বুছদারণ্যক- 
শ্রুতিৎ প্রমাণয়তি- চক্ষুষ ইতি। আচার্ধ্যেণাপূর্ববিদ্যোপদেশাৎ অগ্ীনামুক্তিমিথ্যা 
প্রাপ্তেতি শ্রষ্কতে__নন্িতি। অগ্নিবচনস্ত গত্যন্তরমাহ__ভবিষ্যদিতি | নাগ্রী- 
নামুক্তিরূ্যা নাপি তেষাৎ ভবিষ্যদ্‌বিষয়াজ্ঞানমিতি দুষয়তি_নৈষ দোষ ইতি। 
যৎ সুখগ্রণকমাকাশমুপাস্তমগ্লিভিরপঘিষ্টং, তন্তৈব কারণব্রহ্ষণো দ্রষ্টুরূপন্তাক্ষিণি 
দৃশ্ঠতে ইত্যন্থবাদ্দো গতিব্যাখ্যানায়াচার্য্যেণ ক্রিয়তে, তন্ান্তি দোঁযদ্বয়মিত্যর্থঃ। 
অক্ষিণি দৃশ্তত ইতি প্রয়োগাৎ আচার্য্য ছায়া! বিবক্ষিত ইত্যাশশ্ক্যাহ__এষ 
ইতি। ইতশ্চ নায়ং পুরুষশ্ছায়াজ্ধেতি অনন্তরবাক্যমবতার্ধ্য ব্যাকরোতি-__এতদ্ি- 
ত্যার্দিনী। ইতিশবে। যথোক্তগুণৈরুপান্তঃ পুরুষে! ন চ্ছায়াত্মা ভবিতুমহ্তীত্যর্থঃ। 
অসঙ্গত্বাচ্চ নায়ং ছায়াত্মেত্যাহ-__-কিং চেতি। মাহাত্যৎ স্থানঘ্বারেণোচ্যত ইতি 
শেষঃ। কিমেতাবতা পুক্ুষস্ায়াতমিত্যাশঙ্ক্যাহ-_স্থানস্তাগীতি ॥৩৩৮।১ 

ভাষ্যান্ুবাদ ।__আচার্য্য বলিলেন, ব্রন্গচ্ধ্যাি-সাধনসম্পন্ন এবং শ্রান্তুণীল, 
যাহাদের দৃষ্টিশক্তি বাহ্‌ বিষয় হইতে নিবৃত্ত হইয়া অন্তমু্থী হইয়াছে, সেই সকল 
বিবেকী পুরুষ চক্ষুর মধ্যে এই যে পুরুষকে দর্শন করেন; এবং “ক্ষুরও চক্ষু” ইত্যাদি 
অপর শ্রুতি হইতে যাহাকে 'ৃষ্টিরও দ্রষ্টা, বলিয়া জান! যায়, ইহাই প্রাণিগণের 
আত্মস্বূপ। যাহাকে আত্মতত্ব বলিয়া নির্দেশ করিয়াছিলেন, ইহাই অমৃত অমরণ- 
শীল, অর্থাৎ অবিনাশী, এই কারণেই অভয়; কেননা, যাহার বিনাশাশঙ্কা 
আছে, তাহারই ভয় হইয়া থাকে। তাহ! না থাকায়ই ইহা! অভয় ( ভয়শূন্য ) 
এবং এই কারণেই ইহা ব্রক্ষ অর্থাৎ বৃহৎ__অনন্ত। প্রশ্ন হইতেছে যে, অগ্নির! ত 
মিথ্যাকথা বলিয়াছেন ; কারণ, তাহারা, “আচার্য্য তোমাকে গন্তব্য পথ বলিবেন, 


৪৫৪ ছান্দোগ্যোপনিষৎ। 


এইরূপে আচার্ধ্যকে কেবল গন্তব্য পথেরই বক্ত| বলিয়া নির্দেশ করিয়াছেন, 
অধিকন্তু, অগ্রিত্রয়ের ভবিষ্যৎ বিষয়ে জ্ানাভাবও প্রতিপন্ন হইতেছে । না_ ইহা] 
দোষাবহ নহে; কারণ, অগ্নিত্রয় স্থথম্বরূপে যে আকাশের উপদেশ করিয়াছেন, 
এখানে “অক্ষিমধ্যে দষ্ট হয়” বলিয়া! কেবল তাহারই ত্রষ্টার পুনরুল্লেথ করা হইয়াছে 
মাত্র। 

অপিচ, এই ব্রন্ধ্বর্ূপ অক্ষিপুরুষের মাহাঝআ্য এইরূপ-_-এই পুরুষের 'অভি- 
ব্যক্তিস্থান লেই এই অক্ষিমধ্যে কেহ যদ্দি ঘৃত কিংবা জল নিক্ষেপ করে, তাহা 
হইলে সেই ঘ্বৃত ও জল চক্ষুর পক্ষদ্ধয়েই (চক্ষুর কোণেই ) গমন করে.; পরস্ত 
পদ্মপত্রের সহিত জল যেমন সংশ্লিষ্ট হয় না, তেমনই তাহাও চক্ষুর সহিত সন্বদ্ধ 
হয় না। অভিপ্রায় এই যে, স্কানেরই যখন এত মাহাত্ম্য, তখন সেই স্থানাধি- 
পতি অক্ষিপুরুষের যে নিরঞ্জনত্ব (নির্লেপভাব ), তাহা কি আর বলিতে হয়? 
1৩৩৮॥১ 


এত সংযদ্ধাম ইত্যাচক্ষত এতণ হি সর্ববাণি বামান্যভি- 


সংযন্তি ) সর্ববাণ্যেনং বামান্ভিসংঘন্তি য এবং বেদ ॥৩৩৯॥২ 

[ কিঞ্চ ], এতম্‌ ( অক্ষিপুরুষৎ ) “সংযদ্বামঃ, ইতি আচক্ষতে [ বিবেকিনঃ ]) 
ছি (যতঃ ) সর্বাণি বামানি ( বননীয়ানি শোভনানি) এতম্‌ (অক্ষিপুরুষম্‌ ) 
অভি ( সর্বতোভাবেন ) সংযস্তি ( আশ্ররন্তে )। যঃ (উপাঁসকঃ) এবং ( যথোক্ত- 
গুণমম্পত্ত্যা অক্ষিপুরুষং ) বেদ জানাতি-__উপান্তে, সর্ব্বাণি বামানি এনম্‌ (বিদ্বাং- 
সম্‌) অভিসংযস্তি ॥ 

এই অক্ষিপুক্রষকে “সংযদ্বাম” বলিয়! নির্দেশ করিয়া থাকেন; কারণ সমস্ত 
উত্তম গুণ ও কর্ম ইহাকে সর্বতোভাবে মাশ্রয় করে; থিনি এই প্রকার জানেন, 
উৎকষ্ট গুণরাশি তাহাকেও আশ্রয় করিয়া থাকে ॥ 

শাঙ্কর-ভাষ্যম্‌।--এতম্‌ যথোক্তৎ পুরুষৎ সংযদ্বাম ইত্যাচক্ষতে। কম্মাৎ? 
য্মা্দেতৎ অর্বাণি বামানি বননীয়ানি সম্তনীয়ানি শোভনানি অভিসংযস্তি 
অভিসংগচ্ছস্তি, ইত্যতঃ সং্যন্বামঃ ; তথা! এবংবিদম্‌ এনং সর্বাণি বামানি অভি- 
সংযস্তি, য এবং বেদ |৩৩৯॥২ 


আনন্দগিরিঃ।__তন্তৈবোপাস্তত্বার্থৎ গুণীস্তরৎ দর্শয়তি-_এতমিতি। পুরুষ 
সংযদ্বামত্বং ব্রহ্মবিদৃক্ত্যা লিদ্ধমপি নান্বর্থমস্তরেণ ব্যক্তীভবতীতি শঙ্কতে-_কম্মান্বিতি। 
অবয়বার্ধোপন্তাষেন পরিহরতি-যম্মার্দিতি। গুণোপাস্তিফলমাহ__তথেতি। 


পঞ্চবশঃ থণ্ডঃ] চতুর্ধোহধ্যায়ঃ। ৪৫৫ 
উপাস্তগুণান্থুসারেণেত্যর্থ:। এবৎবিদরৎ সত্যদ্বামগুণবি শিষ্টপুরুযোইম্ীতি (বদিতার- 
মিত্যেতৎ ॥৩৩৯২ 

ভাম্যান্ুবাদ।__[ বিবেকিগণ ] পূর্বোক্গ্রকার এই পুরুষকে “সংযদ্বাম' বলিয়া 
বর্ণন] করিয়! থাকেন; কি হেতু? যেহেতু সমস্ত “বাম অর্থাৎ প্রার্থনীয় শোভন 
কর্মসমূহ ইহাকে সর্বতোভাবে আশ্রয় করিয়৷ থাকে; এই কারণেই ইনি 
'সত্যদ্বাম” শব্দে অভিহিত হন। সেইরূপ, যিনি এইপ্রকার তত্ব জানেন, 
এবৎবিধ জ্ঞানসম্পন্ন সেই ব্যক্তিকেও সমস্ত শোভন কর্ধরাঁশি আশ্রয় করিয়া থাকে 
॥৩৩৯]২ 


এষ উ বামনীরেষ হি সর্ববাণি বামানি নয়তি; সর্ববাণি বামানি 
নয়তি য এবং বেদ ॥৩৪০॥৩ 


তথা, এষঃ ( অক্ষিপুরুষঃ ) এব উ “বামনীঃ; হি (যন্মাৎ) এষঃ 
€ অক্ষিপুরুষঃ ) এব ( নিশ্চয়ে ) সর্বাণি বামানি (পুণ্যকম্মাণি ) নয়তি ( প্রাণিনঃ 
প্রাপয়তি )। যষঃ (পুরুষঃ) এবং ( যথোক্তগুণসম্পন্নম্‌ অক্ষিপুরুষং) বেদ 
( জানাতি), [ সোইপি ] সর্বাণি বামানি নয়তি ( অন্যান প্রাপয়তীত্ার্থঃ )॥ 

সেইরূপ এই অক্ষিপুরুষই “বামনী+; কারণ, ইনিই অপরকে সমস্ত পুণ্যকর্শে 
প্রাপ্ত করান, অর্থাৎ নিযুক্ত করান; যিনি এই প্রকার জানেন, তিনিও অপরকে 
পুণ্যকর্ে সংযোজিত করিয়া থাকেন ॥ 

শাহ্কর-ভাষ্যম।__এষ উ এব বামনীঠ যন্মাৎ এষ হি সর্বাণি বামানি 
পুণ্যকর্মফলানি পুণ্যানুরূপং প্রাণিভ্যে৷ নয়তি প্রাপয়তি বহুতি চ আত্মধর্মত্বেন। 
বিছুষঃ ফলং_সর্বাণি বামানি নয়তি, ষ এবং বেদ ॥৩৪০1৩ 


আনন্দগিরিঃ।-_গুণান্তরম্‌ উপান্তত্বায় দর্শয়তি-_এষয ইতি। তদ্‌ব্যুৎপাদয়তি 
__এষ ইতি ॥৩৪০|৩ 


ভাষ্যান্থবাদ্দ।_ ইনিই “বামনী”; যেহেতু ইনিই পুণ্যান্থুরূপ পুণ্যকর্শের 
ফল গ্রাণিগণকে প্রাপ্ত করান, এবং আপনার ধর্মরূপে বহনও করেন। বিদ্বানের 
ফল-_যিনি এইপ্রকারে জানেন, তিনি সমস্ত পুণ্যকর্মের ফল [ অপরকে ] 
প্রাপ্ত করান ॥৩৪০॥৩ 


এষ উ এব ভামনীরেষ হি সর্ধেধু লোকেযু ভাতি; সর্বেবষু 
লোকেধু ভাতি য এবং বেদ ॥৩৪১॥৪ 


৪৫৬ ছান্দোগ্যোপনিষৎ। 


এষ ( অক্ষিপুরুষঃ ) উ এব ( নিশ্চয়ে ) 'ভামনীঃ», হি ( যন্মাৎ ) এষঃ ( অঙ্গি- 
পুরুষঃ ) সর্কোধু লোকেষু ( হূর্যমগ্ডলাদিযু) ভাতি (দীপ্যতে )। যঃ (পুরুষঃ ) 
এবং ( যথোক্তপ্রকারৎ ) বেদ, [সঃ] সর্ধেষু লোকেধু ভাতি (প্রকাশতে )॥ 

ইনিই 'ভামনী”, কারণ, ইনিই সুর্যযমগুলাদি সমস্ত লোকে দীপ্তি পাইতেছেন। 
যিনি যথোক্তপ্রকারে ইহা! জানেন, তিনিও সমস্ত লোকে দ্বীপ্তি লাভ করেন ॥ 

শাঙ্কর-ভাষুম্‌।এষ উ এব ভামনীঃ ; এষ হি যম্মাৎ সর্কেষু রি আদিত্য- 
ন্রাগ্যাদিরূপৈর্ভাতি দীপ্যতে, “তস্ত ভাস! সর্বমিদং বিভাঁতি” ইতি শ্রঁতেঃ' ॥ অতো! 
ভামানি নয়তীতি ভামনীঃ | ষ এবং বেদ, অসাবপি সর্কেষু লোকেষু ভাতি! ১18 


আননগিরিঃ।__গুণান্তরৎ ধ্যানায় উল্তা বুৎপাদয়তি_-এয ইত্যার্দিনা। 
আদিত্যা্দিরপেণ অন্তৈব দ্রীপ্যমানত্বে শ্রত্যন্তরমন্থকৃলয় তি--তন্তেতি। গুণো- 
পান্তিফলমাহ__ষ এবমিতি ॥৩৪১॥৪ 


ভাষ্যান্থবাদ্।-_ইনিই “ভামনী”) যেহেতু, এই অক্ষিপুরুষই সমস্ত 
লোকে সুর্য, চন্দ্র ও অগ্নি প্রভৃতি রূপে দীপ্ডি পাইয়া থাকেন; তাহার 
দ্বীপ্তিতেই এই সমস্ত জগৎ প্রকাশ পাইতেছে” এই শ্রতিও এ বিষয়ে প্রমাণ। 
অতএব ভামসমুহ ( দীপ্তিসমূহ ) প্রাপ্ত করান বলিয়া! 'ভামনী” সংজ্ঞায় অভিহিত 
হুন। যিনি এইরূপ জানেন, তিনিও সমস্ত লোকে দীপ্তি লাভ করেন ॥৩৪১॥৪ 


অথ যছু চৈবাস্মিষ্কব্যং কুর্ববস্তি যদি চ ন অচ্চিষমেবাভি- 
সন্তবস্ত্যচ্চিষোহ্হরহম আপূর্ধ্যমাণপক্ষমাপূর্য্যমাণপক্ষাদ্‌ যান্‌ ষড়ু 
দউ্েতি মাসাধস্তান্মাসেভ্যঃ সংবৎসরণ সং 'বৎসরাদাদিত্যমানিত্যা 
চক্দ্রমপং চন্দ্রমসে। বিছ্যুতং তৎপুরুষোহমানব স এনান্‌ & ব্রহ্ম 
গময়তি ; এষ দেবপথো ব্রহ্মপথ এতেন প্রতিপদ্ভমানা ইমং 
মানবমাবর্তং নাবর্তৃন্তে নাবর্তীন্তে ॥৩৪২1৫ 

ইতি চতুর্থাধায়ন্ত পঞ্চৰশঃ থণ্ডঃ ॥১৫॥ 

| ইদ্দানীৎ যথোক্তব্র্মবি্ব উত্তরা গতিরুচ্যতে__] অথ (মুত্যোরনস্তরৎ ) 

যৎ(যদ্দি)উ (সম্তাবনায়াম্‌) অন্মিন্‌ ( অক্গিপুরুষবিদি, “অন্মিন্, ইতি জাত্য- 


পৈক্ষয়া একবচনম্‌-__এষু* ইতি বোদ্ধব্যম্‌)) শব্যৎ (শবকর্ম দাহাদিকৎ) কুস্তি, 
যদ্দিচ (বা)ন (শ্রব্যৎ কর্ম ন কুর্ধবস্তি) [জ্ঞাতয় ইতি শেষঃ]) [ তথাপি, 


_*. এতান্ দ্ধ গৃময়তি ইতি পাঠঃ কচিৎ দৃগ্থীতে। 


পঞ্চদশঃ থণ্ডঃ ] চতুর্থোহ্ধ্যায়ঃ। ৪৫৭ 


তে] অচ্চিৎ (অচ্চিরভিমানিনীৎ দেবতাং) প্রতিপদ্থন্তে (লভভস্তে) এব। 
অচ্চিযঃ অহঃ, অহৃঃ আপূর্য্যমাণপক্ষম্‌ (গুরুপক্ষম্), আপূর্য্যমাণপক্ষাৎ [ অনস্তরং ] 
যান্‌ যু মাসান্‌ [ব্যাপ্য ] উদ ( উত্তরাং দ্রিশম্) এতি (গচ্ছতি ) [হ্ুর্যয 
ইতি শেষঃ], তান্‌ (উত্তরায়ণমাপান্), মাসেভ্যঃ সংবংসরধ, জংবৎসরাৎ 
আদিত্যম্‌, আদিত্যাৎ চন্দ্রমসং, চন্দ্রমসঃ বিহ্যুতম্‌ [ অভিসংভবস্তি ]। অমাঁনবঃ 
( মানবন্ষ্টিবহিভূতিঃ) সঃ পুরুষঃ তৎ (তত্রস্থান্) এনান্‌ (উপাসকান্‌) কর্ম 
( ব্রহ্গলোকং__সত্যলোকৎ ) গময়তি ( প্রাপয়তি )। এষঃ (পুর্বোক্তঃ পন্থা এব ) 
দবেবপথঃ ( দেবৈঃ অচ্চিরাগ্ভভিমানিভিরূপলক্ষিতত্বাৎ দেবপথঃ ), [তথা] ব্রহ্গপথঃ 
€ব্রহ্দপ্রাপ্ত্যপায়ত্বাৎ); এতেন (পথা) প্রতিপদ্ধমানাঃ (ব্রহ্ষগন্তারঃ) ইমম্‌ 
( বর্তমান-কল্পীয়ম্, অনুভূয়মানং বা) মানবম্‌ (মনোঃ কৃষ্টিসম্বন্ধিনম ) আবর্তং 
(পুনঃ পুনঃ জন্মমরণলক্ষণৎ ) ন আবর্তন্তে ( ন প্রত্যাগচ্ছন্তীত্যর্থঃ )। বিদ্ভাফল- 
পরিসমাপ্ত্যর্থা দবিরুক্তিঃ ॥ 

[ এখন বিদ্যাফল কথিত হইতেছে-_] মৃত্যুর পর [তাহার জ্ঞাতিগণ ] 
যদ্দি উক্ত ব্রহ্মবিদের শব্য কর্ম অর্থাৎ দ্রাহাদিরূপ অন্ত্ে্টিক্রিয়৷ করেন, অথবা 
যদি নাই করেন, তথাপি তাহার] অচ্চিকে (জ্যোতির অভিমানিনী দেবতাকে ) 
প্রাপ্ত হন, অচ্চিঃ হইতে অহঃ, অহঃ হইতে শুর্ুপক্ষ, শুক্লপক্ষ হইতে ৃর্যয 
যে ছয়মাস উত্তর দ্বিকে গমন করেন, সেই উত্তরায়ণ ছয়মাস, ষণ্মাস হইতে 
সংবৎসর, সংবংসর হইতে আদিত্য, আদিত্য হইতে চন্দ্র, চন্দ্র হইতে বিগ্ৎকে 
গ্রাপ্ত হন, [ তাহার পর ], প্রসিদ্ধ অমানব ( মনুষ্যেতর ) একজন পুরুষ আসিয়। 
বিছ্যতংলোকস্থিত সেই সকল লোককে সত্যলোকে লইয়! যান; ইহাই দ্েবপথ 
এবং ব্রহ্গপথ; এই পথে যাহারা গমন করেন, তাহারা এই মানব-আবর্তে 
অর্থাৎ এই সংসারচক্রে আর ফিরিয়া আসেন না। 

শাঙ্কর-ভাষ্যম্।--অথ ইদানীং যথোজকব্রহ্গবিদো| গতিরুচ্যতে-যত যদি 
উ চ এব অস্মিন এবংবিদ্ি শব্যৎ শবকর্্ম মৃতে কুর্বস্তি, যদি চন কুস্তি 
খত্বিজঃ, সর্বথাপ্যেবংবিৎ তেন শবকর্্ণা। অকৃতেনাপি প্রতিবদ্ধো ন ব্রহ্গ 
প্রাপ্পোতীতি ন; ন চ কৃতেন শবকর্ণাস্ত কশ্চন অভ্যধিকে!। লোকঃ, “ন 
কর্মণা বর্ধতে নো কনীয়ান্ত ইতি শ্রত্যন্তরাৎ। শবকর্মণি অনাদরং 
শয়ন বিদ্াৎ স্তৌতি, ন পুনঃ শবকন্ম এবংবিদে| ন কর্তব্যমিতি। অক্রিয়মাণে 
হি শবকর্মণি কর্মণাং ফলারন্তে প্রতিবন্ধঃ কৃশ্চিদনুমীয়তে অন্তর; যত ইহ 


৪৫৮ ছান্দোগ্যোপনিষৎ। 


বিদ্ভাফলারম্তকালে শবকর্্ম স্তাদ্বা ন বেতি বিগ্ভাবতোহ্প্রতিবন্ধেন ফলারম্তং 
ঘর্শয়তি | 

যে স্খাকাশমক্ষিস্থৎ সংযদ্বামে। বামনীর্ভীমনী রিত্যেবংগুণমুপাসতে প্রাণসছিতা- 
মগ্সিবিষ্ভাৎ চ, তেষামন্তৎ কর্ম ভবতু মা বা ভূৎ, সর্বথাপি তে অচ্চিষমের 
অভিসম্ভবস্তি, অচ্চিরভিমানিনীং দেবতামভিসম্তবস্তি প্রতিপদ্যস্ত ইত্যর্থঃ। 
অচ্চিষঃ অন্ির্দেবতায়াঃ অহঃ অহরভিমানিনীং দ্বেবতাম্, অহন আপূর্য্যমাণপক্ষৎ 
গুরুপক্ষদেবতাম্‌, আপূর্য্যমাণপক্ষাৎ যান্‌ ষণ্মাসান্‌ উদঙউত্তরাৎ দ্িশমেতি সবিতা, 
তান্‌ মাসান্‌ উত্তরায়ণদেবতাম্‌, তেভ্যো মাসেভ্যঃ সংবৎসরৎ সংবৎ্সরদেবতাম্‌, 
ততঃ সংবৎসরাৎ আঘিত্যম্‌, আদিত্যাৎ চন্দ্রমসম্, চন্দ্রমসে। বিছ্যতম। তৎ 
তত্রস্থান্‌ তান্‌ পুরুষঃ কশ্চিদ্‌ ব্রহ্মলোকাদেত্য অমানবঃ-_মানব্যাং স্থষ্ৌ ভবে 
মানবঃ ন মানবঃ অমানবঃ, স পুরুষ এতান্ ব্রহ্ম সত্যলোকস্থং গময়তি, গন্তূ- 
গন্তব্যগমস্বিতৃত্বব্যপদেশেভ্যঃ ; সম্মাত্রব্ধপ্রাপ্তৌ৷ তদনুপপত্তেঃ | প্বরদ্ষৈব সন্‌ ব্রহ্ধা- 
প্যেতি” ইতি হি তত্র বক্তৎ স্তাষ্যম্‌। সর্বভেদনিরাসেন সম্মান্রপ্রতিপত্তিং 
বক্ষ্যতি। ন চাদৃষ্ট মার্গো গমনায়োপতিষ্টতে, “স এনমবিদিতো৷ ন ভুনক্তি” 
ইতি শ্রুত্যন্তরাৎ। এষ দ্বেবপথঃ দেবৈরচ্চিরাঁদিভিঃ গমগিতৃত্বেনা ধিকৃতৈরুপ- 
লক্ষিতঃ পদ্থাঃ__দেবপথ উচ্যতে। ব্রহ্ম গন্তব্যম্‌, তেন চোপলক্ষিত ইতি ব্রহ্গপথঃ | 
এতেন প্রতিপন্ঠমান। গচ্ছন্তে। ব্রহ্ম, ইমৎ মানবৎ মনুসন্বদ্ধিনং মনোঃ স্থষ্টিলক্ষণ- 
মাবর্ত, নাবর্ত্তে; আবর্তন্তে অশ্মিন্‌ জননমরণপ্রবন্ধচক্রারূঢ়া ঘটাযন্ত্বৎ পুনঃ 
পুনরিত্যাবর্তঃ, তৎ ন প্রতিপদ্ন্তে। নাবর্তন্ত ইতি দ্বিরুক্তিঃ সফলায়াঃ বিদ্যায়াঃ 
পরিসমাপ্রিপ্রদর্শনার্থ। ॥৩৪২)৫ | 

ইতি চতুর্থাধ্যায়স্ত পঞ্চদশ-খণ্ড-ভাষ্যুম্‌ ॥১৫। 


. আনন্দগিরিঃ।-__গতিৎ বক্ত, পুর্বোক্তত্রন্ বিদ্যায়ামধিকগুণানেব আচার্ষ্যোহন্ব- 
বার্দীৎ ইদ্বানীং তামেব গতিমবতারয়তি-_-অথেতি । তাং বক্ত,ং পাতনিকাৎ 
করোতি-_যদ্‌ ্দীতি। করণাকরণাভ্যাৎ বিছষেো ন বৃদ্ধির্নাপি হানিরিত্যত্র 
শ্রত্যস্তরং প্রমাণয়তি-__ন কর্ণেতি। অথ ষছু চৈবেত্যান্দিবাক্যস্ত তাৎপর্য্যং 
দর্শয়তি--শবকর্মনীতি | তাৎপর্য্যান্তরৎ দর্শয়তি-_-ন পুনরিতি। যদ্দি বিছ্ুষোহপি 
শবকর্ম্ম কর্তব্যম্‌, কম্তহি তন্ত বিশেষঃ, তত্রাহ_ _অক্রিয়মাণে হীতি। অন্থাত্রেত্য- 
বিদ্াবান্থচ্যতে-_ইহেতি। প্রস্ততবাক্যস্ত বিস্তাবতো৷ বা উক্ভিরিতি শবকর্মবণ্য- 
নাঘরপূর্ব্বকমিতি শ্রেষঃ। বিদ্যাবতঃ শবকর্মভাবাভাবয়োর প্রতিবন্ধং ফলং সিধ্যতি। 
অবিদ্যাবতস্ত শবকর্ম্মা করণে কর্ম ণি ন ফলদ্বানীতি বিদ্যান্ততিরিহাতিপ্রেতেতি ভাবঃ। 


পঞ্চদশ; থণ্ডঃ ] চতুর্ধোহ্ধ্যায়ঃ। ৪৫৯ 


তে অচিষমেবেত্যত্র তচ্ছব্যার্থং ব্যাচষ্টে_-যে সুখাকাশমিতি । সত্যলোকম্থমিতি 
ঘ্েশব্যবচ্ছেদনমিতি ব্যাখ্যায়তে মুখ্যমেব ব্রহ্ধ ব্রহ্মশব্বাবলম্বং কিং নোচ্যতে তত্রাহ 
_ গন্তুগন্তব্যেতি। এতেভ্যো হেতৃভ্যঃ সত্যলোকন্থৎ ব্রহ্ম ন মুখ্যমিতি সংবন্ধঃ। 
মুখ্য-বরন্মপ্রাপ্তাবপি যথোক্তব্যপদেশ] ভবিষ্যস্তীত্যাশঙ্ক্যাহ-_সম্মাত্রেতি । তদ্নুপ- 
পত্তের্ন তাদৃগ, ব্রহ্ম ব্রহ্মশব্মিতি শেষঃ। অনুপপত্তিমেব স্ফোরয়তি__ব্রদ্মৈবেতি। 
তত্রেতি মুখ্যপ্রাপ্তিরচ্যতে । কম্তচিদ্বপি সন্মাত্রবরঙ্গপ্রাপ্তিরত্র নাস্তীত্যাশঙ্ক্যাহ-_ 
সর্বভেদেতি । বক্ষ্যতি যষ্ঠেহধ্যায়ে শ্রতিরিতি শেষঃ। জীবন্ত সন্মাত্রৎ ব্রহ্ম পার- 
মাথিকং রূপং চেছুপাসকন্তাপি ন গতিরুচিতা, তন্াপি ব্রহ্মাতিরিক্তস্বরূপভাবাদিত্যা- 
শঙ্ক্যাহ__-ন চেতি। একত্বলক্ষণো মার্গে। ন দৃষ্টশ্চেদ্গমনায় নোপতিষ্ঠতে। নহি 
ধ্যাননিষ্নতাদৃষ্টমৈকত্বং গমনং বারয়িতৃৎ পারয়ত্যজ্ঞানপ্রতিবন্ধাংৎ। তন্ত গমন- 
ভ্রাস্তিসস্তবাদিত্যর্থ:। যদ্বা, একত্বলক্ষণে। মার্গো নাবগতো! ন গমনায় মোক্ষায়ো- 
পশ্থিতে। ভবতীত্যর্থঃ। তত্র প্রমাণমাহ--স এনমিতি | স পরমাত্মা প্রত্যকৃত্েনা- 
জ্ঞাতঃ সন্নেনমধিকারিণং মুক্তিপ্রদানেন ন পালয়ৃতীত্যর্থঃ| প্রকৃতাৎ গতিমুপসং- 
হুরতি--এষ ইতি । গতিফলং নিগময়তি_-এতেনেতি ইমমিতি বিশেষণার্দনাবুত্তি- 
রম্মিন্‌ কল্পে, কল্লান্তরে ত্বাবৃত্তিরিতি স্চ্যতে । আবর্তশব্ং ব্যাকরোতি-_ আবর্তৃত্ত 
ইতি। সফলায়া যথোক্তেন গতিপুর্বকেণ ফলেন সহিতায়া৷ ইতি যাবৎ। 
কার্য্যবন্মোপাসনসমুচ্চিতা কারণব্রক্ষোপাসন1 যথোক্তা ন বিদ্যাসহিতা বিদ্যা অত্র 
বিবক্ষিত। তস্তা ইত্যর্থঃ ॥৩৪২॥৫ 


ইতি চতুর্থাধ্যায়স্ত পঞ্চদশ: খণ্ডঃ॥১৫। 


ভাষ্যান্ুবাদ।__অতঃপর এখন পূর্বোক্ত ব্রহ্মজ্ঞের গতি ( গমনপ্রণালী ) 
কথিত হইতেছে__এই যথোক্ত ব্রহ্গবিদ মরিলে পর খত্বিক্গণ যদি তাহার শব্য 
কর্ম (অত্য্েষ্টিক্রিয়া) করেন, কিংবা! নাই করেন, সর্ধপ্রকারেই যথোক্ত ত্রহ্ধবিদ্‌ 
ব্যক্তি ব্রহ্মকে প্রাপ্ত হন, কিন্তু সেই শব-কর্ম না করাতেও যে তিনি প্রতিরুদ্ধ 
হইয়া! ব্রহ্ধকে প্রাপ্ত হন না, তাহা নহে, আর সেই শব-কর্ম করাতেও যে 
তাহার কোন একট! বিশেষ উপকার হয়, তাহাও নহে। কারণ, অপর শ্রুতিতে 
আছে-_“তিনি পুণ্য কর্মদ্বারাও বড় হন না, আর পাপকর্ম দ্বারাও হীন হন না”। 
[ এখানে বিদ্বানের পক্ষে ] শব-কর্মের প্রতি অনার প্রদর্শন করায় বিগ্ভারই স্তুতি 
বা উৎকর্ষ জ্ঞাপন কর হইতেছে মাত্র, কিন্তু তাদৃশ বিদ্ধানের পক্ষে শব-কর্থের 
অকর্তব্যতা প্রতিপা্ন হইতেছে না । যেহেতু এখানে বিদ্যাফল উল্লেথের প্রারন্তে, 
বিদ্বান্‌ ব্যক্তির শব-কর্ম কর! হউক বা! নাই হউক, তাহার অবাধে ফলপ্রাপ্তি হয়_- 
ইছাই কথিত হইয়াছে; [ তাহাতে বুঝ! যাইতেছে যে] অন্থাত্র ( অব্রহ্মবিদ্বের পক্ষে ) 
শব-কর্ম ন1 করিলে ফলপ্রাপ্তিতে কোনপ্রকার প্রতিবন্ধক ঘটিয়। থাকে। 


৪৬০ ছান্দোগ্যোপনিষৎ | 


যাহারা “সত্যদ্বাম,+ বামনী ও ভামনী+-প্রমুখ গুণ-বিশিষ্টরূপে সখ ও 
আকাশাত্মক অক্ষিমধ্যস্থ পুরুষের এবং প্রাণনহকারে অগ্রিবিগ্ভারও উপাসন! 
করিয়! থাকেন, তীহাদের সম্বন্ধে অন্ত কোন কর্ম অনুষ্ঠিত হউক বা নাই হউক, 
তাঁহার। সর্বপ্রকারেই অচ্চিকে প্রাপ্ত হুইয়।৷ থাঁকেন, অচ্চিঃ অর্থ__অচ্চির 
অভিমানিনী দেবত। €১), অর্থাৎ জ্যোতির দেবতা, তাহারা সেই দেবতাকে প্রাপ্ত 
হইয়া থাকেন; অচ্চিঃ হইতে অর্থাৎ অচ্চির অভিমানিনী দেবতার পর অহ২ঃ__ 
দিবসাভিমানিনী দ্বেবতাকে, তাহার পর আপুধ্যমাণ পক্ষকে অর্থাৎ শ্ুর্ুপক্ষের 
দেবতাকে, আপুর্য্যমাণ পক্ষের পর, সুর্য যে ছয় মাসকাল উত্তরদিকে গমন 
করেন, সেই ছয় মাসকে অর্থাৎ উত্তরায়ণের দেবতাকে, সেই ছয় মাসের পর 
সংবৎসর অর্থাৎ সংবৎসর-দেবতাকে, সেই সংবৎসরের পর আদিত্যকে, আদিত্য 
হইতে চন্দ্রকে, চন্দ্র হইতে বিছ্যৎকে [প্রাপ্ত হইয়। থাকেন]। তাহার পর, অমানব 
পুকুষ__অর্থাৎ__মানব-স্থষ্টিতে যাহার জন্ম, তাহার নাম মানব, ধিনি মানব 
নহেন, তিনি অমানব; সেই অমানব কোন পুরুষ ব্রহ্লোক হইতে আসিয়া 
বিছ্যৎলোকে স্থিত সেই সকল পুরুষকে সত্যলোকস্থ ব্রহ্মার সমীপে লইয়া 
যান। এখানে গমনের কর্তা, গন্তব্য স্থান ও গময়িতার ( যিনি ব্রহ্দলোকে লইয়। 
যান, তীহার) উল্লেখ থাকায় [বুঝিতে হইবে যে, এই ব্রহ্ম শবের অর্থ-_ 
পরব্রহ্দ নহে, কার্য্যব্রহ্গ ], কেননা, শুদ্ধ সংস্বরূপ ব্রন্গের প্রাপ্তি হইলে উক্ত 
গস্তগন্তব্যাি ব্রিবিধ ভেদের উপপত্তি হয় না। বিশেষতঃ উক্ত বদ্ধ শব্ের অর্থ 
শুদ্ধ ব্রহ্ম হইলে 'বর্দত্বরূপই প্রাপ্ত হন” এইরূপ বলাই উচিত হইত। সর্বপ্রকার 


(১) তাৎপধ্য-_এখানে যে 'অচ্চিঃ ও “অহ? প্রভৃতি শব্দে কেবল গন্তব্য স্থানমাত্র বুঝিতে 
হইবে, এমন নহে ; পরস্ত সেই সকল স্থানের অধিপতি দেবতাঁও বুঝিতে হইবে । এই জন্যই ভাষ্- 
কার অচ্চি শবের 'অচ্চিরভিমানিনী দেবতা অর্থ করিয়াছেন। বেদান্তদর্শনের চতুর্থ অধ্যায়ে 
“আতিবাহিকঃ তলিঙ্গাৎ” (৩1৪ ) সুত্রে এই বিষয়টি উত্তমরূপে সমালোচিত ও মীমাংসিত হইয়াছে। 

'অচ্চিঃ প্রভৃতি শবে তদভিমানিনী দেবতা অর্থ করিব।র পক্ষে যুক্তি এই যে, তৎপুরুষোই- 
মীনবঃ, স এতান্‌ ব্রহ্ম গময়তি' । এখানে যখন 'অমানব' পুকষ আসিয়। তাহাদিগকে ব্রন্দলোকে 
লইয়া! যাঁন, এই কথা ম্পষ্টাক্ষরে কথিত হইয়াছে, তখন তংপূর্ধববর্তী অচ্চিরাদি স্থানেও পথপ্রদর্শক 
অচ্চির/দি দেবতা-অথই বুঝ| উচিত। বর্তমান সময়েও যেমন রাজদগ্ু্ বা দণ্ডপ্রাপ্ত লৌককে 
এক থানার লোকে অপর থানায়, সেই থানার লোকে আবার অপর থানায় পৌঁছাইয়। দেয়, 
তেমনি এখানেও মৃতব্যক্তি প্রথমতঃ অচ্চিস্থোনে উপস্থিত হইলে অঠ্চির অধিপতি পুরুষ তাহাকে 
দিবনাভিমানিনী দেবতার নিকট লইয়| যান, তিনি আবার শুর্ুপক্ষ দেবতার নিকট লইয়া যান, 
এইরূপ ক্রমে বিছ্যাংলোক পর্যন্ত লইয়া! যান, শেষে অমানব-_মানবের বিজাতীয় পুরুষ আসিয়! 
ডাহাকে ব্রন্দলোকে লইয়| যান। 


পঞ্চদূশঃ খণ্ড ] _. চতুর্থোহধ্যায়ঃ | ৪৬১ 


ভেববৃদ্ধি বিলুপ্ত হইলেই যে শুদ্ধ সংশ্বরূপ ব্রদ্মভাব প্রাপ্তি হয়, সে কথ! পরে 
বল! হইবে । অধিকস্ত, অপর শ্রুতিতে আছে, “পরমাত্মা অবিদ্ধিত থাকিয়া__ 
অর্থাৎ তিনি আত্মস্বরূপে বিজ্ঞাত না হইয়া কখনই উপাঁসককে ভোগ 
(পরিপালন ) করেন না”। [ইহা হইতেও বেশ বুঝা যাইতেছে যে, ] ব্রহ্ষের 
আত্মায় একত্ববিজ্ঞানরূপ উপারটি বিজ্ঞাত না হইলে কখনই কেহ গতিরহিত 
মোক্ষ-সাধনে সমর্থ হয় না। ইহাই দ্বেবপথ-_অর্থাৎ ব্রঙ্গলোক-নেতৃত্বপদের 
অধিকারী অচ্চিরার্দি দেবতাদ্বারা৷ চিহ্নিত পথ, এই জন্য “দেবপথ বলিয়া 
অভিছিত হয়, এবং গন্তব্য ব্রন্ষদ্বারা বিশেষিত বলিয়! ব্রক্মপথ [ নামেও 
অভিহিত ]| এই পথে ব্রহ্ধপ্রাপ্ত লোকের! পুনর্ধার আর এই মানব- মন্তুর 
সষ্টিববূপ আবর্ত মধ্যে ফিরিয়া আইসে না) জন্ম-মর্ণচক্রারূড ব্যক্তিগণ 
ঘাটযন্্ের স্ায় পুনঃপুনঃ যেখানে ফিরিয়া আইসে, তাহার নাম আবর্ত, সেই 
আবর্তকে প্রাপ্ত হয় না । বিষ্ার প্রকরণ সমাপ্তি সুচনার্থ 'নাবর্তৃন্তে কথার 
দ্বিরক্তি কর! হইয়াছে ॥৩৪২॥৫ 
ইতি চতুর্থ অধ্যায়ের পঞ্চদশথণ্ডের ভাষ্যানুবাদ সমাপ্ত ॥১৫| 


চতুর্থাধ্যায়ে 


বোড়শঃ খণ্ড; 


এষহ বৈ যজ্ঞো যোইয়ং পবতে এষঃ হ যন্নিদত সর্ববং 
পুনাতি; যদেষ যয্সিদ সর্ব পুনাতি, তম্মাদেষ এব যত 
বাক্‌ চ মনশ্চ বর্তনী ক ॥৩৪৩।১ | 

এবঃ (বায়ুঃ ) হ (প্রসিদ্ধ) বৈ ( এব) যন্তঃ) [কোহসৌ? ইত্যাহ__] 
যঃ অয়ং ( অনুতূয়মানঃ ) পবতে ( পবিত্রীকরোতি )) হু (যন্মাৎ) এবঃ (বাযুঃ ) 
যন্‌ ( গচ্ছন্‌) ইদৎ সর্বং (জগৎ) পুনাতি (পবিভ্রীকরোতি ); যত (যম্মাং) 
এষঃ (বায়ু ) যন্‌ € চলন্‌ সন্‌) ইং সর্ব পুনাতি, তন্মাৎ হেতোঃ এষঃ (বায়ুঃ) 
এব যক্ঞঃ) তন্ত (বায়ু-যজ্ঞন্ত ) বাক চ ( মন্ত্রোচ্চারণ-হেতুঃ) মনঃ চ (মন্তার্থ- 
ভাবনা সাধনং ) বর্তনী (পন্থানৌ__উপায়ৌ ইত্যর্থঃ )॥ 


ইহাই ফজ্ঞম্বরূপ, এই যাহা! পবিভ্রতাসম্পাদনপূর্বক গমন করিতেছে । 
কেননা, এই বায়ুই চলিতে চলিতে এই সমস্ত জগৎ পবিত্র করিয়া থাকে। 
যেহেতু এই বায়ু প্রবাহিত হইয়া এই সমস্তকে পবিত্র করে, সেইছেতুই ইহা 
যক্তম্বরূপ; বাক্য ও মনই তাহার দুইটি পথ বা! উপায়। 


শাহ্কর-ভাষ্যম্‌।--রহন্তপ্রকরণে প্রসঙ্গাদারণ্যকত্বসামান্তাচচ যজ্ঞে ক্ষতে 
উৎপনে ব্যাহতয়ঃ প্রায় শ্চততার্থং বিধাতব্যাঃ, তভিজ্ঞন্ত চ খত্বিজো। বহ্গণো মৌনম্‌, 
ইত্যত ইদমারভ্যতে--এয হ বৈ এষ বায়ুঃ যোহয়ং পবতে, অয়ং যক্ঞঃ। হ বৈ ইতি 
্রসিদধার্থাবস্তোতকৌ নিপাতৌ। বাযুগ্রতিষ্ঠো হি যজ্ঞঃ গ্রসিদ্ধঃ। শ্রুতিষু, 
দস্বাহা বাতেধাঃ*, “অয়ং বৈ যজ্ঞে। যোইয়ং পবতে” ইত্যা্দিশ্রতিভ্যঃ। বাত এব 
হি চলনাত্মকত্বাৎ ক্রিয়াসমবায়ী, “বাত এব যজ্তন্তারম্তকঃ, বাতঃ প্রতিষ্ঠা, ইতি চ 
শ্রবণাৎ। এয হ যন্‌ গচ্ছন্‌ চলন্‌ ইং সর্ব জগৎ পুনাতি পাবয়তি শোধয়তি। ন 
হচলতঃ শুদ্ধিরস্তি। দোষনিরসনং চলতো হি দৃষ্টম, ন স্থিরস্ত। যত যন্মাচ্চ যন্‌ 
এয ইদবং সর্ব পুনাতি, তন্মাদেষ এব যজ্ঞঃ ষৎ পুনাতীতি। তম্তাস্ত এবংবিশিষ্টন্ত 
যকজস্ত বাঁক্‌ চ মন্তোচ্চারণে ব্যাপৃতা, মনশ্চ যথাতৃতাথজ্ঞানে ব্যাপৃতম্, তে এতে 


* মনশ্চ বাক চ বর্ডিনী ইতি কচিৎ পাঠঃ । 


যোড়শঃ থণ্ডঃ ] চতুর্থোহধ্যায়ং ৪৬৩ 


'বাজ্মনসে বর্তনী মাগো? ষাভ্যাৎ যজ্ঞন্তায়মানঃ প্রবর্ততে, তে বর্তনী; পপ্রাণাপান- 
গরিচলনবত্যা হি বাচশ্চি্তস্ত চোত্তরোত্তরব্রমে যদ যজ্ঞ£* ইতি হি শ্রত্যন্তরম্। 
অতো। বাজ্সনসাভ্যাৎ যজ্ঞে। বর্তত ইতি বাজ্খনসে বর্তনী উচ্যেতে যজ্ঞন্ত ॥৩৪৩।১ 

আনন্দগিরিঃ।-_পূর্বোত্তরগ্রন্থয়োরসঙ্গ তিমাশঙ্ক্য প্রাসংলকীৎ সঙ্গতিমাহ__ 
রছন্ত প্রকরণ ইতি । রহন্তমুপাসনৎ, ততপ্রকরণে বিদ্াৎ ফলপ্রাপ্তয়ে মার্গোপদেশ- 
প্রসঙ্গেন যজ্ঞন্ত সমাপ্ডিগমনায়ানস্তরগ্রস্থেন মার্গোপদেশাদস্তি সঙ্গতিরিত্যর্থঃ | কিঞ্চ, 
পুর্বোত্তরগ্রন্থয়োরারণ্যকত্বেন সমানত্বা্দপি সঙ্গতিরস্তীত্যাহ-_আরণ্যকত্বেতি | কিঞ্চ, 
অগ্নিবিষয়! বিগ্য প্ররুতা, যজ্ঞে চ সিদ্ধেইগ্সিসম্বন্ধে যদি কিমপি ক্ষতমুৎপদ্যতে, তদ 
প্রাযশ্চিত্তার্থ| ব্যাহতয়ো বিধাতব্য। ইত্যনস্তরগ্রন্থপ্রবৃত্তিরিতি সঙ্গত্যন্তরমাহ-__যজ্ঞ 
ইতি । প্রকৃতায়ামুপাসনায়াৎ মৌনমঙ্গীত্রিয়তে বাগ্ব্যাপারে বিক্ষিপ্তচিত্ততয়া ধ্যানা- 
নুষ্ঠানা সিদ্ধেঃ খত্বিগৃবিশেষস্ত চ প্রায়শ্চিত্তীভিজ্ঞস্ত মৌনমত্র বিধীয়তে, তেনান্তি 
মিথঃ সঙ্গতিরিতাহ --তদভিজ্ঞস্তেতি ৷ যজ্ঞন্ত দেবতোদদেশেন দ্রব্যত্যাগাত্বকত্বাৎ 
ক্রিঘ্ায়াশ্চ ক্ষণভঙ্গিন্টা গতিমত্বাযোগাৎ মার্গোপদেশাসন্তবাৎ কথমাগ্ঠা সঙ্গতি- 
রিত্যাশঙ্ক্য গতিমত্্ং সম্পাদয়িতুৎ যক্ঞন্ত। বায়ুরূপত্বমাহ--এয ইত্যা্িনা। যজ্ঞো 
বাষাশ্রয়ঃ বাধাত্মক ইতি শ্রোতী প্রসিদ্ধিঃ, তামেব প্রকটয়তি__বাযুপ্রতিষ্ঠ ইতি। 
শ্রুতীরুদাহরতি-স্বাহেতি | স্বাহাকারমুচ্চা্্য বাতে বায়ো ধীয়তে ক্ষিপ্যতে ইতি 
বাতেধা যজ্ঞঃ। শ্রুত্যন্তরমাহ__অয়মিতি। আদিশবেন “বাভাদ্যজ্ঞঃ প্রযুজ্যতাম্‌, 
ইতি শ্রতিগৃহতে । আদ্রশিতশ্রুতীনামর্থং সংগৃহাতি--বাত ইতি। যো যজ্ঞঃ 
ক্রিয়াসমবায়ী, তৎসমুায়াত্মকঃ স বাযুরেব। দ্বয়োশ্চলনাত্বকত্বাবিশেষাৎ, তন্মাৎ 
বায়ু প্রতিষ্ঠঃ তদাতবকঃ ষজ্ঞ ইত্যর্থঃ। বায়ুপ্রতিষ্ঠো যজ্ঞ ইত্যত্র শ্রত্যন্তরমাহ-_বাত 
এবেতি। পবনত্বশ্রত্যাপি বায়ুযজ্ঞয়োরেকত্বমাহ__-এব হ যন্লিতি। বিনাপি বায়ুৎ 
গুদ্ধিঃ সিধ্যতি, ইত্যাশঙ্ক্যাহ__ন হীতি। অচলতো বিহিত ক্রিয়ামননুতিষ্ঠত ইতি 
যাবং। শুদ্ির্নাম দোষনিরাসঃ, স চ নিষিদ্ধং প্রত্যক্তং যতমানস্ত সিধ্যতি, নতু 
নিবিদ্ধক্রিয়াত্যাগোদ্দাসীনস্ত দোষনিরাসাত্মিক! শুদ্ধিঃ সম্ভবতি। চলনং চ বায়ুঃ। 
তম্মাদ্‌ বাযুরেব চলনদ্বারা সর্বং জগৎ পুনাতীত্যাহ__দোষেতি। বায়োরস্তু গাবনত্বং। 
প্রক্কাতে কিমায়াতমিত্যাশঙ্ক্যাহ__যদ্‌ যন্মার্দিতি। বাধাত্মন৷ গতিবিশিষ্টস্ত যন্ঞন্ত 
মার্গদয়মুপদিশতি-_তত্তেতি । এবংবিশিষ্টম্ত পাবনন্ত বায়ুরূপস্তেতি যাবৎ। 
যক্জন্তে।ক্তমার্গদবয়বৈশিষ্ট্যে সোপস্কারমৈতরেয়বাক্যমুদ্াহরতি-_প্রাণেতি। প্রাণা- 
পানাভ্যাম্‌ উচ্ছ্বাসনিশ্বাসাভ্যাং পরিচলনং বিদ্াতে যস্তান্তস্তা বাচশ্চিততন্ত চ পুর্ববাপর- 
ভাবক্রমেণ যজ্ঞঃ সম্পাগ্ভতে । মনস৷ হি ধ্যায়ন্‌ বাচমভিব্যাহরন্‌ পুর্ববাপরীভাবেন 
যজ্ঞ সম্পাদয়তীত্যর্থঃ ৷ যজ্ঞন্ত মার্গদ্বযবি শিষ্টত্বমুপসংহরতি-__-অত ইতি ॥৩৪৩|১ 

ভাষ্যানুবাদ ।_ পূর্ব প্রকরণে বিগ্যাফলপ্রাপ্তির পথ উপদিষ্ট হইয়াছে, সেই 
প্রসঙ্গে এবং পূর্বের স্তায় ইহাতেও আরণ্যকত্বরূপ (অরণ্যে পাঠ্যত্বরূপ ) সমান 
ধর্ম থাকায়, বিশেষতঃ ষজ্ছে কোনপ্রকার অঙ্গছানি উপস্থিত হইলে প্রায়শ্চিত্তের 
জন্য ব্যাহতি-হোম বিহিত আছে; এখানেও তদ্বিষযয়ে অভিজ্ঞ খত্বিক্‌ 


৪৬৪ ্‌ ছান্দোগ্যোপনিষৎ। 


ব্রাহ্মণের মৌনাবলম্বন বিহিত থাকায় উপাসন! প্রকরণের, মধ্যেই পরবর্তী গ্রন্থ, 
আরব হইতেছে (১)।-- | 

এখানে “হু ও “বৈ” শব ছইটি প্রসিদ্ধার্থহচক নিপাত [ ব্যাকরণ-শাস্ত্ে 
সাধারণ নিয়মে যে পদ সিদ্ধ হয় না, তাহাকে “নিপা” বলে ]। এই প্রসিদ্ধ বায়ু 
এই যাহা গমনাগমন করিতেছে ; ইহাই জ্তস্বরূপ ; কেননা, শ্রুতিতে যক্ত পদার্ঘটি 
বায়ুতে প্রতিষ্ঠিত বলিয়াই প্রসিদ্ধ। [যজ্ঞ] “ম্বাহা” শব্দ উচ্চারণপূর্ববক বায়ুমণ্ডলে 
আহিত হয়। “এই যাহা গমনাগমন করিতেছে, ইহাই যল্ত_ ইত্যাদি শ্রুতি হইতে 
জানা যায় যে, বাযুমগলে যক্দের প্রকৃত অবস্থিত গ্রসিদ্ধ। “বাযুই যজ্ঞের প্রবর্তক 
এবং বায়ু প্রতিষ্ঠ। বা আশ্রয়স্থান'-_ এই শ্রুতি হইতেও জানা ঘায় যে, পনদনাত্মক 
বা ক্রিয়াশীল বলিয়! বাযুই সর্বক্রিয়ার সহিত সন্বদ্ধ। যেহেতু এই বাযুই ইতস্ততঃ 
গমনপুর্বক এই সমস্ত জগৎকে পবিত্র_ বিশুদ্ধ করিয়া থাকে; প্রর্কৃতপক্ষেও কোন 
নিক্ষিয় পদার্থেরই বিশুদ্ধি সাধন করা সম্ভব হয় না; কেননা, ক্রিয়াশীল পদ্দার্থেরই 
দোঁষপরিহার-শক্ি দেখা যায়, কিন্ত স্থির ( নিষ্রিয় ) পদার্থের নহে । যেহেতু এই 
বায়ু প্রবহমাণ হইয়া এই সমস্ত জগৎ পবিত্র করে, সেইহেতু- পবিত্র করে বলিয়াই 
এই বায়ু যক্তন্বরূপ। মন্ত্রোচ্চারণে ব্যাপৃত বাঁক্‌, আর যথাযথভাবে মন্্রর্থ-বিজ্ঞানে 
ব্যাপৃূত মন, এই উভয়ই উক্তপ্রকার এই বিশিষ্ট যজ্ঞের দুইটি পথ); যে ছুইটির 
সাহায্যে পরিপুষ্ট হইয়। যজ্ঞ আরব হয়, এখানে সেই দুইটিই “বর্তনি” শব্দে অভিহিত 
হইয়াছে; কারণ, অপর শ্রুতি বলিয়াছেন যে, "যাহা যজ্ঞ নামে প্রসিদ্ধ, 
তাহা কেবল প্রাণ ও অপান বায়ুর পরিস্পন্দবিশিষ্ট বাক্য ও মনের 


(১) তাৎপধ্য-_পূর্বব-প্রকরণের সহিত সন্বন্ধশূন্ত কোন প্রকরণ আরম্ভ করিতে নাই ; আরম্ভ 
করিলেও তাহ! অপ্রাসঙ্গিক কথ হইয়া! পড়ে) এইজন্য ভাঁব্যকার পূর্ববপ্রকরণের সহিত এই 
প্রকরণের সম্বন্ধ ব| উপযোগিতা প্রদর্শন করিতেছেন ।_যদিও উপাঁসনা-প্রকরণে যজ্ঞের উল্লেখ 
আপাতদৃষ্টিতে অসম্বদ্ধ বলিয়াই মনে হয়, তথাপি প্রকৃতপক্ষে ইহা অনন্বদ্ধ নহে। সম্বন্ধ এইরূপ-_ 
প্রথমতঃ, পুর্ববথণ্ডে বিদ্াফলপ্রাপ্তির পথ উপদিষ্ট হইয়াছে; হুতরাং সেই প্রসিদ্ধ যক্জফলের পথোপদেশ 
করাও যুক্তিসিদ্ধ। দ্বিতীয়তঃ, উহ যেমন অরণ্যে প্রযোজা-_আরণ্যক, ইহাও তেমনি আরণ্যক ; 
স্থতরাং আরপ্যকত্রূপে উভয়ের মধো সাধশ্্য রহিয়াছে। তৃতীয়তঃ, প্রসিদ্ধ যজ্ঞে কোনরূপ অঙ্গহানি 
ঘটিলে, তৎপ্রতিকা বার্থ ব্যান্বতি (মন্ত্রবিশেষ ) পাঠের বিধান আছে; এখানেও প্রায়শ্চিত্াভিন্ঞ 
র্মার ( একজন খাত্বিকের ) মৌনাবলম্বন বিহিত হইয়াছে ; সৃতরাং পূর্ববপ্রকরণের সহিত সম্বন্ধ 
থাকায় উপাসনা-প্রকরণের মধ্যে এই যজ্ত-বিধি কখনও অসম্বদ্ধ বা অপ্রাসঙ্গিক হইতেছে না। 
পুর্বব-প্রকরণের সহিত বর্তমান প্রকরণের প্রসঙ্গ-সঙ্গতি আছে। সঙ্গতি অনেক প্রকারের- শান্্র- 
সঙ্গতি, অধ্যায়-সঙ্গতি, পাদ-সঙ্গতি, আক্ষেপিকী-সঙ্গতি, প্রতাদাহরণ-সঙ্গতি, প্রঙ্গ-দঙ্গতি, 
আতিদেশিকী-সঙ্গতি, অপবাদ-সঙ্গতি ইত্যাদ্দি। পূর্বব-প্রকরণের সহিত আলোচা প্রকরণের 
আক্ষেপিকী-সঙ্গতিও বর্তমান । 


যোড়শঃ খণ্ঠঃ] চতুর্যোহধ্যাঃ। 8৬৫ 


পারম্পধধক্রমে প্রবর্তমান ক্রিয়া প্রচয়মাজ (১) অতএব বাক্য ও মনের সাহাষো 
যজ্ঞ আরব হয় বলিয়া, বাক্য ও মনকে যজ্ঞের দুইটি পথ বা! উপায় বলা হইয়া, 
থাকে ॥৩৪৩॥১ 
তয়োরম্ততরাং মনস! সতক্করোতি ব্রহ্গা বাচা হোতা- 

ধবযু্যরুদগতান্তরা্‌ স যত্রোপাকতে প্রাতরনুবাকে পুরা 
পরিধানীয়ায়া ব্রহ্মা ব্যবদতি ॥৩৪৪॥২ 

ব্রহ্মা (তত্বাখ্যঃ খত্বিক্) মনসা (বিবেকজ্ঞানসম্পন্নেন চিত্তেন) তয়োঃ 
(পৃর্ববোক্তয়োঃ বর্তৃন্তোঃ ) অন্যতরাৎ! (বাচৎ) জংস্করোতি ( বিশোধয়তি ); 
[ তথা] হোতা ( হোমকর্তা) অধ্বঘুঃ, উদগাঁতা [ চ], [ এতে ভ্রয়োহপি ] বাচা 
( সংস্কারসম্পন্য়া__বিশ্তদ্বয়! ) অন্ততরাৎ ( বাচৎ)[ সংস্থ্বস্তি]| সঃ ব্রহ্ম! [যদি] 
প্রাতরন্থবাকে (শ্্সংজ্ঞকে বেদাংশে) উপারতে (পঠিতুম্‌ আরব্ধে সতি) 
পরিধানীয়ায়াঃ ( তা খ্যায়াঃ খচঃ) পুরা (পুর্ব) যত্র (য্মিন্‌ কালে) ব্যবদতি 
? মৌনং পরিত্যজতি--শব্দং করোতীত্যর্থ; )॥ 

ব্রহ্মা ( একজন ব্রতী ) বিবেকক্ঞানসম্পন্ন মনঃ দ্বার! পূর্ব্বোক্ত উপায়দ্বয়ের 
মধ্যে একটিকে অর্থাৎ বাক্যকে শুদ্ধ করিবেন) এবং হোতা, অধ্বযূ্ণ ও 
উদগাতা, এই তিনজনই বিশুদ্ধ বাক্যের সাহায্যে একটিকে অর্থাৎ বাক্যের শুদ্ধি 
সম্পাদন করিবেন। প্রাতঃপঠনীয় অন্থবাক-নামক শ্ত্রপাঠ প্রারন্ধ হইলে পর. 
এবং 'পরিধানীয়” খক্‌পাঠের পূর্ব সেই ব্রহ্ম! যদি কথা বলেন, অর্থাৎ মৌনা- 
বলম্বন পরিত্যাগ করেন-_॥ 

শাঙ্কর-ভাষ্যম্‌।-_তয়োর্বর্ভন্যোরন্ততরাৎ বর্তনিং মনসা! বিবেকজ্ঞানবত 
সংস্করোতি বরহ্ধা খত্বিকৃ্‌; বাচা বর্তন্তা হোতা অধ্বু€: উদগাতা, ইত্যেতে ত্রয়োহপি 
ধত্িজঃ অন্তরা বাগ্নক্ষণাৎ বর্তনিৎ বাচৈব সংস্র্বস্তি। তত্রৈবং সতি বাত্মনসে 
বর্তনী সংস্কার্য্ে যজ্তে। অথ স ব্রন্ধা যত্র যম্মিন্‌ কালে উপাকতে প্রারৰে প্রাতরন্- 
বাকে শস্তর, পুর! পুর্ব পরিধানীয়ায়া ধচঃ ব্রহ্মা এতস্মিন্‌ অন্তরে কালে ব্যবদ্ধতি 
মৌনৎ পরিত্যজতি যদি-1৩৪৪1২ 
0১) তাৎপর্য-_ প্রাণ ও অপান বায়ু ছার! নিষ্পাদিত স্বাসপ্রথাসের সাহায্যে বাক্যো্গারর 
হয়, এইজন্য বাক্যকে 'প্রাণাপানবায়ুর ম্পন্দনবিশেষ বল! হইয়াছে। প্রথমে মনে মনে কর্তব্যার্থের 


চিন্তা, পরে বাক্য দ্বারা তাহার উল্লেখ, তাহার পর ক্রিয়া (যজ্ঞ) সম্পাদন করিতে হয়; এইরপ। 
পৌর্ববাপর্ধ্য থাকায় যজ্ঞকে 'বাক্য ও মনের উত্তরোত্তর ক্রম" বলা হইয়াছে। 


৪৬৬ ছান্দোগ্যোপনিষৎ। 


আনন্দগিরিঃ।__-তয়োরন্তোন্ম্‌ উপকার্য্যোপকারকভাবং দর্শয়তি--তয়োরিতি। 
বাচ৷ সম্যক প্রযুক্তয়েতি শেষঃ। সংস্কৃতায়াঞ্চ বাগ বর্তন্তাং তয়ৈব যক্তে। নিষ্পন্নো 
ভবতীত্যাহ__বাচৈবেতি । কিং তহি মনোবর্তন্ত। সংস্কিয়তে ? ইত্যাশঙ্ক্যাহ-_ 
তত্রেতি। যক্ঞন্ত দ্বাভ্যাৎ মার্গাভ্যাৎ নীয়মানত্বে পূর্বোক্তরীত্য! স্থিতে সতীতি 
যাবং। মনোবর্তন্তাঃ সংস্কারাভাবে প্রত্যবায়ং দর্শযতি-__অথেত্যাদিনা। মনো- 
বর্তনিঃ ব্রহ্মণ, বাগ্বর্তনিশ্চ হোতৃপ্রভৃতিভিঃ সংস্কার্য্যেতি ব্যবস্থান্তরমিত্যর্থঃ১ স 
্রন্গেত্যন্থয়ৎ হুচয়তি_ ব্রন্ষেতি ॥৩৪৪॥২ 

ভাষ্যান্থবাদ | ব্রক্দা একজন খত্বিকি (ব্রতী, তিনি) সেই উভয়বিধ 
উপায়ের মধ্যে একটি বর্তনিকে (বাক্যকে) বিবেকজ্ঞানশালী মনের 
দ্বারা সংস্কারবিশিষ্ট (বিশুদ্ধ) করিবেন। আর হোতা, অধ্বযূ্য ও উদগাতা-_ 
এই তিনজন খত্বিকই বাক্যরূপ বর্তনি দ্বারা একটি বর্তনিকে (বাক্যকে ) 
সংশোধিত করিবেন। এইরূপই যদ্দি ব্যবস্থা হইল, তাহা হইলে যজ্ঞে 
বাক্‌ ও মন, এই উভয় বর্তনিরই সংস্কার করা আবশ্তক হইতেছে। কিন্ত, 
পরিধানীয় খক্পাঠের পূর্বে এবং প্রাতরন্গবাকের অর্থাৎ শঙ্ত্রসংজ্ঞক 
বেদভাগ পাঠারন্তের পর, এই সমগ্জের মধ্যে ব্রঙ্গা যদ্দি কথা বলেন, অর্থাৎ 


মৌনাবলম্বন ত্যাগ করেন-_-( ১ )1৩৪৪।২ 

অন্তরামেব বর্তনীণ্ত সত্ক্করোতি হীয়তেহন্থতরা ;) স 
যখৈকপা্্‌ ব্রজন্‌ রথে বৈকেন চক্রেণ বর্তমানে রিষ্যত্যেবমস্থয 
যজ্ঞো রিষ্যাতি ; যজ্ঞ রিষন্তং যজমানোইনুরিষ্যতি ; স ইজ্টু 
পাপীয়ান্‌ ভবতি ॥৩৪৫॥৩ 


[তা] অগ্ততরাম (বাগলক্ষণাৎ বর্তনিম) এব সংস্করোতি, অন্তরা 
€ মনোলক্ষণ! বর্তনিঃ ) হীয়তে € হীনা-_বিনষ্টা ভবতি )। [ ততশ্চ ] যথা একপাৎ 
( একচরণবিশিষ্টঃ মনুষ্যাবিঃ) ব্রজন্‌ (গচ্ছন্), বা (অথবা) একেন চক্রেণ 
বর্তমানঃ ( পরিবর্তমানঃ গচ্ছন্নিত্যর্থ: ) রথঃ রিষ্যুতি (গন্তম্‌ অশরুবন্‌ ভ্রশ্তুতি, 
নশ্ততীতি যাবৎ ), এবং ( তথ! ) অন্ত (যজমানন্ত ) সঃ যজ্ঞঃ রিষ্যতি ( নশ্তুতি ), 
যজ্ঞং রি্যন্তম অনু ( লক্ষ্যকৃত্য ) যজমানঃ রিষ্যতি। [ কিঞ্চ], সঃ ( যজমানঃ ) 


(১) তাৎপর্য- ত্রঙ্গা, হোতা, অধ্বধু্, উদ্গাতা, এই কয়জন খত্বিক যজ্ঞে ব্রতী থাকেন। 
তন্সধ্, ব্রহ্মাকে কিয়ংকালের জন্য মৌনাবলম্বন করিয়া! থাকিতে হয়। খগ্থেদীকে হোতা, 
বজুর্ক্বেদীকে 'অধ্বঘু” আর সামবেদীকে উদ্গাতা বলে। ইহ্যদের প্রত্যেকের জন্য পৃথক 
পৃথক্‌ কার্য নির্দিষ্ট আছে। প্রাতরানুবাক' ও “পরিধানীয়', এই ছুইটি যক্জীয় ধক্বিশেষ, 
যজ্ঞকাণ্ডে ইহাদের বিশেষ বিবরণ উক্ত আছে। 


যোড়শঃ থণ্ডঃ ] চতুর্ধোহধ্যায়ঃ। ৪৬৭ 


ইষ্ট ( যজ্ঞং কৃত্বা) পাগীয়ান্‌ ( অতিশয়েন পাপী) ভবতি। [অতঃ যজমানেন 
তত্র সাবধানেন ভবিতব্যমিত্যাশয়ঃ ] ॥ 

তাহা হইলে যজ্ঞের একটিমাত্র বর্তনিরই সংস্কার সম্পাদিত হয়; ব্রহ্মা যাহার 
সংস্কার করিতেছিলেন, সেই বাক্যরূপ বর্তনিটি হীন-_বিনষ্ট হয়। তাহার ফলে, 
একপাদ পুরুষ যেমন গমন করিতে যাইয়া পতিত হয়, অথব। একচন্ত্র দ্বারা গমন- 
শীল রথ যেমন বিনষ্ট হয়, যজমানের সেই যজ্ঞও তেমনি বিনষ্ট বা বিফল হয় ; 
যজ্ঞ বিনাশের সঙ্গে সেই যজমানও বিনষ্ট হয়। অধিকন্ত, সেই যজমান প্ররূপ 
যজ্ঞ করিয়। অতিশয় 'পাপগ্রস্তও হয় ॥ 


শাঙ্কর-ভাষ্যম্‌।_তদ অগন্ততরামেব বাঞর্তনিং সংস্করোতি। বর্ষণ 
সংস্তিয়মাণী মনো! বর্তনিঃ হীয়তে বিনশ্ততি ছিদ্রীভবত্যন্ততরা। স যক্তে 
বাগ্র্ন্যৈব অন্যতরয়া বত্তিতুমশরুবন্‌ রিষ্যতি। কথমিব? ইত্যাহ_-স যথা 
একপাৎ পুরুষে ব্রজন্‌ গচ্ছন্‌ অধ্বানং রিষ্যতি, রথে! বা একেন চক্রেণ বর্তমান 
গচ্ছন্‌ রিষ্যাতি, এবমস্ত যজমানস্ত কুব্রন্গণা যজ্ঞে। রিষ্যতি বিনগ্তত্তি। যন্ত্র 
রিষ্যন্তং যজমানঃ অন্রিষ্যতি ) ষক্ঞপ্রাণো। হি যজমানঃ; অতো যুক্তো যজ্ঞরেষে 
রেষস্তস্ত । স্‌ তং বজ্ঞমিষ্টা তাদৃশৎ পাপীয়ান্‌ পাপতরো ভবতি ॥৩৪৫।৩ 


আনন্দগিরিঃ|- পুনরুক্তিস্তন্ত ক্রিয়াপদেন সন্বন্ধগ্যোতনার্থ1|। এতন্মিননস্তরে 
কালে প্রাতরন্থবাকশস্ত্রমারভ্য তৎপরিসমাপ্তেরস্তরাবস্থায়াম্‌ ইত্যর্থঃ | বাচো হোক্রা- 
দিভিঃ সংস্কার্য্যত্বমস্ত্, মনসশ্চ ব্রহ্গসংস্কার্যযত্বং মাতৃ, এতাবতা যজ্ঞন্ত কিমায়াতমিত্যা- 
শঙ্ক্যাহ-_স যজ্ঞ ইতি যজ্জভ্রংশমেবাকাজ্ষাদ্ধারা৷ ব্যুৎপাদ্য়তি-_কথমিত্যাদিনা। 
নাশেহপি যজ্ঞস্ত যজমানস্ত কিমায়াতমিত্যাশঙ্ক্যাহ__যক্ঞপ্রাণো হীতি। বাগ. 
বর্তনিসংস্কারাভাবেহপি তুল্যো৷ দোষঃ ॥৩৪৫।৩ 


ভাষ্যানুবাদদ।-_তাহা৷ হইলে অন্তর অর্থাৎ কেবল বাক্যরূপ বর্তনিরই 
সংস্কার করিতে হয়ঃ আর ব্রহ্গা যাহার সংস্কার করিতেছিলেন, সেই যনো 
বর্তনিটি হীন হয়-_বিনষ্ট হয়, অর্থাৎ অকর্ণ্য হয়। তখন সেই যজ্ঞ একমাত্র 
বাক্যরূপ বর্তনির সাহায্যে অবস্থান করিতে অসমর্থ হইয়! ভ্রষ্ট হয়। কি 
প্রকার? তাহ। বলিতেছেন-_-একপদ্বিশিষ্ট লোক যেমন পথ চলিতে যাইয়া 
ষ্ট হয়-_পড়িয়া যায়, এবং একচক্রে বর্তমান রথ যেমন গমন করিতে যাইয়। 
পড়িয়া যায়, কুবরহ্গাকর্তৃক সম্পাদিত বজমানের যজ্ঞও যেমনি বিনষ্ট হয়; বজ্তর 
নষ্ট হইলে পর যজমাঁনও নষ্ট হয়; কেননা, বজ্ঞই যজমানের প্রাণস্বরূপ ; অতএব 
যজ্ঞবিনাশে তাহার বিনাশ সঙ্গতই বটে। সেই যজমান প্রীরূপ ষজ্ঞ করিয়! 
পাগীয়ান__সমধিক পাপতাগী হয় ॥৩৪৫|৩ 


৪৬৮ ছান্দোগ্যোপনিষৎ। 


অথ যত্রোপাকৃতে প্রাতরন্ুবাকে ন পুরা পরিধানীয়ায়! 
ব্রহ্মা ব্যবদত্যুভে *্** এব বর্তনী সত্স্কর্বন্তি ন হীয়তেহন্ত- 


তর ॥৩৪৬॥৪ 

অথ (পক্ষান্তরে) যন্ত্র (ষস্মিন্‌ যজ্ঞে) প্রাতরন্বাকে ( তদাখ্যশন্তে ) 
উপারুতে (প্রারন্ধে সতি ) পরিধানীয়ায়াঃ € খগ্বিশেষস্ত ) পুর! ( পরিধানীয়া- 
রস্তাৎ প্রাক) ব্রদ্ধা ন ব্যবদ্দতি (মৌনং ন পরিত্যজতি, মৌনী সন্‌ তিষ্ঠতীতি 
যাবৎ )7 [ তত্র খত্বিঞঃ ] উভে (বর্তন্টো ) এব সংস্ুর্বস্তি; অন্তর! (একাপি 
বর্তনিঃ) ন হীয়তে ( ন পরিত্যঙ্গযতে )॥ ৃ 

পক্ষান্তরে, যে যজ্ঞে প্রাতঃকালীন অন্ুবাক আরন্তের পর পরিধাণীয় ধক্‌- 
পাঠের পূর্বে ব্র্ধা। কথা না বলেন-_মৌনী হইয়। থাকেন, সেই ষজ্ঞে উভয় 
বর্তনিরই সংস্কার কর! হয়, একটি বর্তনিও হীন বা বিনষ্ট হয় না॥ 

শাঙ্কর-ভাষ্যম্‌।-__-অথ পুনর্যত্র ব্রহ্মা বিদ্বান মৌনৎ পরিগৃহ বাগ্বিসর্গমকুর্ববন্‌ 
বর্ততে, যাবৎপরিধানীয়ায়া ন ব্যবর্দতি, তখৈব সর্ব খত্বিজঃ উভে এব বর্তনী 
সংসকুর্বস্তি, ন হীয়তেইস্ততরা পি ॥৩৪৬|৪ 

আনন্দগিরিঃ।-_মৌনগুণৎ দর্শয়তি-__অথ পুনরিতি। তখৈব সম্যগনুষ্ঠাতার 
ইতি যাবং। তথ] সতি ব্রন্ষা চান্তে চ খত্বিজে| দ্বে বর্তন্তো সংস্ু্বন্ত্যেবেত্যাহ__ 
নেতি ॥৩৪৬।॥৪ 


ভাম্যান্ুবা্দ ।-_ পক্ষান্তরে, যেখানে বিজ্ঞ ব্রহ্মা মৌন অবলম্বন করিয়া থাকেন 
-_-পরিধানীয়। ধকৃপাঠ পর্য্যন্ত শব্দোচ্চারণ না! করেন, এবং সমস্ত খত্বিক্গণও 
সেইরূপ থাকেন, [ সেখানে ] উভয় বর্তনিরই সংস্কার সম্পন্ন হয়, একটিও হীন 
হয় না ॥৩৪ ৬।৪ 

স যথোভয়পাদ্ত্রজন্‌ রথে! বোভাভ্যাং চক্রাভ্যাং বর্তমানঃ 
প্রতিতিষ্ঠত্যেবমস্ত যক্ঞঃ প্রতিতিষ্ঠতি ; যজ্ঞ প্রতিতি্ঠন্তং 
'যজমানোহনু প্রতিতিষ্ঠতি ; দ ইট শ্রেয়ান্‌ ভবতি ॥৩৪৭1৫ 

ইতি চতুর্থাধ্যাযন্ত যোড়শঃ খণ্ডঃ ॥১৬] 

[ অর দৃষ্ান্তমাহ__“দ যথা» ইত্যাদি।] যথা ( যদ্বৎ) উভয়পাৎ (পাদদয়- 
সম্পন্নঃ লোৌকঃ) ব্রজন্‌ (গচ্ছন্‌), উভাভ্যাৎ (দ্বাভ্যাংৎ ) চক্রাভ্যাৎ বর্তমানঃ 
: (পরিবর্তমানঃ চলন্‌ ) রথঃ বা প্রতিতিষ্ঠতি (প্রতিষ্ঠাং লভতে ), এবম্‌ (উক্ত- 
* ব্যবব্যদতুভে ইতি কচিৎ পাঠ 





ফোড়শঃ খণ্ডঃ ] চতুর্থোহধ্যায়ঃ। ৪৬৯ 


ুষ্টাস্ত্য়বৎ ) অন্ত (যক্রমানন্ত ) য্জ: প্রতিতিষ্ঠতি (প্রতিষ্ঠাৎ পুর্ণতাং লভতে, 
ন নশ্ততীতি ভাবঃ); যজ্তৎ প্রতিতিষ্টস্তম অনু (লক্ষটীকৃত্য ) ষজমানঃ প্রতি- 
তিষ্ঠতি। সঃ (যজমানঃ) ইষ্ট ( তাদৃশৎ যজ্ৎ কৃত্বা) শ্রেয়ান্‌ (শ্রেষ্ঠতম: ) 
ভবতি [ ন পুনঃ পাপভাক্‌ ভবতি ইতি ভাবঃ ]॥ 

এ বিষয়ে দুইটি দৃষ্টান্ত প্রশিত হইতেছে; পরদর্ঘয়যুক্ত লোক কিংবা চত্রদ্বয়- 
যুক্ত রথ যেমন গমন করিতে যাইয়া স্থিতি লাভ করে (পড়িয়া যায় না ), 
তেমনি যজমানের সেই যজ্ঞও স্থিতি লাভ করে, বিনষ্ট হয় ন1) যজ্ঞ স্থিতি লাভ 
করিলে, যজমানও স্থিতি লাভ করেন; যজমান তাদৃশ যজ্ঞ করিয়! সমধিক 
শ্রেয়োভাগী হন [ কখনও পাপী হন না]॥ 

'শান্কর-ভাষ্যম্‌।-কিমিব? ইত্যাহ পূর্বোক্তবিপরীতৌ দৃষ্টাস্তৌ। এবমস্ত 
যজ্জমানস্ত যজ্ঞঃ | ন্ববর্তনিভ্যাং বর্তমানঃ প্রতিতিষ্ঠতি, স্বেনাত্বন৷ অবিনশ্ঠন্‌ বর্তত 
ইত্যর্থঃ। যজ্ঞং প্রতিতিষ্ঠন্তং যজমানোইন্থ গ্রতিতিষ্ঠতি, সঃ যজমানঃ এবং মৌন- 
বিজ্ঞানবদ্ব্রন্মোপেতৎ যজ্ঞমিষ্্া শরেয়ান্‌ ভবতি শ্রোষ্টো ভবত ত্যর্থঃ ॥৩৪৭॥৫ 

ইতি চতুর্থাধ্যায়ন্ত যোড়শ-খণ্ড-ভাষ্যম্‌ ॥১৬| 
আনন্দগিরিঃ।-বর্তনীছয়সংস্কারে কিৎ স্তাদিত্যপেক্ষায়ামাহ__এবমিতি ॥৩৪৭|৫ 
ইতি চতুর্থাধ্যায়ন্ত ষোড়শ্রঃ থণ্ডঃ ॥১৬| 

ভাষ্যান্ুবাদ্ ।__কাহার স্ায়? এইরূপ প্রশ্নে পুর্কোক্ত দৃ্টান্তের বিপরীতভাবে 
ঢুইটি দৃষ্টান্ত প্রদর্শন করিতেছেন। এই প্রকার এই যজমানের যক্ঞও স্বীয় 
বর্তনিদ্ধয়ে অবস্থিত হইয়! স্থিতি লাভ করে, অর্থাৎ বিনষ্ট না! হইয়া স্ব-স্বরূপে 
বর্তমান থাকে। যজ্ঞ প্রতিষ্ঠা লাভ করিলে পর যজ্মানও প্রতিষ্ঠা লাভ 
করেন। সেই যজমান মৌনবিষয়ক বিজ্ঞানসম্পন্ন তাদৃশ ব্রন্ধাযুক্ত যজ্ঞের 
অনুষ্ঠান করিয়া শ্রেয়ান্‌_ শ্রেষ্ঠ হন ॥৩৪৭|৫ 

ইতি চতুর্থ অধ্যায়ের ষোড়শখণ্ডের ভাথ্যান্ুবাদ্ সমাপ্ত ॥১৬| 


চতুর্থাধ্যায়ে 
সপ্তদশ: খণ্ড । 


প্রজাপতির্লোকানভ্যতপত্তেযাং তপ্যমানানাহ রদান্‌ 
প্রার্হদগ়িং পৃথিব্যা বাযুমন্তরীক্ষাদাদিত্যং দিবঃ ॥৩৪৮।১ 


[ইদানীং প্রায়শ্ি্ার্থ, ব্যাহতীনিরপয়িতুম্‌ উপক্রমতে_পরাপতিঃ” 
ইত্যাদি ।] প্রজাপতি; ( হিরণাগর্ড:) লোকান্‌ (ভূরাদীন্‌) [উদ্দিষ্ট, তেভ্যঃ 
সারগ্রহণার্থম |] অভ্যতপৎ (ধ্যানলক্ষণং তগঃ কৃতবান্)। তপ্যমানানাং 
(ধ্যায়মানানাৎ ) তেষাং ( লোকানাং ) রঙান্‌ (সারান্‌ ) প্রাবৃহৎ ( উদ্ধতবান্‌)। 
[ তদ্যথা__] পৃথিব্যাঃ (ভৃমেঃ সকাশাৎ) অগ্নিম্‌, অন্তরিক্ষাৎ ( নভোমগুলাৎ ) 
বাযুম, দ্িবঃ (ছ্যালোকাৎ) আদিত্যম্‌ (ক্্যম্‌)] উদ্ধতবান্‌ ইতি পূর্বেণ 
সম্বন্ধঃ ] | 

[ এখন প্রায়শ্তত্তার্থ ব্যা্থতির বিষয় কথিত হইতেছে-_] প্রদ্জাপতি হিরণ্য- 
গর্ভ ত্রিলোক উদ্দেশ করিয়া তপস্ত। (ধ্যান ) করিয়াছিলেন; তপ্যমান (ধ্যানের 
বিষয়ীভূত ) সেই সমস্ত লোক হইতে সার উদ্ধার করিয়াছিলেন__পৃথিবী হইতে 
অনি, অন্তরিক্ষ হইতে বায়ু, এবং দ্যলোক হইতে আদ্দিত্য [এই তিনটি সার 


উদ্ধত করিয়াছিলেন ]| 

শাঙ্কর-ভাষ্যম।-অত্র ব্রহ্মণো। মৌনং বিহিতম্; তদ্রেষে ব্ন্ত্বকর্মণি চ 
অথান্তস্মিংশ্চ হৌত্রািকর্মরেষে ব্যাহৃতিহোমঃ প্রায়শ্চিন্তমিতি তদর্থৎ ব্যাহতয়ো 
বিধাতব্যাঃ, ইত্যাহ-_ 

প্রজাগতিঃ লোকান্‌ অত্যতপৎ--লোকানুদ্দিশ্ত তত্র লারভিদৃন্নয়! ধ্যানলক্ষণৎ 
তগশ্চচার। তেষাং তপ্যমানানাং লোকানাং, রসান্‌ সাররূপান্‌ প্রাবৃহৎ উদ্ধ'তবান্‌ 
জগ্রাহেত্যর্থঃ। কান্‌?__অগ্রিং রসং পৃথিব্যাঃ, বাযুম্‌ অন্তরিক্ষাৎ, আদিত্য 
দ্িবঃ ॥৩৪৮।১ 

আনন্দগিরিঃ|-_নিত্যানুষ্ঠানমুক্তা। নৈমিত্তিক প্রায়শ্চিত্তবিধানার্থমুপত্রমতে-_ 
অন্রেতি। তড্রেষে ব্র্মণে! মৌনভ্রংশে সতীতি যাঁবং | রসান্‌ বিশেষতো জ্ঞাতুং 
পৃচ্ছতি-_কানিতি ॥৩৪৮।১ 

ভাষ্যানুবাদ ।- পূর্বগ্রকরণে ব্রহ্মার যৌনাবলম্বন বিহিত হইয়াছে; ব্রহ্ম 
কর্মে দেই মৌনভঙ্গ হইলে এবং অপরাপর হোতৃকর্মেরও ভঙ্গ হইলে ব্যাহতি- 
হোমই প্রায়শ্চিত্ত; তজ্জন্ত ব্যাহত সমুহের বিধান করা আবগ্তক; সেইহেতু 
বলিতেছেন 


সপ্তদ্রশঃ থওঃ ] চতুর্ধোহধ্যায়ঃ | ৪৭১ 


প্রঞ্জাপতি ত্রিলোক উদ্দেশ করিয়া তগন্তা করিয়াছিলেন, অর্থাৎ তত্রত্য 
সারগ্রহণাভিলাষী হইয়1 ধ্যানরূপ তগপন্তা করিয়াছিলেন । তপ্যমান সেই সম 
লোকের সারভূত পদ্বার্থ উদ্ধৃত করিয়াছিলেন- গ্রহণ করিয়াছিলেন। কোন্‌ 
কোন্‌ সারপদার্থকে? [ তাছা বলিতেছেন-__] পৃথিবী হইতে সারভূত অগ্নিকে, 


অন্তরিক্ষ হইতে বায়ুকে, আর ছ্যলোক হইতে আদিত্যকে [উদ্ধার 
করিয়াছিলেন ] ॥৩৪৮।১ 


স এতাস্তিশ্রে! দেবতা অভ্যতপৎ) তামাং তপ্যমানানাঁ 
রসান্‌ প্রার্হদগ্নেখ চো বায়োর্যজুশৃষি সাশান্তাদিত্যাৎ ॥৩৪৯॥২ 


সঃ (প্রঞ্জাপতিঃ) এতাঃ (উল্লিখিতাঃ) তিতঅঃ দেবতাঃ ( অগ্নি-বায়ু- 
ু্য্যাত্বকাঃ ) [ উদ্দিহ্য ] অভ্যতপৎ, তপ্যমানানাং তাসাৎ (দেবতানাং) রসান্‌ 
(সারান্‌) প্রাবৃহৎ (উদ্ধৃতবান্‌)_অগ্নেঃ (সকাশাৎ) খচঃ ( খণেদান্‌ ), 
বায়োঃ যজৃৎষি, আদ্রিত্যাৎ সামানি €( সামবেদান্‌) [ প্রাবৃহৎ ইত্যনেন সম্বন্ধঃ ]॥ 

সেই প্রজাপতি উক্ত তিন দেবতী__অগ্নি, বায়ু ও ুর্য্যকে উদ্দেশ করিয়! 
তপন্ত। করিয়াছিলেন; তপ্যমান সেই দ্েবতাত্রয়ের রস (সার) গ্রহণ 
করিয়াছিলেন,__অগ্নি হইতে খগ্বেদ, বায়ু হইতে যঙুর্কেঘ এবং আদিত্য হইতে 
সামবেদ উদ্ধার করিয়াছিলেন ॥ 

শাঙ্কর-ভাষ্যম্‌।__পুনরপ্যেবমেব অগ্লযাগ্তাঃ স এতান্তিআো দেবতা উদ্দিত্ 
'অভ্যতপৎ। ততোহপি সারং রসং ত্রয়ীবিগ্ভাৎ জগ্রাহ ॥৩৪৯॥২ 

আনন্দগিরিঃ|-_এবং যথ। লোকানভ্যতপৎ, তথেতি যাবং। জগ্রাহেতি 
সম্বন্ধ১ 0৩৪৯) 

তাষ্যান্থবাদ ।__-তিনি পুনশ্চ এই প্রকারেই এই অগ্্যা্দি তিন দেবতাকে 
উদ্দেশ করিয়া! তপন্তা করিয়াছিলেন। সে সমুদয় হইতেও ব্রয়ীবিগ্ভারূ্প 
€ বেদবিষ্ত। ) রস বা! সার গ্রহণ করিয়াছিলেন ॥৩৪৯॥২ 


স এতাং ব্রয়ীং বি্যামভ্যতপৎ তম্তান্তপ্যমানায়! 


রসান্‌ প্রাবৃহদ্ভূরিত্যগভ্যো ভূবরিতি যঙ্ভ্যঃ স্বরিতি 
সামভ্যঃ ॥৩৫০॥৩ 


সঃ (প্রজাপতিঃ) এতাং (( উক্তাৎ ) ত্রয়ীং বিগ্তাৎ (খগ্যজুঃসামবেদরূপাম্‌) 
উদ্দিশ্ত অভ্যতপৎ ; তপ্যমানায়াঃ (ধ্যায়মানায়াঃ ) তন্তাঃ (ত্রয়ী-বিষ্কায়্াঃ) বসা 
(সারান্‌) প্রাবৃহৎ ( গৃহীতবান্‌)__খগ্ত্যঃ "ভূ, ইতি, যজু্যঃ 'ভুবঃ, ইতি, 
সামভ্যঃ স্বঃঃ ইতি। [ এতা এব,তিত্রঃ ব্যাহতয় উচ্যন্তে ]॥ 

প্রঞ্জাপতি পুনশ্চ উক্ত ত্রয়ীবিগ্ভা উদ্দেশ করিয়া! তপন্তা করিয়াছিলেন । 
তপ্যমান সেই ব্রয়ীবিস্ভ! হইতে রসসমুহ উদ্ধত করিয়াছিলেন-_ধণেদ হইতে 


৪৭২ ছান্দোগ্যোপনিষৎ। 
ভূ) যনূর্বে হইতে 'ভুবঠ, আর লামবেছ হইতে শ্থ। [ 'ভুঃ, তুবঃ, শব, এই; 
তিনটিকেই ব্যান্থতি বলে ]॥ 
শাঙ্কর-ভাষ্যম।__-সঃ এতাং পুনরভ্যতপৎ ত্রয়্ীৎ বিদ্যাম্‌। তন্তান্তপ্যমানায়া 
রসং ভূরিতি ব্যাহতিম্‌ খগভ্যো অগ্রাহ; ভূবরিতি ব্যান্তিৎ যন্ু্যঃ; ত্বরিতি 
ব্যাহতিৎ সামভ্যঃ। অতএব লোক-দেব-বেদররসা মহাব্যাহতয়ঃ ॥৩৫০।৩ 
আনন্বগিরিঃ।-_-তদেব বিবুণোতি-_ভূরিতি ব্যান তিমিত্যা দিনা ॥৩৫০।৩ 
ভাষ্যান্বাদ ।__তিনি পুনশ্চ এই ত্রয়ীবিষ্তা উদ্দেশ করিয়া তপস্তা করিয়াছিলেন । 
তপ্যমান সেই ত্ররীবিদ্ভা হইতে রস উদ্ধৃত করিয়াছিলেন-__খণেদ হইতে 'ভূঃ 
এই ব্যাহ্ৃতি গ্রহণ করিয়াছিলেন। যুর্কেদ হইতে 'ভুবঃ' এই ব্যাহ্ৃতি, আর 
সামবেদ হইতে 'স্ব৮ এই ব্যান্ৃতি উদ্ধৃত করিয়াছিলেন। এইজন্যই মহাব্যার্থতি- 
সমুহ উক্ত লোক, দেবতা ও বেদে সারন্বরূপ ॥৩৫০।৩ 


তদযদ্যুক্তো রিষ্যেদ্‌ ভূঃ স্বাহেতি গাহপত্যে জুন্ুয়াদৃচামেব 
তদ্রেসেনর্্াং বীর্ষ্যেণচ্চাং যজ্ঞম্ত বিরিষউগুসন্দধাতি ॥৩৫১॥৪ 


[ ইদানীৎ প্রায়শ্িত্ার্থৎ ব্যাহৃতিহোম ] উচ্যতে-__[ অতঃ ] তৎ (তত্র যজ্ঞে) 
য্বি (সম্তাবনায়াৎ) খাক্তঃ ( খথেদাৎ__খণ্েদ-প্রয়োগদোষাৎ ) রিষ্যেৎ ( যজ্ঞঃ 
ক্ষতৎ প্রাপ্ুয়াৎ), [তহি] গাহপত্যে (তদ্বাখ্যে অগ্লৌ) 'ভূঃ ম্বাহা' ইতি 
জুহ়াৎ, [ ইদ্বমেব তত্র প্রায়শ্িত্তম, তেন চ] থচাম্‌ এব রসেন (প্রভাবেণ) 
খচাৎ বীর্যেণ (ওজসা) খচাৎ ( খকৃসম্বন্িনঃ ) যজ্ঞন্ত বিরিষ্টংৎ (ক্ষতং 
বৈগুণ্যৎ ) তৎ (অক্ষতৎ যথা স্তাৎ তথ!) সংদধাতি (পুর্ণতাৎ সম্পাদয়তি ) 
[ খত্বিক্‌ ইতি শেষঃ ]॥ 

সেই যজ্ঞে যদ্দি ধ্বেব হইতে অর্থাৎ খক্প্রয়োগের দোষে ম্থলিত হয়, তাহা 
হইলে [ প্রায়শ্ি্তার্থ ] “ভূঃ ম্বাহা” বলিয়া গাহপত্য অগ্রিতে হোম করিবে, তাহা 
হইলেই থক্প্রভাবে ও খকৃশক্তি বলে খক্সন্বন্বী সেই যজ্ঞের দোষ বিনষ্ট করিয়া 
থাকেন ॥ 

শাহ্কর-ভাঘ্যিম্‌।-_অতন্তৎ তত্র যজ্ঞে যদি খাক্তঃ খক্‌স্বন্ধাদ্‌ খঙিনমিতৎ রিষ্যোদ্‌ 
যজ্ঞ ক্ষতৎ প্রাপ্র রাত, ভূঃ শ্বাহেতি গাহপত্যে জুহুয়াৎ। লা! তত্র প্রায়শ্চিত্তিঃ। 
কথম্? খচামেব, তদ্দেতি ক্রিম্াবিশেষণম্‌, রসেন, খচাং বীর্য ওজসা, খচাৎ যজ্জন্ত 
খক্‌সত্বন্ধিনে যজ্ঞন্ত বিরিষ্টং বিচ্ছিন্ৎ ক্ষতরূপমুৎপন্নৎ সন্দধাতি প্রতিসন্ধত্তে ॥৩৫১৪. 


অপ্তদশঃ খওডঃ | চতুর্থোহ্্যায়ঃ। ৪৭৩ 


আনন্দগিরিঃ1__প্রথমঃ অতঃশবকো! যত ইত্যন্সিনর্যে। ষর্দি খক্ত ইতি। 
খক্শবস্তশ্মিন। উক্তপ্রায়শ্চিত্তমেবাকাজ্কাপূর্বকং বিবৃণোতি__কথমিত্যাদিন!। 
ক্রিয়াবিশেষণমিতি যক্তন্ত ক্ষতং সংদধাতি ইতি যৎ তদৃচামেব রষেন সংদধাতী- 
ত্যর্থঃ। ওজসা সংদধাতীতি সন্বন্ধঃ ॥৩৫১।৪ 

তাম্মানুবাদ্।__অতএব সেই যজ্জে য্দি খাক হইতে-_খক্‌ সত্থদ্ধের ক্রটিতে 
ত্রংশ হয়, অর্থাৎ যজ্ঞ যদি ক্ষত প্রাপ্ত হয়, তাহা হইলে “তুঃ শ্বাহা' বলিয়া গাহপত্য- 
নামক অগ্নিতে হোম করিবে । ইহাই সেখানে প্রায়শ্চিত্ত । কি প্রকারে? খক্‌- 
সমূহেরই রসে এবং খক্সমুহেরই প্রভাবে খক্সম্পকিত যজ্ঞসম্বন্ধে উৎপন্ন যে, 
বিরিষ্ট- বিচ্ছিন্নতা অর্থাৎ ক্ষত বা হানি, এইরূপে তাহার প্রতিবিধান বা 
প্রতিকার করিয়! থাকেন ॥৩৫১1৪ 


অথ যদি যজুষ্টো৷ রিষ্যেদ্‌ ভূবঃ স্বাহেতি দক্ষিণাগ্রৌ জুহুয়াৎ। 
যজ্ষামেব তর্রসেন যঙ্ুযাং বীর্ষ্েণ যজুষাং যজ্ঞম্ত বিরিষ্ট্‌ 


সন্দধাতি ॥৩৫২॥৫ 


অগ ( পক্ষান্তরে ) যদি যজুষ্টঃ (যজুশিমিতৎ ) রিষ্যেৎ ( বিনশ্রেৎ )[ যক্তঃ 1, 
[ তি] 'ভূবঃ স্বাহা” ইতি (মন্ত্রে) দক্ষিণাগ্রৌ জুহুয়াৎ, [ ইদমেব তত্র প্রায়শ্চিততৎ, 
তেন চ] যজুষাম্‌ এব রসেন যজুষাং [এব] বীর্যেণ যজুষাৎ ( যজুঃসম্ন্ধিনঃ ) 
যক্ম্ত বিরিষ্টৎ (ক্ষতৎ ) [তৎ যথা শ্তাৎ, তথ! ] সংদধাতি ( প্রতিবিধত্তে )॥ 


আর যদি যর প্রয়োগদোষে যন্ ভ্রষ্ট হয়, তাহা হইলে 'ভূবঃ স্বাহা' বলিয়! 
দক্ষিণাগ্সিতে হোম করিবে । যজুর রসেই এবং যজজুর প্রভাবেই যছুঃসম্পফিত 
সেই যজ্ঞের ক্ষত সমাধান করিয়া থাকেন ॥ 

শাঙ্কর-ভাষ্যম।__অথ যধ্দি বঙুষ্টে! যজুসিমিত্তং রিষ্যেৎ, ভুবঃ স্বাহেতি দক্ষিণাগ্নৌ 
জুুয়াৎ ॥৩৫২॥৫ 

আনন্গিরিঃ।_-৩৫২॥৫ 

ভাষ্যান্থবাদ।_আর যদি যজুঃ হইতে অর্থাৎ যজুর প্রয়োগদোষে লক্ত 
উৎপন্ন হয়, তাহা হইলে “ভুবঃ স্বাহা” বলিয়া দক্ষিণাগ্িতে হোম করিবে ॥৩৫২]৫ 

অথ যদি সামতো রিষ্তেৎ স্বঃ স্বাহেত্যাহবনীয়ে জুহুয়াৎ, 
সান্নামেব তদ্রেসেন সান্নাং বীর্যেণ সান্নাং যজ্ঞস্ত বিরিষ্টও 
সন্দধাতি ॥৩৫৩৬ 


অথ ( পক্ষান্তরে ) যদি দামতঃ (সামপ্রয়োগনিমিততৎ ) রিষ্যেৎ (যজ্জ্ঃ 
্শ্তেৎ), [তহি ] "্বঃ স্বাহা” ইতি (মন্ত্রেণে) আহবনীয়ে (তদাখ্যে অগ্সৌ) 


৪৭৪: ছান্দোগ্যোপনিষৎ 


জুুয়াৎ, [ইদ্মেব তত্র প্রায়শ্চিত্তম]| [ততশ্চ] সায়ামেব রসেন সায়া 
বীর্য্যণ চ যজ্ঞম্ত তৎ বিরিষ্টং (ক্ষতং ) সংদধাতি (প্রতিবিধত্তে )॥ 

আর যদি সাম প্রয়োগের দোষে যজ্ঞ ক্ষত প্রাপ্ত হয়, তাহা হইলে "স্ব: স্বাহা” 
মণ্্ে আহবনীয় অগ্নিতে হোম করিবে । সামেরই রমে ও সামেরই প্রভাবে 
সামসম্বন্বী যজ্জের সেই ক্ষতির প্রতিবিধান করিয়। থাকেন ॥ 

শাঙ্কর-ভাষ্যম্‌।__তথা সামনিমিত্তে রেষে স্বঃম্বাহেত্যাহবনীয়ে জুহুয়াৎ। 
তথা পুর্বববৎ বজ্ঞং ন্দধাতি | ব্রহ্ষনিমিত্তে তু রেষে ব্রিঘগ্মিযু তিস্তির্ক্যাহিতিভিঃ 
ভুহয়াৎ; র্যা হি বিষ্তায়াঃ সরেষঃ। “অথ কেন ব্রন্ধত্বমিতি? অনষনৈব ত্রধ্যা 
বিদ্যায়” ইতি শ্রুতেঃ। ্তায়ান্তরং বা মুগ্যৎ ব্রহ্মত্বনিমিত্তে রেষে 1৩৫৩৬ 1 


আনন্দগিরিঃ।-_-তথাচ যথোক্তে সাধনে সতীত্যর্থঃ। যথ! সর্বস্মিন রায়শ্চনডে 
যজ্ঞন্ত ক্ষতমিব রসেন হোতা সংদধাতি দ্বিতীয়-তৃতীয়-প্রায়শ্চিত্তয়োরপি যজুষাং 
সায়াং চ রসেনাধবর্ষ যরুদ্গাতা চ ততক্ষতৎ সংঘত্ত ইত্যাহ-_পুর্বববদিতি। হোত্রাদ্- 
পরাধাধীনযজ্ঞভ্রংশে প্রায়শ্তত্রযুক্তু। ব্রহ্মাপরাধকৃতে যজ্ঞনাশে কিং প্রায়শ্চিত্তমিত্যা- 
শঙ্ক্যাহ__ ব্রদ্ষেতি । যথাযথোক্তপ্রায়শ্চিত্তে লিঙ্গং দর্শয়তি-ত্রষ্যা হীতি। 
বক্ষণন্ত্ররীসারত্বে প্রমাণমাহ-_-অথ কেনেতি। সাধারণকাধ্যন্ত সাধারণসামগ্রী- 
অন্ত্বনিয়মাদ্‌ বেদত্রয়সাধারণে ব্রহ্মত্বে বেদত্রয়সাধারণমেব প্রায়শ্চিন্তং বাচ্যম্‌, 
ইত্যেকো স্তায়ো দশিতঃ। সংপ্রত্যন্তৈব বেদকত্বপ্রসিদ্ধেব্রঙ্গণঃ সর্ববেদার্থাভিজ্ঞন্ত 
জ্ঞানমাহাত্যেনৈব দোঁষনিরা সান্নান্তৎ প্রায়শ্চিত্তং বিধেয়ম্, ইতি ন্তায়াত্তরমাহ__ 
্যায়াস্তরং বেতি ॥৩৫৩৬ 

ভাষ্যানুবাদ ।__-সেইরূপ সামবেদের দরুণ যজ্ঞ ভ্রংশ হইলে 'স্বঃ শ্বাহা? মন্ত্রে 
আহবনীয় অগ্িতে আহ্তি প্রদ্ধান করিবে। পূর্বের স্তায় [ইহা দ্বারাও ] 
যজ্ঞের অচ্ছিন্রত্ব ( সম্পূর্ততা) সম্পাদন কর! হয়। কিন্তু ব্রহ্মার কর্তব্য 
কর্মের ভ্রটিতে ক্ষত উপস্থিত হইলে তিন অগ্নিতেই তিনটি ব্যাহৃতি-মন্তরে 
হোম করিবে; কারণ, [এ যে ব্রহ্মনিমিত্তক ষে ভ্রংশ, প্ররুতপক্ষে তাহ৷ ] 
্রপী-বিগ্ভারই [ বেদত্রয়েরই ] ভ্রংশ; কেননা, শ্রুতি বলিয়াছেন, ব্রহ্মার 
বরহ্ষত্ব কিসের দ্বারা হয়? [উত্তর] এই ত্রয়ী বিষ্তা দ্বারাই__ঠ অথবা, 
্রহ্মনিমিত্তক যজ্ঞহানিতে [ ব্যাহতিত্রয় হোমের অনুকূল] অগ্তগ্রকার যুক্তিরও 
অনুসন্ধান করিতে হইবে ॥৩৫৩৬ 


তদ্যথা লবণেন হ্থবর্ণ সন্দধ্যাৎ, স্থবর্ণেন রজত 
রজতেন ত্রপু, ত্রপুন। সীম সীসেন, লোহং লোহেন দার, দার 
চর্্মণা ॥৩৫৪॥৭ 


লগুদশঃ থও্ঃ ] চতুর্ধোহধ্যায়ঃ | ৪৭৫ 


এবমেষাং লোকানামাসাং দেবতানামস্থান্্রয্য। বিদ্যায় বীর্ধ্যেণ 
যজ্ঞণ্য বিরিষউ্সন্দধাতি ভেষজকৃতো হ বা এষ যজ্ঞে। যত্রৈবংবিদ্‌ 
ব্রহ্ম! ভবতি ॥৩৫৫॥৮ 
যথা (যদ্বং) লবণেন (ক্ষারেণ ) স্বর্ণ, সংদধ্যাৎ ( সংযোজয়েৎ ), সুবর্ণেন 
রজতৎ ( বৌপ্যং ), রজতেন ব্রপু ( রঙ্গৎ ), ত্রপুণা সীসং ( সীসকং ), সীসেন লোহৎ, 


'লোছেন দ্বার (কাষ্ঠং) চর্বণা [চ)] দ্বার (কাষ্ঠং) [ সংদধ্যাৎ ইত্যস্ত 
সর্বত্রান্বয়ঃ ] ॥ 


এবং ( লবণাদ্িবদেব ) এষা" পূর্বোক্তানাৎ লোকানাৎ (পৃথিবাস্তরীক্ষ- 
দ্বিবাম্‌), আসাং (পূর্োক্তানাৎ) দেবতানাৎ ( অগ্রিবায়ু-সূ্য্যাণাং ), 
অস্তাঃ ( উক্তায়াঃ ) ব্রয্যাঃ বিস্তায়াঃ ( খগ যজূঃসামরপায়াঃ ) বীর্য্েণ ( ব্যাহতি- 
রূপসামর্থ্যেন ) ফজ্ঞস্ত বিরিষ্টং (ভ্রংশ্রং) সংদধাতি (প্রতিকরোতি ) [ খত্বিক্‌ 
ইতি শেবঃ] হ (যম্মাৎ) যন্ত্র (যম্মিন্‌ যন্ঞে) এবংবিৎ (ব্যাহতিহোমপ্রায়- 
শ্চিত্তাভিজ্্ঃ) ব্রহ্মা খত্বিক (ব্রতী) ভবতি, এষঃ যজ্ঞঃ ভেষজকৃতঃ (ভিষজা 
রোগার্ত ইব, সু'শিক্ষিতেন ব্রহ্মণ! প্রতিসমাহিতঃ ভবতি )॥ 


যেরূপ লবণাদ্ধি ক্ষার বস্ত্র দ্বারা স্বর্ণ, স্তুবর্ণদবারা রৌপ্য, বৌপ্যদ্বার৷ রঙ্গ, 
রঙ্গদ্বারা সীসা, সীসাদ্ধারা লৌহ, লৌহদ্বারা কাষ্ঠ এবং চর্মদ্বারা কাষ্ঠ 
সংযোজিত ( যোড়া লাগান ) হয়॥ 


তদ্রূপ পূর্বোক্ত পৃথিব্যাদি লোকত্রয়ের, পূর্বোক্ত দেবতাত্রয়ের এবং ত্রয়ী 
বিদ্যার (খক্‌ প্রভৃতি বেদের ) সামর্থ্যরূপী উক্ত ব্যাহতি দ্বার! যজ্জীয় ক্ষতির 
প্রতিকার কর! হইয়া থাকে । [ফলকথা-_-] ব্যাহতিহোমরূপ প্রায়শ্চিত্ত ভিজ্ঞ 
্রদ্মা যে যজ্ঞে খত্বিক্‌ হন, সে যজ্ঞ নিশ্চয়ই স্ৃচিকিৎসকের চিকিৎসিত রোগীর 
গ্ঠায় প্রতিকার লাভ করিয়! থাকে ॥ 

শাঙ্কর-ভাব্যম্‌।-_তৎ যথ| লবণেন স্থুবর্ণৎ জন্দধ্যাৎ। ক্ষারেণ টন্বণা্দিনা 
খরে মৃহত্বকরৎ হি তৎ। নুবর্ণেন রজতমশক্যসন্ধানৎ অন্দধ্যাৎ। রজতেন তথা 
ত্রপু, ত্রপুণ] সীপম্‌, সীসেন লোহম্,। লোহেন দারু, দ্বার চণ্ণ। চর্বন্ধনেন | 

এবমেষাঁং লোকানামাসাং দবেবতানাম্থাস্ত্য্যা! বিদ্যায়! বীর্যে রসাখ্যেনৌজস! 
যজ্ঞন্ত বিরিষ্টৎ সন্দধাতি। ভেষজকৃতো হ বা এষ যজ্ঞঃ, রোগার্ ইব পুমাংশ্চিকিৎসকেন 
নুশিক্ষিতেনৈষ যজ্ঞো ভবতি। কোহলসৌ ? যত্র যন্মিন্‌ যজ্ঞে এবংবিৎ যথোক্ত- 
ব্যাহতিহোম প্রায়শ্চিত্তবিৎ ব্রহ্ধ। খত্বিগ.ভবতি, স.যজ্ঞ ইত্যর্থঃ ॥৩৫৪-৩৫৫॥৭-৮ 

আনন্দগিরিঃ।-_বস্তৃম্বভাববৈচিত্র্যাহুৎপন্নস্তাঁপি ক্ষতন্ত কেনচিং অংধানং 


৪৭৬ ছান্দোগ্যোপনিৰৎ। 


ভবতীত্যর্থে দৃষটাস্তানাহ-__তদ্যথেত্যাদিনা। কিৎ তত্র সাধনমিতি তদর্শর়তি_ 
ক্ষারেণেতি। থরে সুবর্ণে বহ্িসংযুক্তে দ্রবীভূতে ক্ষারপ্রক্ষেপেণ টক্কণার্দিন! মৃদু- 
করণৎ মিথোহবয়বসংযোজনৎ সন্ধানৎ প্রসিদ্ধমিত্যর্থ; | রজতৎ দ্থবর্ণেন ম্বরসতস্তাব- 
দৃশক্যসন্ধানম্, তথাপি বহ্িসংযোগপূর্ব্বকং পুর্বববদ্দেব তত্রাপি প্রপিদ্ধং সন্ধানমিত্যাহ 
- ন্বর্ণেনেতি। রজতেনেত্যাদাবপি বথোক্তৎ দ্রষ্টব্যম্‌। সংদধাতি ব্রন্মেতি শেষঃ। 
ভেষজেনেব কৃতঃ সংস্কৃত ইতি যাবৎ । তদেব ক্ফুটয়তি__রোগার্ত ইতি। ভবতি 
সংস্কৃত ইতি শেষঃ ॥৩৫৪-৩৫ ৫৭-৮ | 


ভাষ্ান্তবাদ।_-লবণ দ্বারা! যেমন স্বর্ণের সংযোগ ঘটায়, টন্কণ প্রভৃতি ক্ষার 
দ্রব্য দ্বার! অগ্থিতে নিক্ষিপ্ত স্বর্ণের যে মৃদুতা সম্পাদন করা হয়, ইহা নুপ্রসিদ্ধী (১)। 
সহজে যাহার যোড়া লাগে না, সেই রজতকেও সুবর্ণ দ্বারা যোড়া লাগান 
যায়; সেইরূপ, রজত দ্বার! ত্রপুকে (রঙ্গ ) ত্রপু দ্বারা সীসাকে, সীসা দ্বারা লৌহকে, 
লৌহ দ্বার! কাষ্ঠকে, এবং চর্ম অর্থাৎ চর্মনিম্মিত রজ্ছু দ্বারা কাষ্টকে সংযোজিত 
করা যায়, তেমনি, উক্ত লোকক্রয়ের, উক্ত দ্বেবতান্রয়ের এবং এই ত্রয়ী বিদ্যার 
অর্থাৎ খক্‌ প্রভৃতি বেদত্রয়ের বীধধ্য দ্বারা অর্থাৎ উহ্থাদের রস বা সারসংজ্ঞক শক্তির 
সাহায্যে যজ্ঞীয় হানিরও সন্ধান_-সংযোজনা অর্থাৎ প্রতীকার করিয়া থাকেন। 
নিশ্চয়ই এবংবিধ যজ্ঞও ভেষক্জকৃত, অর্থাৎ রোগার্ত লোক যেরূপ সুচিকিৎসকের 
চিকিৎসায় [নীরোগ হইয়া থাকে ], তদ্রুপ এই যজ্ঞও অক্ষত হইয়া! থাকে। 
কোন্‌ যজ্ঞ? যে যজ্জঞে এবংবিৎ অর্থাৎ যথোক্তপ্রকার ব্যাহ্ৃতিহোমরূপ প্রায়শ্চিত্তে 
অভিজ্ঞ ব্রহ্গ! খত্বিক্‌ (ব্রতী ) হন? সেই যজ্ঞ ॥৩৫৪-৩৫৫|৭-৮ 


এষ হ বা উদকৃপ্রবণো। যজ্ঞ ,যত্রৈবংবিদ্‌ ব্রহ্মা ভবত্যেবং- 
বিদঙ হু বা এষা ব্রক্ষাণমনুগাথা যতো যত আবর্তে 
ততৃদ্গচ্ছতি ॥5৫৬॥৯ 


[ এষঃ ( বক্ষ্যমাণঃ ) হ (প্রসিদ্ধ) বৈ (এব) যজ্ঞঃ উদক্প্রবণঃ (উত্তর- 
ভাগনিম়ঃ, উত্তরমার্গপ্রাপ্তিহেতুভৃত ইতি যাবৎ), [কঃ?] যত্র( য্মিন্‌ যজ্ঞে) 
এবংবিৎ ( যথোক্তপ্রায়শ্চিত্তাভিজ্ঞঃ) ব্রঙ্ধা (খত্বিক) ভবতি, [এষ যজ্ঞঃ 
ইত্যর্থঃ])| এবংবিদং হ বৈ (এব) ব্রঙ্জাণম্‌ অনু ( অনুস্থত্য ) [ প্রবর্তমান ] 
গাথ। ( ব্রহ্মণঃ স্ততিপর! গীতিঃ ) [ য্]_যতঃ যতঃ (যত্র ধত্র স্থানে_ কর্মমণি ) 


(১) তাৎপর্যা-__অতি কঠিন স্বর্ণকে অন্যের সহিত মিলাইতে হইলে টঙ্কণ (সোহাগ) 
প্রসৃতি ক্ষার দ্রব্যের সহযোগে ুবর্ণকে অগ্নিতে উত্তপ্ত করিতে হয়, তখন উহ! গলিয়। দ্রবীভূত 
হইয়] যায়, শেষে অন্যের সহিত উহাকে যোড়া দিয় অথণ্ড একটি বন্তুরূপে পরিণত করা হয়। 
তেমনি প্রয়োগের দোষে যজ্ঞেও ষদ্দি কোনপ্রকাঁর ক্ষতি ঘটে, তাহা হইলে এঁরপ আহ্ুতি ছ্বারা' 
উহার পূর্ণতা সম্পাদন কর! হইয়। থাকে। 


সপ্তৰশঃ খণ্ডঃ ] চতুর্থোহধ্যায়ঃ। ৪৭৭ 


আবর্ততে (ক্ষতযুক্তঃ ভবতি) [যজ্ঞইতি শেষঃ], তৎ তৎ( কর্ধন্থানং ) 
গচ্ছতি (ক্ষতৎ প্রতিসমাধায় যজ্ঞ. রক্ষতি, সাঙ্গং করোতীত্যর্থঃ ), [ উক্তলক্ষণঃ 
বহ্ধা ইতি শেষঃ ] | 


এই যজ্ঞই উদকৃপ্রবণ অর্থাৎ উত্তরভাগে নিম্ন__উত্তরায়ণ পথে গতির হেতু 
হয়, যে যজ্ঞে এবংবিধ জ্ঞানসম্পন্ন ব্রহ্মা থত্বিক থাকেন । এবংবিধ জ্ঞানবান্‌ 
ব্রহ্মার সম্বন্ধে এইবূপ একটি গাথা অর্থাৎ প্রশংসাস্চক বাক্য আছে যে, যজ্ঞের 
ষে যে অংশে কোনরূপ ক্রটা উপস্থিত হয়, ব্রহ্ম! [প্রায়শ্চিত্ত দ্বারা সেই ত্রুটির 
প্রতিকারপূর্বক ] সেই সমস্ত অংশ রক্ষা করেন ॥ 


শাহ্কর-ভাষ্যম্‌।-_কিঞ্চ,। এষ হ বৈ উদ্ক্প্রবণ উদড্নিয়ে! দক্ষিণোচ্ছায়ো 
ঘজ্ঞে! ভবতি; উত্তরমার্গপ্রতিপত্তিহেতুরিত্যর্থঃ। যত্র এবংবিদ্‌ ব্রহ্মা ভবতি। 
এবংবিদং হ বৈ ব্রহ্ধাণমুত্িঅৎ প্রতি এষা অনু গাথ ব্রহ্ধণঃ স্ততিপরা-_ষতে। 
যত আবর্ততে কর্ম প্রদেশাৎ থত্বিজাং যজ্ঞঃ ক্ষতীভবন্, তত্তদ্যজ্ঞস্ত ক্ষতরূপং 
প্রতিসন্দধৎ প্রায়শ্চিত্তেন গচ্ছতি পরিপালয়তীত্যেতৎ ॥৩৫৬।৯ 


আনন্মগিরিঃ।__ইতশ্চৈবংবিদ। ব্রহ্ষণা ভবিতব্যমিত্যাহ-_কিঞ্চেতি। গাথাশবে। 
গায়ভ্র্যাদিচ্ছন্দোব্যতিরিক্তঃ ছন্দোবিষয়ঃ। যতোযতঃ প্রদ্বেশাৎ কর্মাবর্তত ইত্যুক্তং 
বিবুণোতি-_ খত্বিজামিতি | যত্র ঘত্র প্রণেশে জ্ঞন্ত ক্ষতিরধ্বযু্ণপ্রভৃতীনামভবত্তত্র 
তত্র যজ্ঞস্ত ক্ষতরূপং প্রায়শ্চিত্তেন প্রতিসন্দধানে! ব্রহ্গ! কর্তন পরিপালয়তীতি 
সম্বন্ধঃ ॥৩৫৬৯ 

ভাষ্যান্বাদ ।_-আরও এক কথা, এইরূপ যজ্ঞই উদকৃপ্রবণ__দক্ষিণ ভাগে 


উন্নত, অর্থাৎ উত্তরায়ণমার্গলাভের হেতু হয়; যে যজ্ঞে এবংবিধ জ্ঞানসম্পন্ন 
ব্যক্তি ব্রন্ষা হন। এবংবিধ জ্ঞানী ব্রহ্ধা-_খত্বিকের সম্বন্ধে এইরূপ গাথ! অর্থাৎ 
ব্রহ্মার প্রশংসাবোধক কথা আছে ষে, যে যে অংশে কর্মটি ক্ষতিগ্রস্ত হয়, অর্থাৎ 
ধত্বিক্গণের যে যে কর্তব্যাংশে যজ্ঞের ক্ষতি উপস্থিত হয়, [ব্রহ্মা] প্রায়শ্চিত্ত 
দ্বার! ক্ষতি পরিপুরণ করিয়া যজ্ঞের সেই সেই অংশকে রক্ষা করেন; অর্থাৎ 
যজ্ঞটিকে অক্ষত করেন ॥৩৫৬]৯ 


মানবো ব্রদ্ষেবৈক খত্বিক্কুরূনশ্বাভিরক্ষত্যেবংবিদ্ধ বৈ ব্রহ্মা 
যজ্ঞ যজমানশ সর্ববাশ্শ্ত্বিজোইভিরক্ষতি, তম্মাদেবংবিদমেব 
্রহ্মাণং কুব্বীত নানেবংবিদং নানেবংবিদমূ ॥৩৫৭॥১০ 


ইতি চতুর্থাধ্যায়স্ত সপ্তদশঃ খণ্ড ॥১৭৷ 
ইতি চ্ছান্দোগ্যোপনিষদ্বাক্গণে চতুর্থোহ্ধ্যায়ঃ সমাপ্ত ॥৪॥ 





৪৭৮ ছান্দোগ্যোপনিষৎ 


সম্প্রতি প্রকরণার্থমুপসংহরতি “মানবঃ৮ ইত্যাদিনা। মানবঃ (যথোক্ক- 
মননশীলঃ ) ব্রহ্মা এব একঃ (মুখ্যঃ ) খত্বিক্‌) অশ্বা ( ঘোটকী ) [ থ! ] কুরূন্‌ 
( যজ্ঞরর্ত ন, তদদারঢান্‌ কুরুবংশীয়ান্‌ বা ) অভিরক্ষতি €( বছনেন পরিপালয়তি ১, 
[তথা] এবংবিৎ (যথোক্তপ্রায়শ্চিনতজ্ঞঃ) ব্রহ্মাহ (প্রসিদ্ধ) বৈ (এব) 
যজ্ঞং ( অনুষ্ঠেয়ৎ কর্ম) যজমানং, সর্ববান্‌ খত্বিজঃ ( অধ্বযু্প্রভৃতীন্‌ ) চ (অপি) 
অভিরক্ষতি ( সর্বতঃ পরিপালয়তি ); তম্মাৎ (হেতোঃ) এবংবিদ্ম এব 
( নিশ্চয়ে ) ব্রহ্মাণৎ কুবর্বাত (ব্রহ্মকর্মণি নিষুপ্তীত ), অনেবংবিদৎ ( উবিজ্ঞান- 
রহিতৎ ) ন [নিষুগ্তীত ইতি শেষঃ ]| দ্বিরুক্তিরধ্যায়-সমাপ্তযর্থা ॥ | 

অতএব উক্তপ্রকার জ্ঞানসম্পন্ন ব্রহ্মাই প্রধান খত্বিক্‌; ঘোটকী টে 
পৃষ্টারঢ যোদ্ধগণকে রক্ষা করিয়া থাকে, তেমনি যথোক্ত জ্ঞানসম্পন্ন বহ্মাও 
নিশ্চয়ই যজ্ঞ, যজমান এবং সমস্ত খত্বিক্গণকে সর্ধতোভাবে রক্ষা করেন; 
অতএব এবংবিধ জ্ঞানসম্পন্ন ব্যক্তিকেই ব্রহ্মা করিবে, উক্তপ্রকার জ্ঞানহীনকে 
নছে। অধ্যায়-সমাপ্ডি-হৃচনার জন্ঠ দ্বিরুক্তি করা হইয়াছে । 

শাঙ্কর-ভাষ্যম।__মানবো! ব্রহ্মা । মৌনাচরণাৎ মননাদ্া জ্ঞানবত্বাৎ; ততে। 
্রন্মৈবৈক খত্বিক্‌ কুরূন্‌ কর্তৃন__যোদ্ধন্‌ আরঢান্‌ অশ্বা, বড়বা যথা অভিরক্ষতি, 
এবংবিৎ হ বৈ ব্রহ্ম! যজ্ঞ যজমানৎ সর্বাংশ্চ খত্বিজঃ অভিরক্ষতি, ততরুতদ্বোষা- 
পনয়নাৎ। যত এবংবিশিষ্টো ব্রহ্মা বিদ্বান, তন্মাদেবংবিদমেব যথোক্তব্যাহত্যাদ্ি- 
বিদ্ৎ ব্রহ্ষাণৎ কুবকীত, নানেবংবিদৎ কদাচনেতি। দ্বিরভ্যাসোহধ্যায়- 
সমাপ্ত্যর্থঃ 1৩৫৭|১০ 


ইতি চতুর্থাধ্যায়স্ত সগ্তদশ-থগ্-ভাষ্যম্‌ ॥১৭॥ 
ইতি শ্রীমদেগাবিন্মভগবৎপুজ্যপাদব শিষ্য-পরমহৎসপরিব্রাজকা চাধ্য- 
প্রীমচ্ছস্করভগবৎপাদ্দকৃতৌ চ্ছান্দোগ্যোপনিষদ্তাষে 
চতুর্থোহধ্যায়ঃ সমাপ্ত; 8] 
আনন্দগিরিঃ1_খত্বিজি ব্রহ্গণি মানবশবপ্রবৃত্তৌ নিমিত্দ্বয়মাহ_ মৌনেতি। 
জ্ঞানাতিশয়ন্তচ্ছব্দার্থঃ। কর্ত নভিরক্ষতীতি সঙ্বদ্ধঃ। উক্তমর্থৎ দৃষ্টান্তেন প্রকটয়তি-_ 
যোদ্ধ,নিত্যাদিনা। প্রকরণার্থমুপসংহরতি-_এবমিতি ॥৩৫৭1১০ 
| ইতি চতুর্থাধ্যায়ন্ত অপ্তদশঃ থণ্ডঃ ॥১৭॥ 
ইতি শ্রীমৎপরমহৎসপরিব্রাজকা চার্যয-শ্ীশুদ্ধানন্দ-পুজ্যপাদশিষ্য-ভগবদানন্জ্ঞান- 
কৃতায়াং ছান্দোগ্যোপনিষদ্ভাষ্য-টাকায়াৎ চতুর্ধোহধ্যায় সমাপ্ডঃ ॥৪॥ 


সগ্ডদশঃ খণ্ড ] চতুর্থোহ্ধ্যায়ঃ। 028৭৯ 


তাষ্যান্ুবাদ ।-_মৌনাবলম্বন করেন বলিয়া অথবা মনন (চিন্তা) করেন 
বলিয়া জ্ঞানাতিশয়-সম্পন্ন ব্রহ্ম! 'মানব পদে [অভিহিত হইয়াছেন ]। সেই 
জ্ঞানাতিশয় নিবন্ধন ব্রহ্ধাই খত্বিক্গণের মধ্যে প্রধান। কুরু-অর্থ__কর্তা, 
অর্থাৎ যুদ্ধকর্তা, অশ্বা--বড়বা ( ঘোটকী ) যেমন তদারূঢ় যোদ্ধপুরুষগণকে রক্ষা 
করে, তেমনি যথোক্ত জ্ঞানসম্পন্ন ব্রহ্ধাও নিশ্চয়ই যজ্ঞ, যজমান ও সমুদয় 
খত্বক্গণকে রক্ষা করেন; কারণ, তিনিই খত্বিক্গণের সমস্ত দোষ অপনয়ন 
করেন। যেহেতু বিদ্বান্‌ ব্রঙ্গ! এইরূপ বিশিষ্টগুণশালী [হওয়া৷ আবশ্তক ]; 
অতএব, এবংবিদ্‌কে অর্থাৎ যথোক্ত ব্যাহৃতিপ্রভৃতিতে অভিজ্ঞ ব্যক্তিকেই ব্রহ্গা 
করিবে, কখনও তদ্বিপরীত ব্যক্তিকে নহে। অধ্যায়-সমাপ্তির জন্য দ্বিরুক্তি করা 
হইয়াছে ॥৩৫৭॥১০ 

ইতি চতুর্থ অধ্যায়ের সপ্ুদশখণ্ডের ভাঘ্যান্থবাদ সমাপ্ত ॥১৭। 
চতুর্থ অধ্যায় সমাপ্ত ॥8| 


